বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


( বাংলা ভাষা ও সাহিত্যে বিজ্ঞানচর্চার ইতিহাস ) 


ডক্টর বুদ্ধদেব ভট্টাচার্য এম. এ, ডি. ফিলগ্‌ 


বঙ্গীয় বিজ্ঞান পরিষদ 
২৯৪।২।১ আচাধ প্রফুল্লচন্দজর রোভ, কলিকাতা ৯ 


রা 
প্রথম প্রকাশ : জানুয়ারি, ১৯৬০ 


ভারত সরকারের দ্বিতীয় পঞ্চবাঁধিক পরিকল্পনা অনুসারে আঞ্চলিক ভাষার 
উন্নতিকল্পে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় প্রদত্ত আধিক 
সাহায্যে এই পুস্তক প্রকাশিত। লোকশিক্ষার উদ্দেশ্টে সরকারী 
অর্থান্থকৃল্যের দরুন যথাসম্ভব স্বল্পমূল্য নির্ধারিত হইল। 


মূল্য : পাঁচ টাঁক। পঞ্চাশ নয়! পয়সা 


( প্রকাশক কর্তৃক সর্বন্বত্ব সংরক্ষিত ) 


প্রকাশক : শ্রদেবেক্দ্রনাথ বিশ্বাস 
বঙ্গীয় বিজ্ঞান পরিষদ 
২৯৪।২।১ আচার্য প্রফুল্লচন্ত্র রোড, কলিকাতা ৯ 


মুদ্রক : শ্রীগোঁপালচন্দট্র বাঁয় 
নাভান প্রি্টিং ওআকস্‌ প্রাইভেট লিমিটেড 
৪৭ গণেশচন্দ্র আভিনিউ, কলিকাতা ১৩ 


উৎ্স্র্শ 


অধ্যাপক সত্যেজ্দ্রনাথ বজ্ 
ও 
অধ্যাপক স্কুমার সন 
সালম্শ্রদ্ধাভাীজন্নেক্ু 


সূচীপত্র 


মুখবন্ধা ভূমিকা লেখকের নিবেদন পৃঃ সাত-তেইশ 
প্রথম পর্ব (উদ্ভব যুগ )ঃ ইউরোপীয় লেখকদের 
আমল (হিন্দু কলেজের প্রতিষ্ঠাকাল থেকে 

অক্ষয়কুমার দত্তের পূর্ব পর্যস্ত )_ পৃঃ ৩-৫৫। 

১। বাংলা বিজ্ঞানসাহিত্যের সুচনা_প্রীরূতিক বিজ্ঞানের বিভিন্ন 

দিক পৃঃ ৩-২৯॥ ২। কলিকাতা স্কুল বুক সোসাইটি (প্রথম পর্ব £ 

১৮১৭-১৮৪৩ )--পৃঃ  ৩০-৪০ ॥ ৩। সাময়িক-পত্র £ দিগদর্শন থেকে 

বিচ্যাদর্শন-_পৃঃ ৪১-৫০ ॥ ৪। প্রীচীন সংবাদপত্রে বিজ্ঞীন-প্রসঙ্গ__ 


পৃঃ ৫১-৫৫ ॥ 


দ্বিতীয় পর্ব (গঠন যুগ) ঃ অক্ষয়কুমার দত্ত ও 
তৎকালীন যুগ (অক্ষয়কুমার থেকে রামেন্দ্সুন্নর 
ত্রিবেদীর পুর্ব পর্যস্ত )_ পৃঃ ৫৯-১৮৬। 
১। বাংলা বিজ্ঞানসাহিত্য ও অক্ষয়কুমার দর্ত--পৃঃ ৫৯-৬৯। 
২। তত্ববৌধিনী পত্রিকা_পৃঃ ৭০-৮০ ॥ ৩। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, 
রাঁজেন্দ্রলাল মিত্র ও ভূদেব মুখোপাধ্যায়__পৃঃ ৮১-৯১ ॥ ৪ । বিবিধার্থ- 
সংগ্রহ, রহস্য-সন্দর্ভ, বঙ্গদর্শন, আর্ধদর্শন ও ভাঁরতী--পৃঃ ৯২-১০৯ ॥ 
৫। স্ত্রীপাঠ্য ও বালকপাঠ্য পত্রিক1 £ সংবাদপত্র ও মফংম্বল পত্রিকা 
_পৃহ ১১০-১৩০ ॥ ৬। বিবিধ সাময়িক-পত্র ও বিজ্ঞান-পত্রিকা_ 
পৃঃ ১৩১-১৪২ ॥  ৭। বিজ্ঞান-চর্চার প্রসার- পদার্থবিজ্ঞান, রসায়ন- 
বিজ্ঞান, গণিত, জ্যোতিবিজ্ঞান, ভূগোল ও ভূবিগ্যাঁ_পৃঃ ১৪৩-১৬৯ | 
৮| জীববিজ্ঞান ( উদ্ভিদ, প্রাণী, শাঁরীর, অস্থিবিজ্ঞান ও নৃতত্ব), 
সাধারণ বিজ্ঞান ও মনন্তত্-_পৃঃ ১৭০-১৮৬ ॥ 


তৃতীয় পর্ব (আধুনিক যুগ ) £ রামেন্দরনুন্দর ত্রিবেদী 
ও আধুনিক কাল (রামেন্দ্সুন্দর ত্রিবেদী থেকে 
জগদানন্দ রায়) পৃঃ ১৮৯-৩৪৮। 


| ছয় । 


১। রামেন্্রহন্দর ব্রিবেদী- পৃঃ ১৮৯-২৩৫॥ ২। নব্যভারত, সাহিত্য, 
সাধনা ও সাহিত্য-পরিষদ-পত্রিকাঁ_পৃঃ ২৩৬-২৪৫॥ ৩।ক্ক্রীপাঠ্য 
ও বাঁলকপাঠ্য পত্রিকা £ সংবাদপত্র ও মফঃম্বল পত্রিকা__পৃঃ ২৪৬- 
২৫৫ | ৪ | বিবিধ সাময়িক-পত্র ও বিজ্ঞান-পত্রিকা_-পৃঃ ২৫৬-২৬৮ ॥ 
৫| পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, গণিত, জ্যোতিবিজ্ঞান, প্রাকৃতিক 
ভূগোল ও ভূবিষ্ঠা_পৃঃ ২৬৯-২৮০ ॥ ৬। জীববিজ্ঞান ( উত্ভিদ, প্রাণী, 
শারীর, অস্থিবিজ্ঞান ও নৃতত্ব ), সাধারণ বিজ্ঞান ও মনস্তব্-_-পৃঃ ২৮১- 
৩০৪ ॥ ৭। বৈজ্ঞানিকের বিজ্ঞানসাঁহিত্য : আচার্য জগদীশচন্দ্র বন্ধ 
ও আচার্য প্রফুল্চন্দ্র রায়__পৃঃ ৩০৫-৩২৪ ॥ ৮ জগদানন্দ বায় ও 
সমসাময়িক লেখকগণ-__পৃঃ ৩২৫-৩৪৮। 


পরিশিষ্ট ৫ কারিগরী বিজ্ঞান ( চিকিৎসাবিজ্ঞান, 
কৃষিবিজ্ঞান, ইঞ্জিনীয়ারিং ও শিল্পবিজ্ঞান)-- পৃঃ ৩৫১-৩৯৬। 


১। চিকিৎপাবিজ্ঞান_পৃঃ ৩৫১-৩৭১ ॥ ২। কৃষিবিজ্ঞান__পৃঃ ৩৭১- 
৩৮৭॥ ৩। ইঞ্ষিনীয়ারিং বা যন্ত্রবিজ্ঞান_পৃঃ ৩৮৭-৩৯৩ ॥ ৪ শিল্প- 
বিজ্ঞান--পৃঃ ৩৯৩-৩৯৬ | 


নির্দেশিকা ও প্রমাণপঞ্জী পৃঃ ৩৯৯-৪২৫। 


৪ মুখবন্ধ 


রামমোহন রায় একসময় বড়লাট লর্ড আমহাষ্টকে লিখেছিলেন বাঙ্গালী মনকে 
প্রাচীনত্বের কুয়াশা! থেকে মুক্তি দিতে হবে। বিলেতের মত এদেশেও স্ুল- 
কলেজে গণিত ও বিজ্ঞানের শিক্ষার বন্দোবস্ত করতে হবে। আমাদের 
সৌভাগ্য এই যে, তখন সেই পরামর্শমতই এদেশে শিক্ষার পত্তন হয়েছিল। 


আজ প্রায় ১৫০ ব্সর পার হতে চললো। এখন স্কুল-কলেজ সব 
জায়গায়ই বিজ্ঞানের কথ। শোনা যাঁয়। ছেলের! বেশী করে ঝু'কেছে শুদ্ধ ও 
ফলিত বিজ্ঞানের দ্রিকে। ভারতের সর্বত্রই ছড়িয়ে গেছে বিজ্ঞানের সাধন] । 

দ্বিতীয় মহাযুদ্ধের তাঁগওবের পর এশিয়ার সর্বত্রই বিজ্ঞানের প্রচাঁর-চেষ্টা 
চলেছে। শুনে ভাল লাগে, জনকল্যাণের এই কাজে বাঙ্গালী ছেলেদেরও 
ডাক এসেছে। তাদের মধ্যে এখন এমন লোক পাঁওয়া যাঁয় যাঁর! বিশ্বের 
কাজে এগিয়ে দেশবিদেশে বিজ্ঞানের প্রচার করতে পাঁবে। 

বাঙ্গালীর মন চিরকালই নতুনকে আপন করতে চাঁয়। ভারতের অন্য 
প্রদেশের লোক যখন সনাতনী প্রথায় চলতো, সেই পুরাঁনে। দিনেও বাঙ্গালী 
আদর করে ঘরে নতুনকে তুলে নিতো । ফলে সে একরকম একঘরে হয়েই 
ছিল সনাতনীদের দরবারে | 


সেই পুরাকালের ইতিহাঁস ভাঁল করে লেখা হয় নি। আমরা শুধু দীপস্কর 
শ্ীজ্ঞান, ধীমান রত্বুকরশীস্তির নামই জানি। যাছুঘরে যা” সংগ্রহ রয়েছে, 
তার দিকে তাকিয়ে ভাবি, এর পেছনে কত শত বৎসরের সাধন! ছিল, কে 
জানে। 

বাঙ্গালী দেশবিদেশে জলপথে পাড়ি দ্রিত, সে কথা আজ শুনি-কতটা 
বিজ্ঞানীস্থলত মনোভাব নিয়ে বাঙ্গালী কারুকাজ ক'রে এট সম্ভব করে 
তুলেছিল তাঁর ইতিহাস কবে লেখা হবে? 

ইংরাজের সঙ্গে ঘনিষ্ঠতা বেশীদিন টিকলে৷ না। খুব বেশী আগেও এটা 
স্থুর হয় নি। এর মধ্যে এ দেশে নানাভাবে বাংলাভাষাতেই বিজ্ঞান-শিক্ষার 
যে আয়োজন হয়েছিল, তাঁর ইতিহাস সত্যই কৌতূহল উদ্রেক করবে। 


॥ আট ॥ 


প্রমান বুদ্ধদেব ভট্টাচার্য এ বিষয়ের আলোচনা করেছেন কয়েক বছর 
ধরে। তার সাধনা বূপাঁয়িত করেছেন প্রবন্ধে এবং বিশ্ববিদ্যালয়. তাঁর তাঁরিফ 
করেছে। 

তাঁর সেই প্রশংসিত প্রবন্ধ বঙ্গীয় বিজ্ঞান পরিষদ বই-এর আকারে প্রকাশ 
করেছে। বাংলা সরকারের অর্থ-সাহাষ্যের জন্যেই এটা সম্ভব হলো । এর 
জন্যে পরিষদ সরকারের কাছে বিশেষভাবে খণী। 

বছদিন থেকে আমি বলে এসেছি-_বিদেশী শিল্প ও পাশ্চাত্য বিজ্ঞান যদি 
দেশের মধ্যে তাঁড়াতাঁড়ি চালু করতে হয়, তবে এদেশের পণ্তিতকে কষ্ট করে 
সহজ ও সরলভাঁবে লোকে ষে ভাষা সহজে বুঝবে, সেই ভাঁষাই বই-এ লিখতে 
হবে। 

দেশে ধার! নতুন জ্ঞানের আত খাত কেটে এনেছিলেন, তাঁরাও যে সেই 
একই কথ বিশ্বাস করে এই কাজে নেমেছিলেন, শ্রীমান বুদ্ধদেবের বই পড়ে 
সে কথা জেনে গভীর আত্মপ্রসাঁদ লাভ করেছি। 

দেশ চাঁয় বেশী করে বিজ্ঞান চালু হোক। ছুর্গাপুর, ভিলাই-এ বড় বড় 
কলকারখান। গড়ে উঠছে । ছেলেরাও চায় বিজ্ঞান-_-সরকারও তার বন্দোবস্ত 
ভালভাবে করতে এগিয়ে এসেছেন । 

শতাধিক বৎসরের সাধনার এই ইতিহাঁস সময়োপযোগী হলো'। বুদ্ধদেব 
যত্ব করে লিখেছেন। তার পাঠকের অভাব হবে না, আশ। করছি । 

পুরানো যুগের বিজ্ঞান-চর্চার ইতিহাস কবে লেখা হবে ? 


প্রীসভ্যেজ্জনাথ বনু 


ভূমিক। 


“বিজ্ঞান” শবটি আধুনিক অর্থে ঠিক কবে থেকে চালু হ'ল তা৷ জানবার 
কৌতৃহল আমার আছে। শ্রীমান্‌ বুদ্ধদেবকে বলেছিলুম সে কথা। কিন্তু 
তিনি তা নির্ণয় করতে পারেন নি। তাঁর কারণ ইংরেজী 5০167০৫ ও 25 
( বা 1)01097)1565 ) জ্ঞানবিজ্ঞানের এই কাটছাঁট পার্থক্য উনবিংশ শতাঁবের 
মধ্যভাঁগেও সর্বন্বীকৃত হয়েছিল বলে মনে হয় না । সেইজন্যে বাংলায় “বিজ্ঞান” 
শব্দটি বুৎপত্তিগত ব্যাপক অর্থে উনবিংশ শতাব্দের ষষ্ঠ দশক অবধি চলে 
এসেছিল। এমন কি কবিতাঁর বইয়ের নামেও “বিজ্ঞান” অচল ছিল ন]। 
ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিশিষ্য রসিকচন্ত্র রায় ১৮৫৫ খ্রীষ্টাবে “বিজ্ঞানসাধুরঞন? 
বার করেছিলেন। 

বিজ্ঞানের চর্চা ও বিজ্ঞানের পাঠ্য বই লেখ! যে এদেশে ইউরোপীয়রাই আরম্ভ 
করেছিলেন এবং কিছুকাল পর্যন্ত চাঁলিয়েছিলেন, তা শ্রীমান্‌ বুদ্ধদেব দেখিয়েছেন। 
প্রথমে তীর! “বিষ্য1” কথাটি ব্যবহার করতেন। এ রীতির রেশ এখনও রয়ে 
গেছে “পদার্থবিছ্য1”, “উদ্ভিদবিদ্য1” ইত্যাদিতে । তাঁর পরে এল “বিজ্ঞান” 
কথাটি উনবিংশ শতাব্দের চতুর্থ দশকে--“বিগ্ভার মতই জ্ঞানবিজ্ঞান এই 
ব্যাপক অর্থে। সাময়িক-পত্র “বিজ্ঞানসেবধি” নামেই তার সাক্ষ্য (এই 
গ্রস্থের ৪৮ পৃষ্ঠ! দেখুন )। কিছুকাল পর্যস্ত “বিদ্যা” ও “বিজ্ঞান” দুই-ই চলেছিল, 
তবে “বিজ্ঞান”এর ব্যবহার বাড়তির মুখে । শেষে “বিজ্ঞান”্এর পক্ষে বোধ 
করি চরম রায় পাওয়া গেল ১৮৭৫ খ্রীষ্টাব্দে যখন বঙ্কিমচন্দ্র “বিজ্ঞানরহশ্য' বার 
করলেন। 

১৮১৭ খ্রীষ্টাব্দে মে-র (2০০০৮ 85 ) “অস্কপুস্তকং, প্রথম প্রকাশিত 
হয়। নিতান্ত ক্ষীণকায় পাঠ্যপুস্তিকা ৷ এইটিই বাংলায় প্রথম বিজ্ঞানবিষয়ক 
ছাপা বই। এতে গণিতশাস্ত্ের যতটুকু আছে সে সবই দেশি মতের। 
অন্থুপচন্ত্র দত্ত প্রভৃতির মত সেকালের গণিতজ্ঞের রচিত অনেকগুলি গাণিতিক 
সমস্যা ও অস্ক সমাধান সমেত শুভম্করী আর্ধার ছাদে দেওয়া আছে। ১৮১৭ সাল 
থেকে আজ পর্যস্ত বাংলাভাষায় বিজ্ঞানের যে চট! হয়েছে তার বিস্তৃত পরিচয় 
বুদ্ধদেববাঁবু দিয়েছেন । সে বিষয়ে ভূমিকায় অতিরিক্ত কিছু বলবার শক্তি ও 
অধিকার আমার নেই। 


দশ ॥ 


তবে আগেকার কথা সামান্য কিছু বলতে পাঁবি। ইংরেজদের আসার 
আগে বাংলাভাষায় বিজ্ঞানচর্চা বলে কিছু ছিল না। থাঁকবারও কঞ্ম নয়। 
পুরানো! পুথির বাজে পাতায় একসময়ে আমি কিছু মশাল তুবড়ি হাউই 
ইত্যাদি আতশবাজির মশলার কিছু ফমু'লা পেয়েছিলুম। সেইটুকুই বাংল। 
দেশে ফলিত রসায়নচর্চার একমাত্র সাক্ষ্য । কিন্তু সে তো বিজ্ঞানচ্চ নয়। 

বিজ্ঞানের সঙ্গে অন্য বিদ্যার পার্থক্যের এক প্রধান লক্ষণ হ'ল বিজ্ঞানে 
পর্যবেক্ষণের বিশেষ মর্ষাদ।। প্রাকৃতিক ব্যাঁপারের পর্যবেক্ষণ সাধারণ লোকে 
সব দেশেই করে থাকে । আমাদের মত কৃষিপ্রধাঁন দেশে বহু বনু কালের 
পর্যবেক্ষণপ্রস্থত অভিজ্ঞতাকে একটু বিশেষ মূল্য দেওয়! হ'ত। সেকালের 
লোকে স্মরণীয় বিষয়কে স্থায়ী করতে হ'লে কবিতায় রূপ দিত। কবিতা। 
পড়তে ভালে। লাগে এবং মনে রাঁখ। সহজ। সহজেই তা পুকুষানুক্রমে 
গড়িয়ে গড়িয়ে আঁসে। তাই আমাদের প্রাচীনকাঁলের ভূযোদর্শনজাত নৈসগিক 
অভিজ্ঞত] “ডাকের বচন” রূপে আধাহেয়ালি ছড়ার আকারে চলে এসেছে । 
এগুলিকে আমাদের জনসাধারণের “বৈজ্ঞানিক” অভিজ্ঞতার রেকর্ড বলতে 
পারি। “ডাক” (প্রাচীনতর “ডঙ্ক” ) মানে মন্ত্রতন্ত্রজ্ঞ গুণী পুরুষ, এখনকার 
বৈজ্ঞানিক পণ্ডিতের হাঁজার-দেড়হাজার বছর আগেকার প্রতিনিধি ৷ ডাকেরা 
রসায়নেরও চর্চা করতেন, তবে তাদের উদ্দেশ্য ছিল দীর্ঘজীবন অথবা চিরজীবন 
লাভের কিংবা! লোহাকে সোন। করার উপায় উদ্ভাবন । 

একদা নিরাঁময় ও দীর্ঘায়ু লাভ যে বিদ্যার বিষয় ছিল তাই বিশেষভাবে 
“বিচ” সংজ্ঞা পেয়েছিল। তাই এই “বিদ্যা” ধার) চর্চা করতেন তারাই 
নাম পেয়েছিলেন “বৈদ্য” । এই “বিদ্যার একটা 57০০1811290 বিভাগ ছিল 
সার্জারি ব। শল্যশীস্্র। পরে সার্জারি বিছ্া। ধাঁদের একচেটে হয়েছিল তারা 
স্বতন্ত্র জাতিরূপে “নরস্ুন্দর” এই স্ুভাঁষিত ( 58101321721511০ ) বিশেষণটি 
প্রাপ্ত হন। (“হথন্দর” কথাটির মূল অর্থ কিন্তু মন্ত্র গুণী, পরবর্তী কালের 
দ্ডস্ক” |) তাই “বৈদ্য” শব্দটির তন্তব ব্ূপ “বেজ” এখন এই জাতের লোকেরই 
পদবীরূপে রয়ে গেছে । 

আমাদের দেশে ইংরেজী শিক্ষা প্রাবর্তনের আগে বিজ্ঞানের অন্শীলন 
অসম্ভব ছিল। তার প্রধান কারণ আমাদের মনের ধারা । এ জগত মায়া, এ 
সংসার মিথ্যা । যদিও গীতায় বল। হয়েছে "অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তম- 
ধ্যানি,” তবুও আমরা ভেবে এসেছি যে, এক অব্যক্ত ষ্টেশন হতে আর এক 


॥ এগারো ॥ 


অব্যক্ত স্টেশনের যাত্রী আমাদের গাঁড়িতে নজর নেই-_-আমর যেন প্ল্যাটফর্মে 
প্রশ্তীক্ষারত। এই প্রতীক্ষাটুকু মীনবজীবন মনে করে আশেপাশে কোনে! 
দিকে মন না দিয়ে ডিস্টাণ্ট সিগন্তালের দিকে তাঁকিয়ে থাকাই আমাদের ধর্ম। 
এই অধ্যাত্মসর্বস্বতাঁর কুক্বাটিক। সর্বদা ঘিরে থাকলে বাস্তবদৃষ্টি প্রসারিত হয় না। 
বিদেশের হাওয়া! এসে সেই কুয়াশ। খানিকট। পাতল। করে দিলে পরে তবেই 
আমাদের বিজ্ঞান-অনুসন্ধিৎসা জেগেছে। 

আশঙ্কা হচ্ছে, আমার এই কথায় অনেকে আপত্তি তুলবেন। কিন্তু আমি 
“অধ্যাত্মসর্বন্বত1” বলেছি, “অধ্যাত্মপ্রবণতা” বলি নি, _এটুকু মনে রাঁখলে ভূল 
বোঝার সম্ভাবনা থাকবে না। আমর! ভারতীয়র| অধ্যাত্প্রবণ। সে 
আমাদের দেশের সেই চিরকালের স্বভাবের মধ্যে, ষে স্বভাবে আমাদের বেশি 
ঘাম হয়, রঙ আমাদের ময়লা, এবং আরো অনেক কিছু। যা স্বভাব তা 
ভাঁলোমন্দ বিচাঁরের বাইরে, তা গৌরবেরও নয় অগৌরবেরও নয়। 

আমাঁদের অধ্যাত্মপরায়ণতার সঙ্গে আধুনিক বিজ্ঞানচর্চার কোনো 
মৌলিক অসঙ্গতি থাঁকতে পাঁরে না। কালে কাঁলে আমাদের দেশে যে 
সব সত্যদ্রষ্টা মমীষী জন্মেছেন তীর! সাংসারিক সত্যকেও সত্য বলেই স্বীকার 
করেছেন। এতরেয়-্রাঙ্ষণে এক জায়গায় আছে, যখন কেউ বলবে আমি 
এ ব্যাপার চোঁখে দেখেছি, তখনই সেটা ঠিক সত্য বলে গ্রহণ করবে ।' 

বকতে বকতে বঙ্গমাহিত্যে বিজ্ঞান ছাঁড়িয়ে অনেকদুর এসেছি । আর নয়। 
ডক্টর বুদ্ধদেব ভট্টাচার্যের বইয়ের যে উপযুক্ত সমাদর হবে এ বিশ্বাস আমার 
আছে। শ্্রীমান্‌ বুদ্ধদেব বিজ্ঞান ও সাহিত্য-__সত্যের এই ছুই মহাঁপীঠেরই 
বি্ার্থ। বাংলাসাহিত্য ও বিজ্ঞান এই ছু নৌকা একসঙ্গে চালিয়ে যে দক্ষতা 
দেখিয়ে ইনি উত্তীর্ণ হয়েছেন তাতে আমার প্রশংসা বাহুল্য । আঁশ! করি 
তীর এই ছবৈনাবিকতার পরিচয় আমর! আরে পাঁব। 


্্রীস্বকুমার সন 


লেখকের নিবেদন 


সাহিত্যের মূলতঃ দু'টি দিক; একটি জ্ঞানাত্মক, অপরটি ভাবাত্মক। গল্প, 
কবিতা, উপন্তাঁস ইত্যাদি ভাবাত্মক সাহিত্যের পর্যায়ে পড়ে । আর জ্ঞানাত্বক 
সাহিত্যের বিষয়বস্ত হোল দর্শন, ধর্ম, রাজনীতি, ইতিহাস, বিজ্ঞান ইত্যাদি । 

ভাবাত্মক সাহিত্যের তুলনায় বাংল! জ্ঞানাত্মক সাহিত্য অপেক্ষাকৃত 
দুর্বল। ইংরেজী প্রভৃতি উচ্চাঙ্গের বিদেশী সাহিত্যের সঙ্গে তুলনা! করলে 
এই দুর্বলতা৷ বিশেষভাবে নজরে পড়ে। বাংল! জ্ঞানাত্মক সাহিত্যের এই 
দুর্বলতা স্বীকার ক'রে নিয়েও বলা যায়, জানবিজ্ঞানের আলোচনায় সাহিত্যের 
সহযোগিতা বাঙ্গালী পুরোপুরিভাবে এড়িয়ে যায় নি। বাংলায় জ্ঞানাত্মক 
সাহিত্য-রচন] স্থপরিকল্লিতভাবে আরম্ভ হোল উনবিংশ শতাবীর প্রথমার্ধ 
থেকে। 

জ্ঞানাত্মক সাহিত্যের একটি প্রধান শাখা হোল বিজ্ঞান। মাটিকে 
বাঁদ দিলে যেমন মানগষের চলে না, বিজ্ঞানকে বাঁদ দিলেও তেমনি আজকের 
সভ্যতা অচল। অতএব, সমাজ ও সভ্যতার প্রয়োজনেই বিজ্ঞানীলোচনায় 
সাহিত্যের সহযোগিতা৷ আজ স্বীকার করতে হয়। 

বৈজ্ঞানিক তত্ব যখন সর্বজনবোধ্য ও সরল বর্ণনার মাঁধ্যমে সাহিত্যিক 
সত্যের মর্ষাদ1! লাভ করে, তখনই তা” হয়ে ওঠে বিজ্ঞানসাহিত্য । পরিমাঁণে 
অল্প হলেও বাংল! বিজ্ঞানসাহিত্য নেহাত নগণ্য নয়। অথচ কিভাবে 
এই বিজ্ঞানসাহিত্যের উদ্ভব ও ক্রমবিকাশ হোল, তা” নিয়ে স্থুপরিকল্লিত- 
ভাবে কোনো আলোচনা আজও পর্যস্ত হয় নি; এই কথা স্মরণ ক'রে 
আজ থেকে প্রায় চার বৎসর পূর্বে বিশ্রুত মনীষী, কলিকাত। বিশ্ববিদ্যালয়ের 
খয়ব1! অধ্যাপক ডক্টর স্বকুমীর সেনের অধীনে '“বঙ্গসাহিত্যে বিজ্ঞান'_ 
এই বিষয়টি নিয়ে গবেষণ। আরম্ভ করি। গবেষণাঁর বন্ধুর পথে দুঃসাহসিক 
কাগ্ডারী তিনি। সমগ্র গবেষণায় জ্ঞানের প্রদীপ হাতে নিয়ে তিনিই আমাঁকে 
পথ দেখিয়েছেন । তীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞত। জানাবার ভাষা নেই। 

যতদুর জানি, বাংল! বিজ্ঞানসাহিত্যের ইতিহাস আলোচনার প্রচেষ্টা 
আজও পর্যস্ত দু'একটি বিক্ষিপ্থ প্রবন্ধের মধ্যেই দীমিত। “বঙ্গসাহিত্যে বিজ্ঞান 
বিষয়ক আলোচনার বিস্তারিত ইতিহাস রচনার প্রচেষ্ট। সম্ভবতঃ এই প্রথম। 


চোদ্দ ॥ 


বঙ্গপাহিত্যে বিজ্ঞানালোচনার উদ্ভব, বিকাশ ও ক্রমপরিণতি আলোচন1 করতে 
গিয়ে বাংলাভাষা ও সাহিত্যে কোন যুগে কি কি ধরনের বিজ্ঞানগ্রস্থ লেখা 
হয়েছিল এবং বিভিন্ন যুগের সাময়িক-পত্রে কি ধরনের বৈজ্ঞানিক প্রবন্ধ 
প্রকাশিত হয়েছিল, তা নিয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা কর! হয়েছে। 
এই আলোচনার কালে বৈজ্ঞানিক অগ্রগতি এবং এদেশে বিজ্ঞান-চর্চার প্রসারের 
দিকে লক্ষ্য রাখ হয়েছে । তবে বিশেষভাবে জোর দেওয়। হয়েছে গ্রস্থরচনাঁর 
প্রকাশকাল, পরিবেশ, ভাষা ও সাহিত্যিক মূল্যের উপরেই । সাহিত্যিক 
মূল্যের উপরে জোর দেওয়া হলেও যায়গায় যায়গায় পাঠ্যপুস্তক নিয়ে 
আলোচনা করা হয়েছে। এর কারণ কোনো কোনো! যুগে বিজ্ঞানের 
বিশেষ এক একটি দিক নিয়ে লেখ! গ্রন্থ গুলোর অধিকাংশই পাঠ্যপুস্তক ; 
অথচ বাংলায় বিজ্ঞানালোচনার ইতিহাস থেকে এদের বাদ দেওয়া যায় 
না। এই প্রসঙ্গে উদ্ভব যুগের কিছুসংখ্যক গ্রন্থ এবং উনবিংশ শতাব্দীর 
শেষভাগে রচিত পদার্থবিজ্ঞান ও রপাঁয়নবিজ্ঞান বিষয়ক গ্রন্থাদির নামোল্লেখ 
কর। যায়। প্রায় সর্বত্রই বিভিন্ন গ্রন্থ ও সাঁময়িক-পত্রের প্রথম প্রকাশ- 
কাল উল্লেখ করেছি । অনেকক্ষেত্রে প্রথম প্রকাশ কথাটি লিখি নি 
বন্ধনীর মধ্যে শুধুমাত্র প্রকাশের ভারিখটি উল্লেখ করেছি। এক্ষেত্রে প্রথম 
প্রকাশ বোঝাঁতেই এ বন্ধনী ও তাঁরিখ ব্যবহৃত হয়েছে । আবশ্তকবোধে 
বিভিন্ন গ্রস্থকাঁরের জীবনী দেওয়া হয়েছে । যে সকল গ্রস্থকাঁরের জীবনী 
সকলেরই জানা আছে, তাদের জীবনকথা এখাঁনে বণিত হয় নি। তবে 
বিশিষ্ট বিজ্ঞানসাহিত্যিকদের জীবনে বিজ্ঞানগ্রস্থ রচনার অন্ুপ্রেরণ। কি 
ক'রে এল এবং তাদের বিজ্ঞানচিস্তার উৎ্সই বা কোথায়, তা" নির্ণয়ের 
চেষ্টা কর হয়েছে । 

সাময়িক-পত্রে প্রকাশিত বৈজ্ঞানিক প্রবন্ধ নিয়ে আলোচনা করতে 
গিয়ে বিভিন্ন প্রকার পত্র-পত্রিকার শ্রেণীবিভাগ করা হয়েছে । ষেমন 
সংবাদপত্র, মফংস্বলপত্র, স্ত্রীপাঠ্য সাময়িক-পত্র, বালকপাঠ্য পত্রিকা, বিজ্ঞীন- 
পত্রিকা ইত্যাদি । যতদূর জাঁনি, সাময়িক-পত্রের এক্প শ্রেণীবিভাগের 
গ্রচেষ্টাও বাংল! নাহিত্যে এই প্রথম। 

সাময়িক-পত্রের বিজ্ঞানসাহিত্য নিয়ে আলোচনা করতে গিয়ে “দিগ্র্শন, 
(এপ্রিল ১৮১৮) ও “সমাচার দর্পণ” (মে, ১৮১৮) থেকে স্রু কবে 
“বজদর্শন” ( বৈশাখ, ১২৭৯) পর্যস্ত বিভিন্ন পত্র-পন্তিকার যেগুলো এখনও 


॥ পনেরো | 


পাওয়] যায় তাদের সব কয়টির প্রায় সব সংখ্যাই আমি দেখেছি। বঙ্গদর্শনের 
পরবর্তা যুগে শুধুমাত্র প্রধান প্রধান পত্র-পত্রিকা! নিয়েই আঁলোচন। করেছি। 
সাময়িক-পত্র নিয়ে এরূপ বিস্তারিত আলোচনার কারণ, বিভিন্ন যুগের 
বহু পত্র-পত্রিকাঁয় এমন অনেক মূল্যবান বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে, 
পুত্তকাঁকারে প্রকাশিত হবার স্বযোগ যাদের কোনোদিনই ঘটে নি। তা? 
ছাড়া বিষয়বস্ত, ভাষা ও দৃষ্টিভঙ্গীতে বিভিন্ন যুগের এক একটি সাময়িক- 
পত্র জনসাধারণের মনে ষে প্রভাব বিস্তার করে, বঙ্গসাহিত্যে বিজ্ঞানের 
গতি ও প্রকৃতির নিয়ন্ত্রণে তা” সহাঁয়তা করেছিল অনেকখানি । ভবিষ্যতে 
বাংলায় বিজ্ঞানের পরিভাষা প্রণয়নের দিক থেকেও এই সকল প্রবন্ধ 
সবিশেষ মূল্যবান। প্রাঁটীন যুগের সাময়িক-পত্র ও বিজ্ঞানসাহিত্যের ইতিহাসের 
দিকে লক্ষ্য রেখে পরিভাষা প্রণয়নের চেষ্টা কলিকাতি। বিশ্ববিদ্যালয়ের 
প্রাণিবিজ্ঞানের প্রধান অধ্যাপক ডক্টর জ্ঞানেন্্রলাল ভাছুড়ী ইতিপূর্বে 
করেছেন। এই প্রসঙ্গে “প্রকৃতি” কাধাঁলয় থেকে প্রকাশিত প্রাণিবিজ্ঞানের 
পরিভাষা” শীর্ষক গ্রন্থটির নামোলেখ করা যাঁয়। 


হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হবাঁর পর থেকেই বঙ্গসাহিত্যে পাশ্চাত্য বিজ্ঞান 
বিষয়ক আলোচনার স্থত্রপাত হোঁল। হিন্দু কলেজের প্রতিষ্ঠাকাল থেকে 
সুরু ক'রে জগদানন্দ রাঁয় পর্যন্ত শতাঁধিক বখ্সরের বাঁংল। বিজ্ঞানসাহিত্যের 
ইতিহাস এখানে আলোচিত। আলোচ্য যুগকে তিনটি পর্বে বিভক্ত কর! 
হয়েছে । বাংলা ভাঁষা ও সাহিত্যে বিজ্ঞানীলোচনাঁর সুচনা ইউরো পীয়েরাঁই 
একদিন করেছিলেন এবং গোড়ার দিককার অধিকাংশ বিজ্ঞান-গ্রস্থই 
ইউরোঁপীয়দের লেখা, এই বিবেচনায় হিন্দু কলেজের প্রতিষ্ঠাকীল থেকে 
অক্ষয়কুমার দত্তের পূর্ব পর্যন্ত যুগের নামকরণ কর! হয়েছে “ইউরোপীয় 
লেখকদের আমল? । এই যুগকেই বাংলা বিজ্ঞানসাহিত্যের প্রথম পর্ব বা 
উদ্ভব-যুগ নাঁমে অভিহিত কর। যাঁয়। কিভাবে এবং কি পরিবেশে বঙ্গসাহিত্যে 
বিজ্ঞানালোচনার স্ত্রপাত হোল, এই পর্বে তা” নিয়ে যথাসম্ভব বিস্তারিত 
আলোচনা! কর! হয়েছে । বাংল! বিজ্ঞানপাহিত্যের পথপ্রদর্শকদের গ্রস্থাবলী, 
বিভিন্ন গ্রস্থের ভাঁষা, রচনারীতি ও সেই সকল গ্রন্থের সাহিত্যিক মূল্য 
আলোচনার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিদেশী গ্রস্থকাঁরদের জীবনকথাঁও সংক্ষেপে 
লিপিবদ্ধ করা হয়েছে। এ ছাড়া বঙ্গসাহিত্যে বিজ্ঞানালোচনার শুচনায় 


॥ ষোল ॥ 


কয়েকটি পত্র-পত্রিক। ও প্রতিষ্ঠানের অবদানও এখানে আলোচিত। প্রসঙ্গতঃ 
এদেশে পাশ্চাত্য বিজ্ঞান-চর্চার গোড়াঁপত্তনের ইতিহাস স্থত্রাকারে বণ্িত 
হয়েছে। এর কারণ, বিজ্ঞান-চর্চার অগ্রগতির সঙ্গে বিজ্ঞানসাহিত্যের রয়েছে 
নিকট সম্পর্ক । 

পরবর্তী পর্বকে বহসাঁহিত্যে বিজ্ঞানের "গঠন যুগ” নামে অভিহিত কর! 
হয়েছে। অক্ষয়কুমার দত্ত থেকে এই যুগের স্থচনা। রামেন্্্ন্দর ত্রিবেদীর 
সাহিত্য-জীবনের প্রারস্তে এই যুগের সমাপ্তি । অক্ষয়কুমারই প্রথম লেখক 
যিনি ভাষার কৃত্রিমত। দূর ক'রে পাশ্চাত্য বিজ্ঞানকে দেশীয় সাজে সজ্জিত 
করলেন। তার সমসাময়িক যুগে রেভারেও্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, 
রাঁজেন্দ্রলাল মিত্র, ভূদেব মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকদের 
প্রচেষ্টায় বাঁংল। বিজ্ঞানসাহিত্যের প্রসার ও পরিপুষ্টি সাধিত হোঁল। বঙ্গ- 
সাহিত্যে বিজ্ঞানীলোচনায় উল্লিখিত লেখকদের অবদানের কথা স্মরণে রেখে 
এই পর্বে এদের নিয়ে বিস্তারিত আলোচনা কর] হয়েছে। প্রসঙ্গত: 
তত্ববোঁধিনী পত্রিক1, বিবিধার্থসং গ্রহ, রহন্ত-সন্দর্ত, বঙ্গদর্শন, আর্ধদর্শন, ভাঁরতী 
প্রভৃতি উচ্চাঙ্গের সাময়িক-পত্র এবং বিভিন্ন স্ত্রীপাঠ্য ও বালকপাঠ্য পত্রিকা 
সংবাদপত্র ও মফঃস্বলপত্র, বিজ্ঞানপত্র এবং বিবিধ সাময়িক-পত্র নিয়েও 
বিস্তারিত আলোচন। কর হয়েছে। এ ছাঁড়া এই যুগে রচিত পদার্থবিজ্ঞান, 
র্সায়নবিজ্ঞান, গণিত, জ্যৌতিবিজ্ঞান, প্রারৃতিক ভূগোল ও ভূবিজ্ঞান, 
জীববিজ্ঞান ইত্যাদি বিষয়ক গ্রস্থের কথাও দু'টি স্বতন্ত্র অধ্যায়ে আলোচিত । 
অসংখ্য গ্রন্থকার এই পর্বের বিজ্ঞানসাহিত্যকে সমৃদ্ধ করেছেন, একথা স্বীকার 
ক'রেও বল। যায়, অক্ষয়কুমার দত্তই এই পর্বের শ্রেষ্ঠ বিজ্ঞানসাহিত্যিক | 
বঙ্গলাহিত্যে বিজ্ঞানে অক্ষয়কুমারের বিশেষ অবদানের কথা স্মরণ ক'রেই এই 
পর্বের নামকরণ করা হয়েছে “অক্ষয়কুমার দত্ত ও তৎকালীন যুগ? । 

তৃতীয় বা সর্বশেষ পর্ব হোল বঙ্গসাহিত্যে বিজ্ঞানের “আধুনিক যুগ”। 
রামেন্ত্রন্থন্দর ত্রিবেদী “নবজীবন'-এ লেখনী ধারণ করার পর থেকে এই 
যুগের সুচনা । জগদানন্দ রাঁয়ের সাহিত্য-জীবন পর্যস্ত এই যুগের সীমারেখা । 
বামেন্্রহন্দর ত্রিবেদীই বাংলা বিজ্ঞানসাহিত্যের সর্বশ্রেষ্ঠ লেখক, এই বিবেচনায় 
এই পর্বের নামকরণ কর হয়েছে “রামেন্ত্রস্থন্দর ভ্রিবেদী ও আধুনিক কাল” । 
এই পর্বের আরম্তেই বাংল! বিজ্ঞানসাহিত্যে বামেন্্ন্ুন্দরের অবদান নিয়ে 
বিস্তারিত আলোচনা করা হয়েছে । এই প্রসঙ্গে তাঁর ভাষা, রচনারীতি 


॥ সতেরো ॥ 


ও দৃষ্টিভঙ্গীর কথাঁও আলোচিত। এ ছাড়া রামেন্দ্রহুন্দরের মতে ও পথে 
বঙ্গস্কাহিত্যে বিজ্ঞানের পরিভাষা নিয়েও আলোচনা কর] হয়েছে । পরবতী 
তিনটি অধ্যায়ের বিষয়বস্ত আধুনিক যুগের বাংল। বিজ্ঞানসাহিত্যে বিভিন্ন 
সাময়িক-পত্রের অবদান। এর পরের দু'টি অধ্যায়ে আধুনিক যুগে রচিত 
বিভিন্ন বিজ্ঞানগ্রন্থ নিয়ে বিস্তারিত আলোচনা কর! হয়েছে । এই পর্বের 
একটি উল্লেখযোগ্য সংযোজন “বৈজ্ঞানিকের বিজ্ঞানসাহিত্য”। বৈজ্ঞানিকের 
বিজ্ঞানসাহিত্যের স্বরূপ ও প্ররৃতি ব্যাখ্যার পর এই অধ্যায়ে আচার্য 
জগদীশচন্দ্র বস্থু ও আচার্ধ প্রফুলচন্দ্র বাঁয়ের বৈজ্ঞানিক সাহিত্য-সাঁধনার 
ইতিহাঁম বিবৃত । .সর্শেষ অধ্যায়ের আলোচ্য বিষয় “জগদানন্দ রাঁয় ও 
সমপাময়িক লেখকগণ'। জগদানন্দ বায় ছাড়াও এই অধ্যায়ে রবীন্দ্রনাথ 
ঠাকুর ও চাঁরুচন্্র ভট্রীচার্ষের বিজ্ঞানসাহিত্য নিয়ে আলোচনা কর 
হয়েছে । শেষোক্ত দু'জন লেখকের অধিকাংশ বিজ্ঞানালোচনাই জগদানন্দের 
সাহিত্য-জীবনের পরবতীকাঁলে রচিত হয়। কিন্তু এই দু'জন লেখক 
সাহিতা-জীবন সুরু করেছিলেন জগদীনন্দের সমসাময়িক কাঁলে এবং 
বঙ্গনাহিত্যে বিজ্ঞানালোচনার ক্ষেত্রে উভয়েরই উল্লেখযোগ্য অবদান রয়েছে, 
এই বিবেচনায় এদের বিজ্ঞানসাহিত্য নিয়েও এখানে সংক্ষেপে আলোচনা 
করা হয়েছে । 

পরিশিষ্টে বাংল! কারিগরী বিজ্ঞান ( চিকিতসা, কৃষি, ইঞ্চিনীয়ারিং ও 
শিল্প ) বিষয়ক রচনাদির একটি আন্ুপুবিক ইতিহাস দেওয়। হয়েছে। 
এই প্রসঙ্গে কারিগরী বিজ্ঞান বিষয়ক বিভিন্ন সাময়িক-পত্রের কথাও সংক্ষেপে 
আলোচিত। কারিগরী বিজ্ঞানের এক একটি দিক বিভিন্ন শাখায় বিভক্ত) 
এই কথা স্মরণ ক'রে এক একটি বিজ্ঞানকে বিভিন্ন বিভাগে বিভক্ত কর 
হয়েছে । যেমন, চিকিতসাবিজ্ঞানকে ধাত্রীবিছ্যা, খাগ্য ও স্বাস্থ্যবিজ্ঞান, 
অস্ত্রচিকিৎস।, গুধধবিজ্ঞান, শুশ্রুধাবিষ্য। বা নাসিং, শিশুচিকিৎসা, চিকিৎসা- 
বিজ্ঞানের মূলতত্ব ইত্যাদি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে । কৃষিবিজ্ঞানের 
বিভাগগুলি হোঁল সাধাঁরণ কৃষিবিজ্ঞীন, কৃষির বিষয়বিশেষকে নিয়ে লেখা 
কুষিবিজ্ঞান, পশুপালন ও পশুচিকিৎসা, কৃষিরসায়ন, মতস্তচাষ ইত্যাদি । 
ইঞ্জিনীয়ারিং-এর প্রধান বিভাগগুলো হোঁল জরিপবিজ্ঞান, বৈদ্যুতিক 
বিজ্ঞান ও যান্ত্রিক বিজ্ঞান। শিল্পবিজ্ঞানের সর্বপ্রধান বিভাগ হোল 
ফটোগ্রাফী । 


॥ আঠারো ॥ 


বঙ্গসাহিত্যে বিজ্ঞানালোচনার উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করতে গিয়ে 
বিজ্ঞান শব্দটিকে এখানে সংকীর্ণ অর্থে গ্রহণ কর] হয়েছে । সংকীর্ণ এর্থে 
তাত্বিক বিজ্ঞানের (71590150০81 9০16100০95 ) প্রাক্কৃতিক দিক অর্থাৎ, 
প্রাকৃতিক বিজ্ঞান ব। 7৪018] 9০167093 এবং ব্যবহারিক বিজ্ঞানের 
€ 019001০81 3০107065 ) কার্ধকরী দিক অর্থাৎ, কারিগরী বিজ্ঞান ব। 
72017701091] 501609095| প্রাকৃতিক বিজ্ঞানের মধ্যে পড়ল পদীর্থবিজ্ঞান, 
রসায়নবিজ্ঞান, গণিত, জ্যোতিবিজ্ঞান, প্রাকৃতিক ভূগোল, ভূবিদ্যা, উত্ভিদ- 
বিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, শারীরবিজ্ঞান, নৃতত্ব ইত্যাদি । আর চিকিৎসাবিজ্ঞান, 
খাদ্য ও স্থাস্থ্যবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, ইপ্ধিনীয়ারিং ও শিল্পবিজ্ঞীন ইত্যাদি 
নিয়ে হোঁল কারিগরী বিজ্ঞান। 

ইংরেজী 9০121০০ বোঁঝাঁতে বাংলায় “বিজ্ঞান” শব্দটি ব্যবহৃত হয়ে 
থাকে। এই 9০167০০ বা বিজ্ঞানের সংজ্ঞা-নির্ণয় ও শ্রেণীবিভাগের 
প্রচেষ্টা প্লেটোর আমল থেকে দার্শনিকদের মধ্যে চলে আসছে । মানব- 
সভ্যতার ইতিহাসে বিজ্ঞানের শ্রেণীবিভাগ-বীতির ঘন ঘন পরিবর্তন 
ঘটেছে। এই সকল শ্রেণীবিভাঁগের মধ্যে একটা যোগন্ুত্র খুঁজে পাওয়া 
কঠিন। বিজ্ঞানের শ্রেণীবিভাগ নিয়ে বিস্তৃত আলোচনার পর ছ)০5০10- 
[0০019 4১1061102109-য় (1951 ০০0, ৬০1. সয1%--0, 414) মন্তব্য করা 
হয়েছে, 


“015 0005 1021:015 009551016 €0 519601 ৪. 0195916109101012 
0£ 90101)095 ৮1101) ৮/00110 070 £21)01:9] 25102170017 210 
10101) ৮০010 102 117 01117011)19 10060217010 01 8 0210- 


০0191 71011950101)1081] 56217010106, 


প্লেটোর (খুঃ পৃঃ ৪২৭-_খুঃ পৃঃ ৩৪৭) সময় থেকে বিভিন্ন যুগের বহু তেষ্ঠ 
মনীষী বিজ্ঞানের শ্রেণীবিভাগ করেছেন। এই প্রসঙ্গে ্যারিষ্টোটুল (খুঃ পৃঃ 
৩৮৪---খুঃ পৃঃ ৩২২), বেকন (১৫৬১ খৃ১৬২৬ থুঃ), লক ( ১৬৩২ খৃঃ 
১৭০৪ খৃঃ), বেস্থাম (১৭৪৮ খুঃ-১৮৩২ খু), এম্পিয়ার (১৭৭৫ খু 
১৮৩৬ খৃঃ) প্রমুখ মনীষীদের নাম বিশেষভাবে উল্লেখষোগ্য। আধুনিক 
যুগে যাদের শ্রেণীবিভাগ দ্বীরৃতি পেয়েছে, তদের মধ্যে বিশেষভাবে 
উল্লেখযোগ্য কোম্তে ( ১৭৯৮--১৮৫৭ ) এবং স্পেন্সীরের ( ১৮২০-_-১৯০৩) 


॥ উনিশ | 


নাম। কোম্তে বিজ্ঞানকে প্রধানতঃ পাঁচ ভাগে বিভক্ত করেছিলেন। এই 
পাঁচটি বিভাগ হোল, (১) জ্যোতিবিজ্ঞান (450020005 ), (২) পদীর্ঘ- 
বিজ্ঞান €1755105 ), (৩) রসায়নবিজ্ঞান (00176101505 )১ (৪) শারীর- 
বিজ্ঞান € 21১59191965 ) এবং (৫) সমাজবিজ্ঞান (5০9০1019065 )। কোম্তে 
গণিতকেই শ্রেষ্ঠ বিজ্ঞান বলে অভিহিত করেছিলেন। স্পেন্সার মূলতঃ 
কোঁম্তের শ্রেণীবিভাগকেই আরও বিস্তাবিতভাঁবে বর্ণনা! করলেন। তিনি 
গণিত নিয়েই শ্রেণীবিভাগ স্বর করলেন । তাঁরপর একে একে এল যন্ত্রবিজ্ঞান 
(11০01391155 ), পদার্থবিজ্ঞান ও রসায়নবিজ্ঞান। সবশেষে তিনি বললেন, 
বিজ্ঞানের বিশেষ কয়েকটি বিভাগের কথা-_-যেমন, জ্যোতিবিজ্ঞান, ভূবিষ্যা 
এবং জীববিজ্ঞান। তার শ্রেণীবিভাঁগে মনন্তত্ব এবং সমাজবিজ্ঞান জীব- 
বিজ্ঞানের বিশেষ বিশেষ অংশ বলে স্বীকৃতি লাভ করল। স্পেন্সারের এই 
শ্রেণীবিভাগকে অনেকে মেনে নিলেও সমাঁজবিজ্ঞানকে জীববিজ্ঞানের অংশ 
হিসাবে অনেকেই স্বীকার করেন না। [7০5০1078৩09 [11091)10109-য় 
(৬০1. 20, 140. ০. 7. 120) মন্তব্য কর। হয়েছে, 


ররর ব০ 006 ০97 99৮ ৮1),০6001: 0০ ১০০1762 ০0: 
120102900৮1 15 0০ 0০ 0185520 ৪5 (01021771505 01: 
[1)55105, 01: ড/1750021 9০9০1091985 15 71:01021]5 £1001990 
410 13109195501: 17,00130100105." 


সমাজবিজ্ঞান নিয়ে এরূপ বিতর্কের অবকাশ আছে বলেই আলোচ্য বিষয় 
থেকে একে বাদ দেওয়। হয়েছে। 

মনোবিজ্ঞান নিয়েও সমস্যা । একদিকে একে যেমন দর্শনশাস্ত্রের অস্ততুক্ত 
করা যায় না, অপরদিকে তেমনি জীববিজ্ঞানের মধ্যেও ফেল! যাঁয় না। 
তাঁই মনৌবিজ্ঞানকে ধর! হয় প্রারুতিক বিজ্ঞানেরই একটি বিশেষ শাখারূপে । 
তা” ছাড়। পরীক্ষািদ্ধ মনোবিজ্ঞান প্ররুত বিজ্ঞান হিসাবে বর্তমানে স্বীকৃতি 
পেয়েছে ; এই বিবেচনায় প্রাকৃতিক বিজ্ঞানের সঙ্গে সঙ্গে মনোবিজ্ঞানকেও 
মূল আলোচনায় নেওয়া হয়েছে । তবে জড়বিজ্ঞান ( পদার্থ, রসায়ন, 
জ্যোতিবিজ্ঞান ইত্যাদি) অপেক্ষা জীববিজ্ঞানের সঙ্গেই মনোবিজ্ঞানের 
যোগস্ুত্র বেশী, এই কথা স্মরণ ক'রে মনোবিজ্ঞানকে জীববিজ্ঞানের অধ্যায়ে 
নেওয়া হয়েছে। 


॥ কুড়ি ॥ 


আফূর্বেদ্, ফলিত জ্যোতিষ ও হোমিওপ্যাথি পরীক্ষাসিদ্ধ বিজ্ঞান হিসাবে 
এখনও স্বীকৃতি পায় নি; এই যুক্তিতে এদের বাদ দেওয়৷ হয়েছে। 

এই সকল দিক ছাড়াও জ্ঞানাত্সক সাহিত্যে আর এক শ্রেণীর গ্রস্থ আছে, 
যাদের বিশেষ কোনে একটি বিজ্ঞানের পর্যায়ে ফেলা যায় না। বিজ্ঞানের 
বিভিন্ন প্রসঙ্গ নিয়ে এই সকল গ্রন্থে সাধারণভাবে আলোচনা কর। হয়। 
এই শ্রেণীর বচনাকে “সাধারণ বিজ্ঞান” (9০101099 17 €০179191) আখ্যা 
দেওয়! হয়েছে। বাংল! ভাষায় সাধারণ বিজ্ঞান বিষয়ক গ্রন্থের সংখ্যা 
নেহাত নগণ্য নয়; তা” ছাড়। এই শ্রেণীর গ্রন্থের সাহিত্যিক মূল্যও রয়েছে, 
এই বিবেচনায় সাধারণ বিজ্ঞান বিষয়ক গ্রন্থাদি ও সাময়িক-পত্রে প্রকাশিত 
সাধারণ বিজ্ঞান বিষয়ক প্রবন্ধাদি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। 
আলোচনার স্থবিধার জন্যে সাধারণ বিজ্ঞানকে এখানে কয়েকটি শ্রেণীতে 
বিভক্ত কর হয়েছে । যেমন, বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে লেখ গ্রস্থাদি, 
বৈজ্ঞ/নিক-জীবনী, বিজ্ঞান বিষয়ক শিশুসাহিত্য, বিজ্ঞাননির্ভউর উপকথ।! 
ইত্যাদি । 

তাত্বিক বিজ্ঞানের প্রাকৃতিক দিক এবং কাঁধকবী বিজ্ঞানের কারিগরী 
দিক নিয়ে আলোঁচন। কর] হলেও প্রাকৃতিক বিজ্ঞানের আলোচনার উপরেই 
এখাঁনে বিশেষভাবে জোর দেওয়! হয়েছে । এর কারণ, প্রাকৃতিক বিজ্ঞান 
বিষয়ক গ্রস্থাদিরই সাহিত্যিক মূল্য বেশী এবং প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন 
শাখাই হেল প্রকৃত বিজ্ঞান বা ৪1০ 9০1০17০0। তা? ছাড় বাংলার শ্রেষ্ঠ 
বিজ্ঞানসাহিত্যিকদের বচন মূলতঃ প্রাক্কৃতিক বিজ্ঞানের উপরেই সীমাবদ্ধ । 


এবারে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞত1 স্বীকারের পাঁলা। গ্রন্থটি প্রকাশের 
জন্যে অর্থসাহাধ্য করায় প্রথমেই জাতীয় সরকারের কাছে কৃতজ্ঞতা নিবেদন 
করছি। আচাধ ডক্টর স্থকুমীর সেনের কাছে আমার খণের কথ পূর্বেই স্বীকার 
করেছি; কিন্তু জানি, শুধুমাত্র স্বীকৃতি জানিয়ে তাঁর খণ পরিশোধ করা যাঁবে 
না। তবু ভরস! রাখছি, যে জ্ঞানের শিখ। আমার জীবনে তিনি জাঁলিয়েছেন, 
তাঁরই আলোকে ভবিষ্যতে সাহিত্য ও বিজ্ঞানের নতুন বিষয় নিয়ে নতুন বই 
লিখে আচার্ধের মর্ধাদ। রক্ষার চেষ্টা করবো । 

জানি, আমার এই প্রতিশ্রতিতে আর একজন মহাঁমনীধী আনন্দিত 
হবেন। তিনি আমাদের সকলেরই শ্রদ্ধা ও ভালবাসার পাত্র, ভারতের 


॥ একুশ ॥ 


জাতীয় অধ্যাপক ডক্টর সত্যেন্দ্রনাথ বস্থ। বাংলাভাষা ও সাহিত্যে বিজ্ঞীন- 
চার প্রসারে অধ্যাপক বস্থুর উৎসাহ ও অন্ুরাঁগের কথ! সকলেরই বিদিত। 
মূলতঃ তাঁরই উৎসাহে ও উদ্যোগে গ্রন্থটি এত অল্প সময়ের মধ্যে প্রকাশিত 
করা সম্ভবপর হোল। শুধুমাত্র গ্রন্থ-গ্রকাশের ক্ষেত্রেই নয়, গ্রন্থ-রচনাঁর 
ক্ষেত্রেও তিনি আমাকে নানাভাবে উতসাহিত ও অন্ুপ্রাণিত করেছেন । 
এই মহাবিজ্ঞানীর অকৃত্রিম স্নেহ ও ভালবাসা আমার জীবনপথের অমূল্য 
পাঁথেয়। বঙ্গসাহিত্যে বিজ্ঞান” লিখবার সময় বিজ্ঞানের বিষয়-বিভাঁগ নিয়ে 
যখন চিস্তিত হয়ে পড়েছিলুম, তখন তিনি মুল্যবান নির্দেশ দিয়ে আমাকে 
সাহায্য করেছেন । 

বিজ্ঞানের বিষয়-বিভাগ € 01855180060 ০0 9010110০5 ) সম্বন্ধে 
প্রখ্যাত বৈজ্ঞানিক ডক্টর শিশিরকুমীর মিজের নির্দেশের কথাও আজ 
কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। 

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাভাষা ও সাহিত্যের প্রধান অধ্যাপক 
শ্রীযুক্ত প্রবোৌধচন্দ্র সেন মহাশয়ের কাছেও আমি বিশেষভাবে খণী। 'বঙ্গ- 
সাহিত্যে বিজ্ঞন'-এর বিষয়বস্ত ও পরিকল্পনা সম্বন্ধে তিনি আমাকে বহু 
মূল্যবান নির্দেশ দিয়েছেন । 

প্রখ্যাত মনীষী ডক্টর শশিভৃষণ দীশগুপ্ত ও ডক্টর স্থশীলকুমাঁর দে-র 
সহানুভূতি ও অন্প্রেরণার কথাও কোনোদিন ভূলবে। না। গবেষণার 
ব্যাপারে যখনই তাঁদের শরণাপন্ন হয়েছি, তখনই তারা আমাকে নানাভাবে 
সাহায্য করেছেন। 

শ্াযুক্ত হেমেন্ত্রপ্রসাঁদ ঘোষ, শ্রীযুক্ত বিনয় ঘোষ, শ্রীযুক্ত যোগেশচন্দ্র বাগল, 
শ্রীযুক্ত পুলিনবিহাঁরী সেন প্রমুখ মনীষীরাও আমাকে বিশেষভাবে উৎসাহিত 
করেছেন। এজন্যে এদের সকলের কাছেই আমি কৃতজ্ঞ । 

বন্ধুদের মধ্যে সর্বাগ্রে স্মরণ করছি শ্রীযুক্ত রাঁসবিহারী গঙ্গোপাধ্যায় ও 
অধ্যাপক ডক্টর আশুতোষ দাসের কথা৷ রাঁসবিহারীরই আগগ্রহাতিশয্যে আমি 
একদিন গবেষণ] স্থরু করেছিলাম । আর অধ্যাপক ডক্টর দাস আমার সতীর্থ 
এবং অন্তরঙ্গ বন্ধু । গবেষণ। চলবার কালে স্বতঃপ্রবৃত্ত হয়ে বহুবার তিনি 
আমার কাজের খবর নিয়েছেন এবং বহু মূল্যবান নির্দেশ দিয়ে আমাকে 
সাহাঁধ্য করেছেন। এই প্রসঙ্গে কলিকাত। বিশ্ববিদ্যালয়ের বাংলাভাষ। ও 
সাহিত্যের অধ্যাপক ডক্টর অসিতকুমীর বন্দ্যোপাধ্যায় ও কথাসাহিত্যিক 


॥ বাইশ ॥ 


অধ্যাপক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কথাও কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি । এ-ছাঁড়া 
হাওড়া নরসিংহ দত্ত কলেজের অধ্যাপক-বন্ধুরা গবেষণার কাজে আমাকে 
বরাবরই উৎসাহিত ও অন্প্রাণিত করেছেন । 

বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সভ্য-সভ্যা ও কর্মীদের কাছেও আমার খণ 
অপরিসীম । পরিষদ পরিচালিত বিজ্ঞান-পত্রিক। “জ্ঞান ও বিজ্ঞান,-এর যশস্ী 
সম্পাদক শ্রীযুক্ত গোঁপালচন্দ্র ভট্টাচার্য গ্রন্থটি প্রকাশের ব্যাপারে আমাকে 
নানাভাবে সাহায্য করেছেন। তা” ছাড়া এই প্রবীণ বৈজ্ঞানিক-সাঁহিত্যিকের 
উপদেশ ন। পেলে গ্রন্থটির মধ্যে অনেক ভুলভ্রান্তি থেকে যেতো । 

প্রফ-সংশোধনে “বিজ্ঞান-ভারতী'র বিশ্রুত লেখক শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ বিশ্বাস 
আমাকে সাহায্য করেছেন। গ্রন্থটি প্রকাশের ব্যাপারে তিনি যে কর্মতৎ- 
পরতাঁর পরিচয় দিয়েছেন, এজন্যে আমি তাঁর কাছে আস্তরিক কৃতজ্ঞ । 

গ্রন্থটি প্রকাশের ব্যাপারে পরিষদ-সম্পাদক ডক্টর মৃগাঁঙ্কশেখর সিংহের কর্ম- 
নিষ্ঠার কথ! সর্ৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। গ্রন্থটির ছাপা, বাঁধাই ইত্যাদিতে 
কোনোদিকে যাঁতে কোনে! ত্রুটি না থাকে, সেদিকে বরাবরই তাঁর সজাগ 

টি ছিল। 

প্রসঙ্গত: বিভিন্ন গ্রন্থাগারের কর্ণধার ও কমীদের কাছে আমার কৃতজ্ঞতা 
জানাই। বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলিকাতা স্তাঁশন্যাল লাইব্রেরী, কলিকাতা 
বিশ্ববিদ্যালয় লাইব্রেরী, বিশ্বভারতী লাইভ্রেরী, শ্রীরামপুর কলেজ লাইত্রেরী, 
রামমোহন লাইব্রেরী, চৈতন্য লাইব্রেরী ইত্যাদি গ্রন্থাগারের সাহায্য ন। 
পেলে 'বঙ্গসাহিত্যে বিজ্ঞান'-এর উপাঁদীন সংগ্রহ কোনোৌকাঁলেই সম্ভবপর 
হোত না। বঙ্গীয় সাহিত্য পরিষদের অনাদিবাঁবু ও সন্ন্যাসীবাবু বহু ছুশ্রাপ্য 
গ্রন্থ সরবরাহ ক'রে আমাকে অশেষ সাহায্য করেছেন । এশিয়াটিক সোসাইটির 
্রন্থাগারিক শ্রীযুক্ত শিবদাস চৌধুরী মহাঁশয় কয়েকটি দুশ্পাপ্য গ্রন্থ ব্যবহার 
করতে দিয়ে আমাঁকে কৃতজ্ঞতাঁপাঁশে আবদ্ধ করেছেন। সৌজন্তপূর্ণ ব্যবহার 
ও আন্তরিক সহযোগিতাঁর জন্যে কলিকাতা ন্তাশন্তাল লাইব্রেরীর সকল কম্মীই 
আমার ধন্যবাদের পাত্র । 

এই গ্রন্থের কিছু কিছু-অংশ কিছুটা পরিবতিত আকারে “সাহিত্য পরিষদ 
পত্রিকা”, "যুগান্তর “পরিচয়” ইত্যাদি পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এজন্যে 
এই সকল পত্রিকার সম্পাদকদের কাছে আমি আস্তরিক কৃতজ্ঞ। 

এই গ্রন্থের প্রফ-সংশোধনে আমাকে বিশেষভাবে সাহায্য করেছেন শ্রীযুক্ত 


| তেইশ । 


দেবেন্ত্রনাথ বিশ্বাস, মিহির ভট্টাচার্য, তাই-সাহেব (শ্রীমান অজিত চক্রবতা ), 
বন্ধুবর গ্রীঅধীর দে, অরুণ ভট্টাচার্য ও স্বর্গতা ছোট-বৌদি (বুড়ন )। 

অতি অল্প সময়ের মধ্যে গ্রন্থটি গ্রকীশ করে নাভান। প্রেসের বাংল! 
বিভাঁগের ব্যবস্থাপক স্ুসাহিত্যিক শ্রীযুক্ত বিরাঁম' মুখোপাধ্যায় যে কর্মদক্ষতা 
পরিচয় দিয়েছেন, সেজন্যে তিনি এবং তাঁর সহকম্মীর। আমার ধন্যবাদের 
পাত্র। বিরাঁমবাবু শুধুমাত্র গ্রন্থ-গ্রকাশেই সাহায্য করেন নি, গ্রন্থটিকে সকল 
দিক দিয়ে ক্রটিহীন করার দিকে বরাবরই তাঁর সজাগ দৃষ্টি ছিল। তার 
আন্তরিক মহযোগিত। না পেলে এই গ্রস্থে অনেক ভূলভ্রাস্তি থেকে যেতো । 

পরিশেষে বক্তব্য, এই গবেষণার পশ্চাতে 'বাংলার অর্থ নৈতিক ইতিহাঁস"- 
এর লেখক অগ্রজ শ্রীযুক্ত নৃপেন্দ্র ভষ্টাচার্ধের অবদানও বড় কম নয়। অগ্রজের 
তাঁড়। না! থাকলে এত অল্প সময়ের মধ্যে এই গবেষণা কোনোমতেই শেষ 
হোত না। 

গবেষণা শেষ হয়েছে ঠিকই । কিন্তু সেই গবেষণ। কতদূর মফল হয়েছে, 
তা” বিচারের ভার রইল সাঁহিত্যাঙ্গরাগী জনসাধারণ ও বাংলাভাষায় বিজ্ঞান- 
চর্চায় অন্থুরাগী স্্ধীসমীজের উপর । 


্রীবুজ্ধদেব ভট্টাচার্য 


প্রথম পর্ব (উদ্ভব যুগ) 
ইউরোপীয় লেখকদের আমল 
( হিন্দু কলেজের প্রতিষ্ঠাকাল থেকে অক্ষয়কুমার দত্তের পূর্ব পর্যন্ত) 


শৈহ ১০০ এ ি 


ংল! বিজ্ঞাননাহিত্যের সুচনা-_ প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন দিক 


এদেশে পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের চর্চা স্থুরু হবার পুবে বাংলা ভাষায় 
বিজ্ঞানালোচন। সুরু হয় নি। ১৮১৩ খৃষ্টাবে ব্রিটিশ পার্লামেন্ট এদেশে শিক্ষা 
প্রচারের উদ্দেশ্যে বছরে এক লক্ষ টাঁক। মগ্তুর করলেন ।১ পার্লামেণ্টের 
উদ্দেশ্য ছিল, সাহিত্যে ও পাশ্চাত্য বিজ্ঞান-শিক্ষায় উৎসাহ দ্রান। কিন্ত হিন্দু 
কলেজ প্রতিষ্ঠিত হবার পূর্বে গভর্ণমেন্টের এই উদ্দেশ ফলপ্রস্থ হয় নি। হিন্দু 
কলেজে পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের চচ।| সরু হবার পর থেকে বাংল বিজ্ঞান- 
সাহিত্যের ও স্থচন। হোল । বঙ্গভাষ। ও সাহিত্যে বিজ্ঞীন গ্রন্থ রচনার স্থত্রপাঁত 
হয়েছিল প্রধানতঃ তিনটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। প্রতিষ্ঠান তিনটির নাম 
শ্রীরামপুর মিশন, হিন্দু কলেজ ও কলিকাতা স্কুল বুক সোসাইটি । বাণ্লা 
বিজ্ঞানসাহিত্যে শ্রীরামপুর মিশনের উল্লেখযোগ্য অবদ[ন দিগ্দর্শন ( এপ্রিল, 
১৮১৮) পত্রিক। প্রকাশ | বঙ্গভাষায় মুদ্রিত এই প্রথম সাময়িকপত্রে বৈজ্ঞানিক 
নিবন্ধ নিয়মিতভাবে প্রকাশিত হোতি। এছাড়। শ্রীরামপুবের মিশনারীর। 
বিভিন্ন বিজ্ঞান গ্রন্থের রচন।, প্রকাশন ও ছাপার কাজে নানাভাবে সাহাষ্য 
করেছেন। তবে এদেশে পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞানের চর্চ| স্থুরু হবার পর থেকেই 
বাল ভাষায় বিজ্ঞান আলে।চনাঁর স্থত্রপাত হয়েছিল। পাশ্চাত্য জ্বান- 
বিজ্ঞানের চর্চ1 সুপরিকল্লিতভাঁবে প্রথম আরম্ভ হয় হিন্দু কলেজে । ১৮১৭ 
খুষ্টাব্ের ২০শে জানুয়ারী প্রধানতঃ ডেভিড হেয়ারের উদ্যোগে হিন্দু কলেজ 
প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষাদানের পরিকল্পন। প্রতিষ্ঠানের 
উদ্যোক্তীদের মনে গোড়। থেকেই ছিল। হিন্দু কলেজ স্থাপনের অন্যতম 
উদ্যোক্তা ছিলেন স্থপ্রিম্‌ কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইড 
ইষ্ট (31: 50810 [75০ 7:25) | তিনি ১৮১৬ খুষ্টাব্দের মে মাসে জে, 
এইচ. হ্যারিংটনের কাছে লিখিত এক চিঠিতে হিন্দু কলেজে যে সকল বিষয় 
শিক্ষা! দেওয়। হবে তাঁর এক পরিকল্পন। পেশ করেছিলেন । এঁ পরিকল্পনায় 
বিজ্ঞানের উল্লেখযোগ্য স্থান ছিল। এ চিঠিতে তিনি লিখেছিলেন, হিন্দু 
কলেজে বাংলা, ইংরেজী, হিন্দুস্থানী, পার্শী ইত্যাদি ভাষার সঙ্গে সঙ্গে শিক্ষ। 
দেওয়া হবে'**** 48110101006010 (0015 15 0156 0£ 0106 [71900 ৬10০3) 


১. 51016107001 [15019--1%85 2000, 1641, 2 305, 


৪ বঙ্গলাহিত্যে বিজ্ঞ।ন 


15601, £209181)1)%,  850001)07019, 1218 01)2190105 ১৮২ ইত্যাদি । 
এই প্রসজে উল্লেখযোগ্য, হিন্দু কলেজের নিয়মকান্থন প্রণয়নের জন্যে একটি 
সাবকমিটি গঠিত হয়েছিল ১৮১৬ খুষ্টাব্বে। এ বংসরের আগষ্ট মাসে প্রদত্ত 
তদের রিপোর্টের প্রথম নিয়মটিই ছিল, “১৩ ঢ0120021% ০৮৪০৮ ০৫ 
1115 11501000101) 15 005 00101092 06 00০ 50105 ০1 185760০090016 
[71170095, 1) 0172 17217511518 2100. 11001217), 19176119695 200 11) 0076 
11065180015 8100 9০161)55 ০0 7810106 800 4১518.” | স্থাপিত হবার 
অল্পদিনের মধ্যেই এই প্রতিষ্ঠানে নিয়মিতভাবে বিজ্ঞানচর্চা সুরু হোঁল। 
কয়েক বংসবের মধ্যে বৈজ্ঞানিক পরীক্ষার উপযোগী যন্ত্রপাতি আনাবাঁর৪ 
ব্যবস্থ। কর। হোঁল। যন্ত্রপাতি পাঠিয়েছিলেন লগ্ুনের ব্রিটিশ ইণ্ডিয়া সোসাইটি । 
এই সোসাইটির প্রেরিত জ্যোতিবিজ্ঞান, দৃষ্টিবিজ্ঞান, রসাঁয়নবিজ্ঞান ও 
যন্ত্রবিজ্ঞ।ন বিষয়ক যন্ত্রপাতি ১৮২৩ খুষ্টাব্দের এপ্রিল মানে কলিকাতায় 
পৌছেছিল। কলিকাতা স্কুল বুক সোসাইটিকে অন্রোধ করা হয়েছিল, 
এ সকল যন্ত্রপাতির সঙ্গে সঙ্গতি রেখে বিজ্ঞানবিষয়ক বই সরবরাহ করবার 
জন্যে । এ ব্যাপারে কলিকাত। স্কুল বুক সোসাইটি হিন্দু কলেজকে বরাবরই 
সাহায্য করেছে । অবশ্য এই বিদ্যায়তনে বিজ্ঞান-শিক্ষাদাীনের মাধ্যম ছিল 
ইংরেজী ভাঁষা। ১৮১৭ থেকে ১৮৩৩ খুষ্টাব্বের মধ্যে এই প্রতিষ্ঠানে 
সাহিত্য ও গণিত পড়াতেন স্ুপপ্তিত টাইটলার, রসায়নবিজ্ঞান পড়াতেন রস 
সাহেব, আর ডিরোজিও ছিলেন মনস্তত্ব ও ইংরেজী সাহিত্যের অধ্যাপক | 
পাশ্চাত্য পদ্ধতিতে ইংরেজীর মাধ্যমে ইউক্লিডের জ্যামিতি ও বীজগণিত 
পড়ান সুরু হয়েছিল ১৮২৮ খৃষ্টাব্দ থেকে । ইংরেজীর মাধ্যমে শিক্ষাদান 
চললেও পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞান চার মধ্য দিয়ে এদেশীয় জনসাধারণ ইউরোপীয় 
জ্ঞানবিজ্ঞনের প্রতি আকৃষ্ট হয়ে উঠল। মাতৃভাষার মাধ্যমে পাশ্চাত্য 
জ্ঞানবিজ্ঞান চর্চার স্পৃহাও শিক্ষিত জনগণের মধ্যে বাড়তে লাগল । বঙ্গ- 
সাহিত্যে বিজ্ঞান আলোচনায় হিন্দু কলেজের সবচেয়ে বড় অবদান এখানেই । 
পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞান পড়াঁবার ব্যবস্থা করবার জন্যে এদেশীয়দের মধ্যে 
সর্বপ্রথম উদ্যোগী হয়েছিলেন রাঁজ। রামমোহন রায়। ইংরেজী শিক্ষার সমর্থন 


২ 70061) [২০৬1০৬-]0]59 1955 (717290. 0০91165--]9£6919 ০10, 39£91). 
৩ হিন্দু অথবা প্রেসিডেন্সী কলেজের ইতিবৃত্ত (১৭৯৭ শক)--রাজনারায়ণ বন, পৃঃ ৩৭--৩৯ 


বাংলা বিজ্ঞানসাহিত্যের স্ছচনা ৫ 


জানিয়ে পাশ্চাত্য জ্বীনবিজ্ঞান আলোচনা সুর করবাঁর উদ্দেশ্যে ১৮২৩ খৃষ্টাব্দের 
শেষভাগে গভর্ণর-জেনারেল লঙ আমহাষ্টের কাছে তিনি যে পত্র লিখেছিলেন 
তার এক জীয়গাঁয় ছিল £-- 


“] 026 50011014511] ৬111 06 [91০95 00 ০0101216 
01) 50902 01 50161706 2100 11661970010 11) 17:01076 1061016 
0০ 0106 ০016 1,010 37002. ভ10 076 09109516555 ০0৫ 
1000/1০086 1790০ 51106 106 ড/1016. 10 ৮11] 001056- 
0061)015 70101700665 ৪ 00012 110910] 2100 21011511017 
5৮50212) 06 11750100001) 21010190106 119 0)61020105, 
20019] 01011950101), 01061015015, £১07960107% 101 
011561 09000] 50161700635 ড/10101) 1005 7০ 90001001১1191)60 
+++ 10% 60101051075 8 1০৬ 5০180161001) 0 08161702130. 
15217171716, ০00০820 11) [7:010196 0100. 0:09৮101716 ০0110595 
10110151760 ড/101) 10605559815 1009015, 11050017015 2170 
9010০1 9100218005 * *₹ * ৮6911050006 1]; 01908685000] 
50121)565 1], 19101) 00০ 1080৬695 ০0৫6 [01006 109৬৩ 
০817160 002 066122 ০ 10016206101) 00980 1785 18150 


61061 80০৬০ 11010801687 06 96061 78155 01 0) ০0110, 


হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হবারি অল্পকাঁলের মধ্যেই কলিকাঁত1 ও মফঃম্থলে 
কয়েকটি ইংরেজী স্কুল স্থাপিত হয়েছিল। বিভিন্ন স্কুলে উপযুক্ত পাঠ্যপুস্তক 
সরবরাহ করবার জন্যে প্রতিষ্ঠিত হোল কলিকাঁত। স্কুল বুক সোসাইটি 
( ১৮১৭ খুঃ১ ৮ই জুলাই )। এই সোসাইটির উদ্চোগে জ্ঞানবিজ্ঞান-বিষয়ক 
বই নিয়মিতভাবে প্রকাশিত হতে লাগল । এইভাবে উনবিংশ শতাব্দীর 
দ্বিতীয় দশকের শেষভাগে এবং তৃতীয় দশকে বাঁংল। বিজ্ঞানসাহিত্যের ভিন্তি 
স্থাপিত হোল । বাংলা ভাষায় বিজ্ঞনিগ্রস্থ প্রকাশে সর্বপ্রথম উদ্যোগী হলেন 
কলিকাতা স্কুল বুক সোসাইটি । 


এক 


বাংলা ভাষায় পাশ্চাত্য পদ্ধতিতে লেখা! প্রথম অঙ্ক বই “মে-গণিত' 
টলিকাতি। স্কুল বুক সোসাইটির উদ্যোগে ১৮১৭ খৃষ্টাব্দে প্রথম প্রকাশিত 


৬ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


হয়েছিল। গ্রন্থটির লেখক রবার্ট মে ছিলেন চু'চুড়া অঞ্চলের গভর্ণমেণ্ট 
স্কলসমূহের প্রধান পরিদর্শক । ১৭৮৭ খৃষ্টাব্দে ইংল্যাণ্ডের উড্ব্রিজ নামক 
স্থানে মে জন্ম গ্রহণ করেন । তার পিত। ছিলেন একজন জেলে । মাত্র তিন 
বৎসর বয়সে রবার্ট মে'র মাতার মৃত্যু হলে তীর পিতা পুনরায় বিবাহ করেন । 
পিতার অবহেল| ও বিমাতার নিষ্টুর ব্যবহারে মের জীবনে ছুঃখ ঘনিয়ে 
ওঠে | স্কুল-জীবনে দীরিজ্্যের সঙ্গে কঠোর সংগ্রাম ক'রে নিজের অন্সংস্থাঁন 
ও পড়ার ব্যবস্থা মে নিজেই করেছিলেন । এদেশে এসে (১৮১২) মে 
কিছুকাল কলিকাতায় ছিলেন। এর পরে কিছুদিন ধরে তিনি ছোটদের 
কছে ধর্ম ও শিক্ষাপ্রচার করলেন । এদেশে সর্বপ্রথম ইংরেজী স্কুল স্থাপনের 
কৃতিত্ব রবাট মে'র। ১৮১৪ খৃষ্টাব্দে চু'চুড়ায় এ স্কুল স্থাপিত হয়েছিল। 
১৮১৮ খৃষ্টাব্দে কলিকাতায় রবাট মে'র মৃত্যু হয়। 

মে-গণিতের বাংলা নাম “অঙ্কপুস্তকং” | মে এদেশীয় স্কুলে প্রবতিত 
অঙ্ক থেকে গ্রন্থটির উপকরণ সংগ্রহ করেন। গ্রস্থরচনাঁর কাজে তাকে 
নানাভাবে সাহাঁধ্য করেছিলেন হিন্দু কলেজের ইংরেজী স্কুলের প্রধান শিক্ষক 
জে. জে. ডি” আন্সেল্মে (7. ]. 10 £751706)। মে-গণিত জনপ্রিয়তা 
অর্জন করে। গ্রন্থটির প্রথম সংস্করণ অল্পদিনের মধ্যেই নিঃশেষিত হয়েছিল । 
সংশোধিত ও পরিবধিত আকারে দ্বিতীর সংস্করণ প্রকাশিত হয়েছিল 
১৮১৯ খুষ্টান্দে । মে-গণিতে কয়েকটি ধাঁধ। ছাড় উল্লেখযোৌগা তেমন কিছু 
ছিল না। “পরিভাষাঁ"য় ধাঁধায় বাবস্ৃত সাংকেতিক নামগুলোর অর্থ বলে 
দেওয়া হয়েছে । অধিকাংশ ধাঁধাই কৌতৃহলোদ্দীপক | ছু" একটি বেশ 
ছুবহ। যেমন :-- 


মহীতে বসেছে পক্ষ আহারের তরে । 

শঙ্কর কহিল ভূজ যোড় করি শিরে। 

বসুর কাছে বাণ বসেছে রুষ্ণ বড় স্থুখী। 
ঘোঁড়াঁর উপর রাঁম বসেছে বেদে সমৃত্র দেখি। 
রসের কাছে পাখি বসেছে খাবে হেন বাপি । 
তার কাছে পঞ্চানন কোঁলে করি শশী। 
অনৃপচন্দ্র তষ্ট কহেন শুন কায়স্থের বাল! । 
সকল চাদের মধ্যে রন্জ তবে গাঁথিবে মাঁল। ॥ 


বাংলা বিজ্ঞানসাহিত্যের সচনা ণ 


কবিতার মাধ্যমে গণিতকে আকর্ষণীয় করবার চেষ্টা হার্লের “গণিতাক্কে' 
আরও স্থম্পষ্ট। “গণিতাঙ্ক' কলিকাতা স্কুল বুক সৌঁসাইটি কর্তৃক ১৮১৯ 
খৃষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল। জন হার্লে ১৮১৬ খৃষ্টাব্দে চু'চুড়ায় 
ধর্মযাজকের কাজ স্থরু করেছিলেন । প্রথমে লগ্ডন মিশনারী সোসাইটির 
সঙ্গে তিনি সংশ্লিষ্ট ছিলেন । ১৮২১ খুষ্টাবে হার্লে লগ্ডন মিশন ত্যাগ করেন । 
এদেশীয় লোকদের সম্পর্কে তার ছিল প্রচুর অভিজ্ঞতা । সেই অভিজ্ঞতার 
নিদর্শন তার গ্রন্থেও স্ুম্পষ্ট। শুভংকরের আধ। থেকে স্বর ক'রে এদেশীয় 
ভিসাব-পদ্ধতির অনেক কিছুই তার গ্রন্থে স্থান পেয়েছে । তবে গণিতাঙ্কের 
সবাপেক্ষা। উল্লেখষোগা বিষযু হোল, যায়গায় যায়গায় কবিতার মাধ্যমে 
গাণিতিক সমস্যার অবতারণা এব” কবিতাতেই মেই সমস্যার সমাধান । 
একটি সমস্তা ও তার সমাধানের নমুনা £-_ 


রাজ! বলে শুন পাত্র আমার উত্তর, 
স্বর্ণ কিনি চারি ভরি আন্হ সত্ব ; 
পাইয়। রাজার আজ্ঞ। স্বর্ণ আনি দিল, 
চাবি দরে চাঁরি ভরি খরিদ করিল; 
পঞ্চদশ চতুর্দশ ত্রয়োদশ দরে, 
কিনিলেক তিন ভরি করিয়। সাদরে ; 
শেষে এক ভবি স্বর্ণ আনি যোগাইল, 
দ্বাদশ মুদ্রায় তাহা খরিদ করিল; 
শুনিয়। ত্বর্ণের দর নৃপতি রুষিল, 

হাঁপর কবিয়। ত্বর্ণ জালে চড়াইল; 
চারি ভরি ন্বর্ণ গলি মিশ্রিত হইল, 
ওজন করিয়! দেখে ছুআনা কমিল ; 
কোন স্বর্ণের কত গেল লেখা করি আন, 
রাজা বলে পাত্র তুমি যদি লেখ। জান । 


পাত্র কহে শুন নৃপ মোর নিবেদন, 
যোল তশ্ক1 দর ভরি জানে জগজ্জন ; 
পঞ্চদশের এক মুদ্রা ধরিতে হইবে, 
চতুর্দশের ছুই মুদ্রা তাহাতে মিশাবে 3 


৮ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


ত্রয়োদশের নেত্র মুদ্রী তাহে যুক্ত করি, 
দ্বাদশের চতুর্থ মুদ্রী লইবেক ধরি ; 
একুন করিয়। বুঝ দিক মুদ্রা ভবে. 

দুই আন! কমি স্বর্ণ তাহাতে হবিবে ; 
টাক! প্রাতি যত পড়ে হরিয়! বুঝিবে, 
প্রথম ভরির কমি সেই সে জানিবে; 
এই নিয়মাজসাঁরে বুঝহু রাজন, 

পরম পণ্ডিত তুমি স্ুবুদ্ধি রতন | 


এদেশীয়দের মধ্য গণিত রচনায় সবপ্রথম উদ্যোগী হালেন হলধর সেন। 
তর বাণল। অঙ্কপুন্তকের (প্রঃ প্রঃ ১২৪৬ স।ল ) বিষয়বস্তু বিভিন্ন ই"রেজী 
গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছিল । গ্রন্থটি বিদ্যালয়ের উপবেজী ভাষাঁয় অনভিজ্ঞ 
ছাঁজদের জন্যে এব” সওদাগরদের কাজকর্জের স্রবিধার জন্যে রচিত হয়। 
ইতলগ্ীয় মুদ্রা ও ওজনের সঙ্গে এদেশীয় মুদ্র। ও ওজনের কি সম্বন্ধ এই গ্রন্থে 
ত।” দেখান হয়েছে । আলোচনার ভঙ্গী অত্যন্ত সংক্ষিপ্ত প্রকৃতির | 

এই সময়েই হিন্দু কলেজ থেকে প্রকাশিত হয়েছিল শিশুসেবধি-গণিতাঞ্ক 
--১ম ভাগ (প্রঃ প্রঃ ১২৪৬ সাল )। গ্রন্থটির বিষয়বস্ত হাঁর্লে, মে প্রভৃতির 
অঙ্ক বই থেকে সংগৃহীত হয়েছিল । তবে উপরোক্ত গ্রন্থ গুলোর তুলনায় 
শিশুসেবধির বিষয়বস্ত একেবারেই প্রীথমিক প্ররূতির | 

এই যুগের একটি জনপ্রিয় গ্রন্থ উইলিয়ম ইয়েট্সঅন্ুবাদিত ফাঁগু সনের 
জ্যোঁতিবিদ্য। (420: 65935 11700000001) 00 £৯১56:0100105 10: 5081076 
[0০15075 )। বাঁংল। সাহিত্যে পাঁশ্চীত্য পদ্ধতিতে জ্যোতিবিজ্ঞানের বিস্তৃত 
আলোঁচন1 এই গ্রন্থেই প্রথম পাঁওয়া গেল। জন ক্লার্ক মারশম্যানের জ্যোতিষ 
ও গোলাধায়ে (২য় সংস্করণ_-১৮১৯ খুঃ) এবং পিয়াসনের ভূগোল ও 
জ্যোতিষ ইত্যাদি বিষয়ক কথোপকথনে ( প্রঃ প্রঃ ১৮২৪ খুঃ) জ্যোতিবিজ্ঞান 
বিষয়ক আলোচনা নগণ্য । জ্যোতিবিদ্যা কলিকাতা! স্কুল বুক সোসাইটি 
থেকে ১৮৩৩ খুষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়। গ্রন্থটির বিষয়বস্ত সংকলন 
করেছিলেন জেম্স্‌ ফাঁগু সন ; সংশোধন করেছিলেন ডেভিড ক্রষ্টার। জ্যোতি- 
বিদ্যার সংকলক এবং অনুবাদক ইউরোপীয় । তবে অনুবাদের পরিকল্পন' 
প্রথমে এদেশীয়রাই করেছিলেন । সমগ্র গ্রন্থটি বাংলায় অনুবাদের একটি 


বাংলা বিজ্ঞানসাহিত্যের সচনা ৯ 


ইতিহাঁস আছে। প্রথমে ফাগুনের ইনট্রোডাঁক্‌সাঁন টু এস্ট্রোনমি' বইটি 
বাংলায় অন্রবাদ করতে স্থুরু করেন বীরধমোহন দত্ত, মহেশচন্ত্র পালিত ও 
হরুচন্্র পালিত। এই কাজে স্কুল বুক মৌসাইটির সহযোগিতা প্রার্থনা ক'রে 
সোসাইটির ভারতীয় সম্পাদক তাঁরিণীচরণ মিত্রের কাঁছে এরা এক পত্র 
লেখেন । পত্রের সঙ্গে অন্রবাঁদের খানিকটা অংশও পাঁঠিয়ে দেওয়া হয়েছিল । 
স্কল বুক সোসাইটি উপরোক্ত লেখকত্রয়ের অন্তবাদ ছাপবাঁর মনস্ত করেন । 
ছাপার কাজও অচিরেই স্থরু হয় ( ১৮১ন খুঃ)। কিন্ত কতকগুলি সাকেতিক 
নামের সংশোধন আবশ্তক মনে ক'রে এব" অন্গবাদের কিছু অংশ ক্রটিপর্ণ 
বিবেচিত হওয়ায় ১৮২০ খুষ্টাব্ে ছাঁপাঁর কাজ হঠাৎ বন্ধ হয়ে যাঁয়। রামমোহন 
রাঁয় এবং স্কুল বুক সোসাইটির সভা মিঃ গর্জন অন্তবাদটি সংশোধনের দাযিত 
নিয়েছিলেন । কিছুকাল পরে ডাঃ ক্রষ্টার সংশোধনের কাজে হাত দিলেন । 
বাধাঁকান্ত দেব এবং উইলিয়ম ইয়েটস্‌ অন্তবাঁদের কাঁজে সাহাঁধা করলেন । 
অনুবাদের দীত্িত্ব শেষ পধন্ত নিলেন উইলিয়ম ইয়েট্ুস্‌। অবশেষে ইয়েট্স্‌ 
কর্তৃক অন্তবাদিত হয়ে ফাঁগুসনের জ্যোতিবিদ্য! ১৮৩৩ খুষ্টান্দে প্রথম 
প্রকাশিত হোঁল। যে-সকল ইউরোপীয় লেখক বাংলায় বিজ্ঞানগ্রস্থ বচন। 
করেছেন, তাদের মধ্যে ইয়েটস্-এর ভাষাই সবচেয়ে বেশী প্রাঙ্ল ও ঝরঝরে । 
এই লেখকের আঁর একটি বিজ্ঞান গ্রন্থ “পদার্থবিগ্াসার” (প্রঃ প্রঃ ১৮২৪ খুঃ ) 
তৎকালীন যুগে জনপ্রিয়তা অর্জন করে । বস্ততঃ, বাংল! বিজ্ঞানসাঁহিতোন 
গোঁড়াপত্তন করেছিলেন ধাঁর। তাদের মধ্যে ইয়েটস্‌ অন্যতম | 

১৭৪২ খুষ্টান্দে ইতল্যাণ্ডের লিসেষ্টারশীয়ারে ইয়েটস্এর জন্ম হয়। বাল্য- 
কালে তিনি স্থানীয় স্কুলে শিক্ষালাভ করেছিলেন । ১৮১২ খুষ্টাব্দে তিনি 
ব্রিষ্টল কলেজে অধ্যয়ন সুরু করেন। ইয়েটস্‌ কলিকাতায় এলেন ১৮১৫ 
খুষ্টাব্বে। কলিকাতায় এসে তিনি লোসন, পিয়ার্স প্রভৃতিকে সহকর্মী 
হিসাবে পেলেন। ইয়েটস্‌ ১৮১৯ খুষ্টাব্দে কলিকাঁত। স্কুল বুক সোসাইটির 
সম্পাদক এব" ১৮২৩ খুষ্টাব্ধে হিন্দু কলেজের পরিদর্শক নিযুক্ত হয়েছিলেন । 
১৮২৭ খুষ্টাব্দে তিনি আমেরিকা যাত্রা করেন । সেখান থেকে ইংল্যাঁণ্ড হয়ে 
এদেশে ফিরে আসেন ১৮২৭ খৃষ্টাব্বে। ফিরে আসবার পর তিনি ফাঁগু সনের 
এস্ট্রোনমির বঙ্গাচবাদের কাজ আরম্ভ ক'রে আট মাসের মধ্যে তা" শেষ 
করেন। কিছুকাল পর প্রথম! পত্রী ক্যাথেরিণের মৃত্যু হলে তিনি মিসেস 
পিয়ার্সের সঙ্গে পরিণয়স্থত্রে আবদ্ধ হন (১৮৪১ খৃঃ)। স্বদেশে যাবাঁর সময় 


১৩ বঙ্সসাহিত্যে বিজ্ঞান 


জাহাজে ইয়েটস্-এর মৃত্যু হয় (১৮৪৫ খুঃ)। মৃত্যুকালে তার বয়স ৫২ 
বৎসর হয়েছিল । 
ইয়েটস্-অঙ্গবাঁদিত জ্যোতিবিগ্যায় বক্তব্য বিষয় গুরু ও শিষ্তের আঁলাপ- 
আলোচনার মাধ্যমে বশিত। নাম জ্যোতিবিগ্যা হলেও গ্রন্থটির অর্ধাংশ 
জুড়ে প্রাকৃতিক ভূগোল । আলোচ্য গ্রন্থে গুরু ও শিষ্টের কথোপকথনের 
ভাষ। অন্ান্ বিদেশী লেখকদের তুলনায় অনেক প্রাঞ্জল। গ্রন্থটি মোট 
দশ অধ্যায়ে বিভক্ত । দশটি কথোপকথন দশ অধ্যায়ে বিবৃত। বিভিন্ন 
কথোপকথনে শিষ্ত প্রশ্নকর্তা এবং গুরু উত্তরদাতাঁ। প্রথম কথোপকথনে 
পৃথিবীর আহ্বিক ও বাধিক গতি এবং আকার ও পরিমাণের কথা সংক্ষেপে 
আলোচিত হয়েছে । দ্বিতীয় কথোপকথনে আকর্ষণ সম্বন্ধে বিসভূত আলোচনা । 
এই অধ্যায়ে গ্রহ, ধূমকেতু ও সূর্য সম্বন্ধে আলোঁচন। যায়গায় যায়গায় 
অবশ্ত অসম্পূর্ণ; অন্যান্য গ্রহেও লৌক আছে, এরূপ ইঙ্গিতও করা হয়েছে। 
কিন্তু এজন্ধে তথ্যপ্রমাণের অবতারণ। কর] হয় নি। বিভিন্ন গ্রহের দৃরত্ব 
বর্ণনায় কেপ্রারকে অন্ভসরণ কর]! হয়েছে । পরবতী অধ্যায়গুলিতে গ্রহদের 
দূরত্ব ও দীপ্তি, স্থর্য থেকে বিভিন্ন গ্রহের দূরত্ব নির্ণয়ের বিবরণ, বিষুবরেখা, 
দিব।-বাত্রির হ্রীসবৃদ্ধি, খতুর পরিবর্তন, জোয়ারভাটা, এ্রুবতারা এবং গ্রহণ 
নির্ণয়ের উপায় আলোচিত হয়েছে। গ্রন্থটির ভাঁষা প্রাঞ্জল । মাঝে মাঝে 
ছোঁট ছোঁট কাহিনীর অবতারণা করায় আলোচ্য বিষয়ের দুর্ূহত। খাঁনিকটা 
লাঘব হয়েছে । নানাপ্রকার উপম1 দিয়ে বক্তব্য বিষয়কে সহজবোধ্য করাঁর 
প্রচেষ্টা দেখা যাঁয়। অন্ুবাঁদক খৃষ্টান ধর্জপ্রচারক। ঈশ্বরের প্রতি তার 
প্রগাঁড় বিশ্বাসের পরিচয় গ্রন্থটির অনেক যাঁয়গাতেই রয়েছে । এই বিশ্বাস 
কয়েকটি ক্ষেত্রে বৈজ্ঞানিক যুক্তিকে আচ্ছন্ন করেছে । তবে ষায়গায় যায়গায় 
আলোচনা বেশ কৌতৃহলোদ্দীপক ও তথ্যপূর্ণ। কৌতুহল উত্রিক্ত করার 
চেষ্ট। কর! হয়েছে শিদ্ঠের প্রশ্বের মধ্য দিয়ে । রচনার নিদর্শন £_- 
শিক্ক। আমি শ্রবণ করিয়াছি যে, পৃথিবীর সমস্ত পার্থেই লোক বসতি 
করে, অথচ স্ব ২ স্থান হইতে কেহই পড়ে না; ইহা আমি 
আশ্চর্য জ্ঞান করি ! এবং ইহাঁও শুনিয়াছি, যেখানে নগরপত্তন 
হয় না সেখাঁনে জাহাজ যাঁইতে পারে; তবে গুরুত্বপ্রযুক্ত কেন 
অধোভাগের সমুদ্র হইতে জাহাজ নীচে না পড়ে, বরং জাহাজ 
ও সমুর্রের জল এই উভই কেন না পড়ে ? 


বাংল! বিজ্ঞানসাহিত্যের হুচন। ১১ 


গুরু । যাহাকে আমরা ভাঁর বলি তাহ! আঁকর্ষণশক্তির দ্বার! হয়। 
পৃথিবী আপন মধ্যভাগে চতুদ্দিগস্থ সকল বস্তর পরমাঁণুকে সমান 
রূপে আকর্ণ করে; অতএব যে বস্তর মধ্যে বুতর পরমাণু 
আছে আকর্ষণশক্তিদ্বারা তাহা গুরুতর ও দৃঢ়তর হয়। এই 
কারণ তাহারা! অতিভারী আমর। বলি। পৃথিবীকে লৌহচুর্ণমধ্যে 
লুষ্ঠিত এক বৃহত্‌ গোলারুতি চুম্বক প্রস্তরের ন্যায় তুলনা দেওয়। 
যায়, কেননা চুহ্বকপ্রস্তর সকল লৌহচুর্ণকে চাঁরিদিগে সমভাবে 
এইব্ূপে আকর্ষণ করে খে, নীচ ভাগ হইতে কিছুই খসিয়। 
পড়িতে পারে ন1; বরং সমান স্থান হইতে নিকটস্থ লৌহচুর্ণকে 
বিশেষ আঁকর্ষণ করে । 


তুই 

পাশ্চাত্য পদ্ধতিতে বাংল। ভূগোলগ্রস্থ রচনাঁর স্ত্রপাতি করেন জন ক্লার্ক 
মার্শম্যান ও উইলিয়ম হপ-কিম্স পিয়ার । জন ক্লার্ক মীর্শম্যানের জ্যোতিষ 
ও গোলাধ্যায় শ্ররামপুর থেকে প্রকাশিত হয়েছিল। গোলাধ্যায়ের দ্বিতীয় 
সংস্করণ প্রকাশিত হয় ১৮১৯ খুষ্টান্দে। আলোচ্য গ্রন্থের লেখক জন ক্লাক 
মাঁশশম্যান ১৭৯৪ খৃষ্টাব্দে ইংল্যাঁণ্ডে জন্মগ্রহণ করেন । বাংল] বিজ্ঞানসাহিত্যে 
তাঁর দান উপেক্ষণীয় নয়। পিত। ডাঁঃ জশ্তয়। মার্শম্যানের ন্যায় তিনিও 
ছিলেন সাহিত্য-সেবক | জন ক্লাক মীর্শম্যান দিগর্শন পত্রিকা প্রকাঁশ করেন । 
তা" ছাড়া তিনি বেঙ্গল গভর্ণমেণ্ট গেজেটের সম্পাদক ছিলেন। কেরীর 
মৃত্যুর পর তিনি “সমাচার-দর্পণ' পরিচাঁলন। করেছিলেন । ১৮৭৭ খৃষ্টাব্দে 
তার মৃত্যু হয়।ঃ 

মার্শম্যানের গ্রন্থে প্রাকৃতিক ভূগোল ও জোতিবিজ্ঞান সম্বন্ধে আলোচনা। 
অতি সামান্তই আছে। প্রথম দিকের কিছু অংশ ছাড়া সমগ্র গ্রন্থ জুড়ে 
আছে বিভিন্ন মহাঁদেশের রাজনৈতিক ভূগোল সম্বন্ধে আলোচন। | এই গ্রন্থের 
প্রাকৃতিক ভূগোল সম্বন্ধে আলোচন প্রাথমিক প্ররূতির | মাঁশম্যানের ভাষ। 
নীরস; রচনাভঙ্গী কৃত্রিম । তবে গ্রস্থটিকে তিনি. দেশীয় ছাচে ঢালবার 
চেষ্টা করেছেন। সময় বোঝাতে দণ্ড এবং দূরত্ব বোঝাতে ক্রোশ শব্দ ব্যবহৃত 


৪ শ্রীরামপুর মহকুমার ইতিহাস-_বসম্তকুমার বন, পৃঃ ১৯৯ । 


১২ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


হয়েছে। প্রাচীন জ্যোতিষ গ্রস্থাদির সঙ্গে লেখকের পরিচয় ছিল বলে মনে 
হয়। গ্রন্থটির নামকরণ করা হয়েছে প্রাচীন গ্রস্থাদির নামের সঙ্গে সঙ্গতি 
রেখে । প্রাচীন গ্রন্থের মতামত ও ছু'এক যাঁরগায় ব্যক্ত কর। হয়েছে । যেমন, 


পুথিবীর আকার 


কেহ বলেন যে পুথিবী চতুক্ষোণ। 'ও কেহ বলেন ত্িকোণ। কিন্ধ 
কুরধ্যসিদ্ধান্ত ও সিদ্ধান্তশিরোমণি প্রভৃতি গ্রন্থেতে কহেন যে পৃথিবী 
কদন্ধ পুপ্পের মত গোঁলাকৃতি। এই প্রকার জ্যোতিব্েত্তাদের 
কথ। আমাঁরদের কথার সহিত মিলে ও প্রমাঁণসিদ্ধও বটে। 
মাশম্যানের পর বাংল! ভাষায় ভগোল রচনায় উদ্যোগী হলেন উইলিয়ম 
হপ্কিম্ন পিয়ার্দ। পিয়ার্মের 'ভগোলবৃত্তান্ত” কলিকাতা স্কুল বুক সোসাইটি 
কর্তৃক ১৮১৭৯ খুষ্টাবে প্রথম প্রকাশিত হয়েছিল । যে কয়েকজন ইউরোঁপীয়কে 
কেন্দ্র করে বঙ্গসাহিত্যে বিজ্ঞানীলোচনার স্ুত্রপাত হয়েছিল, তাদের মধ্যে 
পিয়াপের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । ১৭৯৪ খৃষ্টাব্দে ইংল্যাগ্ডের 
বামিংহামে পিয়ার্পের জন্ম হয়। ইংল্যাণ্ডে শিক্ষালাভ সমাপ্ত কারে ১৮১৭ 
খৃষ্টানদের ৮ই মে শ্রীরামপুর মিশনে যোগ দেবার উদ্দেশ্তে তিনি স্বদেশ 
ত্যাগ করেন। ভারতবর্দে পৌছেই পিয়ার্স শ্রীরামপুরের ছাঁপাখানায় 
মিঃ ওয়াডের সহকারী হিসাবে কাঁজে যোগদান করেন । 08100009 
01711509177 0591:৬6:-এর তিনি ছিলেন অন্ততম সম্পাদক । এই 
পত্রিকায় তিনি লিখতেনও । এ ছাড়া কলিকাঁতী৷ স্কুল বুক সোসাইটির সঙ্গে 
দীর্ঘকাল ধরে তাঁর ছিল নিবিড় সংযোগ । ১৮১৮ থুষ্টান্দে সৌসাইটির কিছু 
সংখ্যক বই মুদ্রণে পিয়ার্ণ সাহাঁধ্য করেন। ইয়েটুস্‌ ইংল্যাণ্ড গেলে 
( ১৮২৮--১৮২৯) তিনি সোসাইটির সম্পাদক নিযুক্ত হয়েছিলেন। ১৮৩০ 
খুষ্টাব্বে তিনি সোসাইটির অর্থনৈতিক সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন। 
সুদীর্ঘ ২৩ বংসর ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে তার যোগাযোগ ছিল। 
কলিকাতা স্কুল বুক সোসাইটির কাঁজে তাঁর একনিষ্ঠতা সম্বন্ধে সমিতির দ্বাদশ 
অধিবেশনের সভাপতি স্যার এড্ওয়ার্ড রিয়ান (910 ঘর. [২5৪ ) মন্তব্য 
করেছিলেন, "বব ০৫ 07610010606 010 1১০ 06৮1206 070]0 00০ 10165 
০0৫6 00০ 10506001005 06৬০00019 7010909 ৪3 19০ ৪০5, 112 106৬6] 
5৮০7:590 1010 0১610, 2150 2195 ০০০95০৫ ৪05 101901028 


বাংল। বিজ্ঞানসাহিত্যের সুচনা ১৩ 


06 613622.”6 ১৮৪০ খৃষ্টাব্দে কলেরা রোগে কলিকাতায় পিয়াসের মৃত্যু 
হয়। মৃত্যুকাল পর্যস্ত তিনি কলিকাতা স্কুল বুক সোসাইটির অর্থনৈতিক 
সম্পাদক ছিলেন। ভূগোলবৃত্তান্ত ছাড়াও বাঁংল। বিজ্ঞীনসাহিত্যে পিয়ার্সের 
আর একটি স্মরণীয় অবদান পশ্বীবলী--১ম পধাঁয়ের বিভিন্ন সংখ্যাপ্তলোর 
বঙ্গানুবাদ । এ ছাড় বিজ্ঞানবিষয়ক বই €9০16156160 0০০-৮১০০]৩) 
নকল করিয়ে তিনি বিজ্ঞানের প্রতি এদেশীয় ছাত্রদের অনুরাগ স্থষ্টির চেষ্ট। 
করেছিলেন। ভূগোলবৃত্তীস্তের অধিকা'শ অংশই এ ধরণের শিক্ষামূলক 
কপি-বইয়ের আকারে বেরিয়েছিল। 

ভূগোলবৃত্ৰাস্ত মোট ছয় ভাগে বিভক্ত । এক থেকে পাচ পধস্ত প্রতিটি 
ভাগ বারটি ক'রে অধ্যায় ব। পাঠে বিভক্ত । ষষ্ট ভাগের পাঠস"খা। 
পনের । প্রতিটি পাঁঠে তিন্টি করে অ্শ। প্রথমে বল। হয়েছে মুল 
বক্তব্য । এরপর “বালক শিক্ষার্থে প্রশ্নোত্তর” এই শিরোনামা দিয়ে মূল 
বক্তব্যকে প্রশ্ন ও উত্তরের মাধামে প্রকাশ করা হয়েছে । সর্বশেষে কঠিন 
শব্দগুলির অর্থ দেওয়া আছে। ভূগোলবৃত্তান্তে জোর দেওয়। হয়েছে 
রাজনৈতিক ভূগোলের ওপরেই । তবে প্রথম 'ও দ্বিতীয় ভাগে প্রাকৃতিক 
ভূগোল সঙ্গন্ধে আলোচন। মোটামুটি তথাপূর্ণ ও বিস্তারিত। এখাঁনে 
পৃথিবীর গোঁলত্ব, পরিমাণ, গতি, মহাদ্বীপ, দ্বীপ, মহাসাগর, হদ ইত্যাদি 
সম্বন্ধে আলোচনা কর। হয়েছে । তৃতীয়, পঞ্চম ও ষষ্ঠ ভাগের আলোচ্য 
বিষয় প্রধানতঃ রাঁজনৈতিক ভূগোল । চতুর্থ ভাগে মুখ্যতঃ ইতিহাস। 
ভূগোলবৃত্তাত্ত অবশ্য উচ্চাঙ্গের গ্রন্থ নয়। গ্রন্থটির ভাষায় কৃত্রিমত। 
রয়েছে। 

এই যুগের আর একটি জনপ্রিয় বিজ্ঞানগ্রস্থ পিয়ার্সনের “ভূগোল এবং 
জ্যোতিষ ইত্যাদি বিষয়ক কথোপকথন? । গ্রস্থটি কলিকাঁতি। স্কুল বুক 
সোসাইটি কর্তৃক ১৮২৪ খুষ্টাবে প্রথম প্রকাশিত হয়। দ্বিতীয় সংস্করণ 
প্রকাশিত হয়েছিল ১৮২৭ খুষ্টাব্দে। মা্শম্যানের গোলাধ্যায় এব” পিয়ার্সের 
ভূগোল থেকে বিষয়বস্ত নিয়ে এ বইটি রচিত হয়। তবে এ বইয়ের নৃতনত্ব 
হোল এই যে, এখানে কথোপকথনের মাধ্যমে বক্তব্য বিষয়বস্তর বর্ণন। 
দেওয়া হয়েছে। 


€ 0810009. 5০,০০9] 8০০ 9০০16058120 2০০০: (1840)--5. 2৬, 


১৪ বঙ্গমাহিত্যে বিজ্ঞান 


্স্থটির লেখক জন পিয়ার্সন ১৭৯০ খৃষ্টাব্দে ইংল্যাণ্ডে জন্মগ্রহণ করেন। 
লগুন মিশনারীতে যোগ দেবার পর তাঁর এ দেশে আসি। স্থির হয়। চুচূড়া 
অঞ্চলের স্কুলসমূহে মিঃ মে'র কাজে সাহাঁধ্য করবার জন্যে পিয়ার্সন 
১৮১৭ খৃষ্টান কলিকাতায় এলেন। তীর কর্মস্থল ছিল চুঁচুড়া। স্থদীর্ঘ 
চৌদ্দ বসর ধরে তিনি এ অঞ্চলে শিক্ষাদান ও ধর্মপ্রচার করেন। ১৮৩১ 
খৃষ্টাব্ব থেকে তীর স্বাস্থ্য খারাপ হতে থাকে । এ বৎসরের ৮ই নবেশ্বর 
কলিকাতায় পিয়া্নের মৃত্যু হয়। 
পিয়া্সনের গ্রন্থে প্রাকৃতিক ভূগোল সম্বন্ধে আলোচন। অতি সামান্যই 
আছে। বস্ততঃ লেখক রাজনৈতিক ভূগোলের ওপরেই বেশী জোর দিয়েছেন। 
সমগ্র গ্রস্থটি মোট ছয় ভাগে বিভক্ত । প্রথম ভাগে পৃথিবীর আকার ও 
আয়তন এবং জল-স্থল সম্বন্ধে আলোচন।। দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম ভাগে 
রাজনৈতিক ভূগোল । চতুর্থ ভাগে ইতিহাস । ষষ্ঠ ভাগের আলোচ্য বিষয় 
প্রধানতঃ জ্যোভিবিজ্ঞান। এই ভাগে সৌরজগৎ, ধূমকেতু, গ্রহণ, তাঁরা, 
জোয়াঁর-ভাটাঁ, উক্কা ইত্যাদি নিয়ে আলোচনা । এই আলোচনা সংক্ষিপ্ত 
প্রকৃতির হলেও তথ্যপূর্ণ । 
পিয়ার্দনের রচনীভঙ্গী পরিচ্ছন্ন । ভাষা প্রাঞ্জল। ঈশ্বরের প্রতি প্রগা 
বিশ্বাসের পরিচয় গ্রন্থটির অনেক যায়গাঁতেই সুস্পষ্ট । যায়গায় যায়গায় স্ন্দর 
উদাহরণ গ্রস্থটির আর একটি বৈশিষ্ট্য । বচনার নিদর্শন :₹₹_ 
নিত্যানন্দ। ভাল; একট] কথা জিজ্ঞাস! করি, সাগরের জল যে লোঁণ। 
ইহাতে কি উপকার হয় ? 
পরমানন্দ । ইহাতে অনেক ২ উপকার দর্শে, যদি সাগরের জল এমন লোণ। 
না হইত তবে অন্ধ পুক্ষরিণীর জলের মত সকল জলই পচিয়! 
দুর্গন্ধ হইত, আর জলের যত মতস্ত তাহা অতি শীঘ্র মরিয়। 
যাইত। আর লোঁণা জলে অধিক ভার সহে; অর্থাৎ লোঁণ। 
জলেতে একখানি নৌকার ডালি সমান বোঝাই দিলে সে 
নৌকা! স্বচ্ছন্দে চলিতে পাঁরে, কিন্তু মিঠাঁনি জলে তেমন করিয়া 
লইয়। যাইতে হইলে দশ হাত নী যাইতে ২ অমনি হঠাৎ ডূবিয়া 
পড়ে; কেননা মিঠানি জল তরল এ জন্তে বড় ভার সহিতে 
পারে না; ইহার এই একট! প্রত্যক্ষ প্রমাণ বলি শুন, যে 
মিঠানি জলে কোন একটা পক্ষীর ভিথ্ব ফেলিয়া দেখ, অমনি শীন্ত 


বাংল। বিজ্ঞানসাহিত্যের স্থচনা ১৫ 


ডুবিয়া ধাইবে, আর সেই জলেতে খানিক লবণ মিশাইয়! সেই 
ডিম্ব ফেলিয়া দেখ, কখন ডুবিবে না, ভাসিবে । 
নিত্যানন্দ। ভাল, পৃথিবী মণ্ডলের যে এত ভাগ জল ইহাতেই ব৷ 
কি উপকার? তাহ। আমাকে বুঝাইয়! দেও । 
পরমানন্দ । ইহ।তে উপকার এই, তাহারি কতক জল সুষ্যতোজে উদ্ধ 
অ.কুষ্ট হয়া মেঘের হ্যষ্টি হয়, সেই মেঘ বাযুতে চালন করিয়। 
নিয়। নান। স্থানে ফেলে, তাহাতে সর্ব দেশে বুষ্টি হয়। আর 
যখন বাতাসে মেঘ উড়াইয়| লইয়| যাঁয়, তখন পর্দত সকল উচ্চ 
এই জন্যে মেঘ গিয়! তাহাতে বদ্ধ হয়; সেই নিমিত্তে পর্বতে 
বৃষ্টি অধিক হয়, ও অধিক শিশির পড়ে । সেই বৃষ্টির জলেতে 
পর্বত হইতে নদী বাহির হয়, ক্রমেতে নদী সকলের বৃদ্ধি 
হওয়াতে খাল সকল পুরিয়। উঠে, তাহাতে জীব সকলের 
উপকারের সীমা নাই । আরও দেখ, সাগরের উপর দিয়। 
যাতায়াত থাকাতে অশেষ বিশেষে সকল দেশের বৃত্তান্ত জান। 
যায়, ৪ তাহাতে নানা বাণিজ্য চলে। এবূপ অনেক প্রকাবে 
লোকদের অনেক ২ উপকার হয়। 
পিয়াস ও পিয়াপনের গ্রস্থদ্ধয়ের পরিকল্পনায় সাদ্ৃশ্ট বয়েছে। উভয় 
গ্ন্থকারই প্রারৃতিক ভূগোল অপেক্ষ। বাজনৈতিক ভূগোলের আলোচনার 
ওপর বেশী জোর দিয়েছেন । তবে পিয়ার্সের গ্রন্থে প্রাকৃতিক ভূগোল সম্বন্ধে 
অ।লোচন। অপেক্ষাকৃত বিস্তারিত | 
এই যুগে হিন্দু কলেজের উদ্যোগেও ভূগোল রচিত হয়েছিল। “শিশুসেবধি__ 
ভূগোলক্থত্র” হিন্দু কলেজের অধ্যক্ষদের আদেশে পাঠশালার ছাত্রদের জন্যে 
রচিত হয়। শিশুসেবধি প্রথম প্রকাশিত হয় ১২৪৭ সালে ( ১৮৪০ খুঃ)। 
সংক্ষিপ্ত হলেও এই গ্রন্থে পৃথিবীর প্রাকৃতিক ও রাজনৈতিক ভূগোল সম্বন্ধে 
একটি সামগ্রিক পরিচয় দেবার চেষ্টা কর। হয়েছে । শিশুসেবধির ভাষা! বেশ 
সরল ; তথ শ একেবারেই প্রাথমিক প্রকৃতির । এ ছাড়! ক্ষেত্রমৌহন 
দত্ত হিন্দু কলেজ পাঁঠশাঁলার জন্যে একটি ভূগোল ( ১৮৪০ খুঃ ) লিখেছিলেন । 
প্রাকৃতিক ভূগৌল বা ভূ-বিদ্াকে বিষয়বস্ত করে পূর্ণাঙ্গ বিজ্ঞানগ্রস্থ এই 
যুগে রচিত হয় নি। কোনো কোনো ভূগোলে জ্যোতিবিজ্ঞান বিষয়ক 
দু'একটি প্রসঙ্গও রয়েছে। তবে এই যুগের সবগুলে! ভূগোল-গ্রন্থেই 


১৩ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


আলোচিত হয়েছে মুখ্যতঃ রাঁজইনতিক ভূগোল । এইভাবে রাজনৈতিক 
ভগোল আলোচনার সঙ্গে সঙ্গে বঙ্গভাষা ও সাহিত্যে প্রারৃতিক ভূগোল ও 
ভূ-বিছ্য। বিষম্নক আলোচনার ভিন্তি স্থাপিত হয়। 


তিন 

বাণ্ল। ভাষায় পাশ্চাত্য পদ্ধতিতে পূর্ণাঙ্গ বিজ্ঞান গ্রন্থ রচনার প্রথম রুতিত্ত 
উইলিয়ম কেরীর পুত্র ফেলিক্দ্‌ কেরীর। ১৭৮৬ খৃষ্টাব্দে ইংল্যাঁণ্ডে ফেলিক্স্‌ 
কেরীর জন্ম হয় । মাত্র সাত ব্সর বয়সে তিনি পিতার সঙ্গে কলিকাতা 
এসেছিলেন । এদেশে আসবার কিছুকাল পর থেকে ফেলিকৃস্‌ কেরী 
বাংল! শিখতে লাগলেন রামরাঁম বস্ত্র কাছে। ১৮০০ খুষ্টাব্দে শীরামপুরের 
ছাঁপখানায় তিনি ওয়।ডের সহকাঁবী হিসাবে কাজে যোগদান করেন । 
এ বং্সরেই উইলিয়ম কেরী তীকে খুষ্টধর্মে দীক্ষিত করেন । কিন্ত ধর্মপ্রচাঁনে 
কোনোদিনই ফেলিক্স-এর মন বসে নি। ১৮০৭ খুষ্টান্দে ধর্ম প্রচার উপলক্ষা 
ক'রে তিনি রেঙ্গুন যাত্র। করলেন। বায় গিয়ে ফেলিকৃস্‌ কেনী প্রধানতঃ 
ভায। ও সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেছিলেন। কিছুকাল পর বর্দাব 
বাজ। কতৃক তিনি রাজদূত শিযুক্ত হন। কিন্তু অল্প কিছুদিনের মধোই 
বার বাজার সঙ্গে তার বিরোধ উপস্থিত হয়। এজন্যে ফেলিক্স্‌-এর 
খমখেয়ালীপন। ও অমিতবায্িতাই দাঁয়ী। বর্ধ। ত্যাগ ক'রে তিনি কিছুকাল 
ধরে ভারতবধের পূর্ব অঞ্চলের অরণ্াবাসীদের মধ্যে যাষাবরের ন্যায় 
জীবনধাপন করেন। অবশেষে ওয়ীডের চেষ্টায় তিনি শ্ররামপুবে ফিরে 
এলেন। এবার তিনি পুরাপূরিভাবে সাহিত্য-চচায় আত্মনিয়োগ করলেন । 
১৮২২ খুষ্টান্দে শ্রীরামপুরে তার মৃত্যু হয়। ফেলিকৃস্‌ কেরীর মৃত্যুর পর 
১৮২২ খুষ্টীব্দের ডিসেম্বর সখ্য। “ফেণ্ড অব ইত্ডিয়া"য় মন্তব্য কর। হয়েছিল, 
৮1176 099019 0£6 0015 1001৬100981 111 0০ 00185109160 25 ৪ 
€6৪০ 1955 5 61)096 ৬10 ৪16 19000110106 11) 002 11706112000] 
9120. 10019] ০010%86107 0£ 177019. উপন্যাসের নাঁয়কচরিত্রের মতো 
বৈচিত্র্যময় জীবনের অধীশ্বর ফেলিকৃস্‌ কেরী। তাঁর জীবন ছিল গতিময় ; 
চিন্তাধারা ছিল চঞ্চল। এই চীঁঞ্চল্যই তার জীবনকে এক একবার উদ্দাম 
ক'রে তুলেছে। কখনও তিনি রাজদূত; আবার কখনও তিনি ধর্ষাজক। 
কখনও তিনি নিবিষ্টচিত্ত সাহিত্যসেবী ; আবার কখনও তিনি গহন 


বিদ্াহবা্ী 


ইউরোপায় সর্বগাহ্য তাবৎআয্র্েদশিক্পবিদ্বাদি সূলগন্থাবলী 


97১10410101 20৮0107১107, 


48558101865 0% 


€11701080 (89৮5 01 00৫ 205 আট 8000৫, 


বাংলা ভাষায় রচিত প্রথম পূর্ণাঙ্গ বিজ্ঞান-্র্থ 'বিস্তাহারাবলী র 
নামপত্রের অংশবিশেষ 


দিগা শন. 


নবন্স ডাগ, 


হে 
অয়কান্ত অধ্থব] চুস্বকমণি, 


চস্বকম(ন এক পকীর লৌহ ; তাহার আশ্চযট যেই পপ তাহার 
স্বল বিবরণ শ্রন. 

যি চত্কসণি কোন লৌহের অথ্থবা ইল্সাতের নিকটবর্তী হয়, 
ভবে দেই লৌহ চস্বকমণির অভিমখে আইসে; এব" যদি আর 


কোন ব্যবধান ন। খ্াকে তবে সে মণি ও সে লৌহ কিস্থা! সে ইক্সলাত 
উভয়ে একত্র | সন্ঠছজ্7, প্নর্বার প্থক্‌ করিতে বল অপেক্ষা করে, 


চুস্বকমণিতে ন্নু্ট লৌহশিক যদি এসত রাখা ষায়ু, যে সেম্ধ্য 
দেশে বদ্ধ পাকে অথচ চতুদ্দিকে অবাধে ঘোরে, তবে কতক ক্ষণ পরে 
সে এই মত স্থির হইয়] থাকিবেক যে এক সুখ উত্তর দিকে ও অন্য 
সূ দক্ষিণ দিকে হইবে, এই তাহার যে দই মুখ তাহার নাস 
সে চূম্বকলৌছের দুই কেন্দুঃ যেহেভুক সে দুই স্খ পৃথিবীর দই 
কেন্দ্র অভিমুখে থাকে এই চুস্থকমণির উত্তর দক্ষিণ দিকে সুখ 
করিয়। প্রাক যে স্বভাবসি ঘঘপ্তণ ভাহার নাম কেন্দীভিসপ্্য, সনির 


যে কেন্দাভিম্থ্য স্বভাব তাহার সধ্যে দুই আম্চর্যয বিশের ৪৭ 
আছে 


“দিগ্দর্শন' পত্রিকার একটি পুষ্ঠ। এই পত্রিকাতেই বাংলাভাষায় 
বিজ্ঞানালোচনার সুত্রপাত ভয | 


বাংল! বিজ্ঞনসাহিত্োর সুচনা ১৭ 


অরণ্যচাঁরী চঞ্চল যাঁষাঁবর । তার জীবনের বিচিত্র অভিজ্ঞতাগুলে। এজন্যে 
কিছুট। দায়ী। প্রথম! স্ত্রী মা্গীবেটের মৃত্যু, শিশুপুত্র ও কন্যাসহ নদীগর্ভে 
দ্বিতীয়! তীর সলিলসমাধি এবং বার রাঁজার সঙ্গে বিরোধ এজন্যে কতক 
পরিমাণে দায়ী হলেও ছুঃসাহসের বীজ ছিল তীর রক্তের মধো | “বিগ্ভাহারাঁবলী' 
বচনার মধ্যেও সেই ছুঃসাহসের প্রয়াসই নিহিত। তখনকার যুগে এরূপ 
এক বিরাট গ্রন্থ রচনায় হাত দিয়ে তিনি যে সাহস ও শক্তিমত্তার পরিচয় 
দিয়েছিলেন তা” ভাবতে গেলে বিস্মিত হতে হয়। গ্রন্থটি কলিকাঁত। স্কুল 
বুক সোসাইটি থেকে ১৮২০ খুষ্টাব্দে (১২২৭ সাল ) প্রথম প্রক।শিত হয়েছিল । 
বিদ্যাহারাঁবলীর বিভিন্ন খণ্ড প্রথমে আলাদাভাবে প্রকাশিত হয়। প্রথম 
খণ্ড প্রকাঁশিত হয়েছিল ১৮১৯ খ্ষ্টাব্বের অক্টোবর মাসে । পরে বিভিন্ন 
খণ্ড (১১৬ সংখ্য। ) একত্র করে প্রকাশ করা হয়। * 

বাংল। ভাষায় বিশ্বকোষ ব। এন্সাইক্লোপিডিয়। লিখবার পরিকল্পন। 
নিয়েই ফেলিক্স্‌ কেরী বি্াহারাবলী রচনায় হাত দিয়েছিলেন। সং্ঞ। 
9 পরিভাঁষ! ব্যবহীরের অস্থবিধার জন্যে প্রথমে ব্যবচ্ছেদবিছ্য। (78 60109 ) 
নচিত হয়েছিল । আলোচ্য গ্রন্থটি বিদ্যাহারাবলীর পধায়ের প্রথম গ্রন্থ । 
লিগ্যাহাঁরাঁবলী-ব্যবচ্ছেদবিদ্ঠার বিষয়বস্ত ফেলিক্‌স্‌ কেরী কর্তৃক পঞ্চম সংস্করণ 
'এন্নাইক্লোপিভিয়। ব্রিটানিক।' থেকে বাঁ'লায় অন্বাদিত হয়েছিল । অন্বাদে 
সাহায্য করেছিলেন উইলিয়ম কেরী। পরিভাষার ব্যবহারে ও গ্রস্থরচনায় 
সাভাষ্য করেছিলেন যথাক্রমে শ্রীকান্ত বিগ্ভাল'কার ও কবিচন্দ্র তর্কশিরোমনি। 
গ্রন্থটি ছাঁপ হয়েছিল শ্রীরাষপুর মিশন প্রেসে। ফেলিক্স্‌ কেরীর ইচ্ছে 
ছিল, জনসাধারণের সাহাধ্য ও সহযোগিতা পেলে র্সায়নবিদ্য।, গুঁষধ- 
চিকিৎসাবিগ্য|, অগ্্রচিকিৎসাঁবিগ্য| ইত্যাদি সম্বন্ধে ক্রমশঃ গ্রন্থ প্রকাঁশ করবার । 
বিদ্যাহারাবলীর শেষদিকে পাঠকদের উদ্দেশ্তটে ফেলিকৃস্‌ কেরীর একটি প্র 
আছে । এ পত্রে গ্রন্থরচনাঁর উদ্দেশ্য সম্বন্ধে তিনি লিখেছেন, 


“যাহারা বিদ্যাভ্যাসে নৃতন প্রবৃত্ত হইয়াছেন তাহারা এ 
সাহেবানেরদের এবং এতদ্দেশীয় অন্য ২ ভাগ্যবান এবং বিশিষ্ট 
লোকেরদিগের আয়োজনদ্বারা এবং গ্রস্থদ্ধারা নান! বিচ্যার আদি 
প্রকরণ জ্ঞাত হইতে পারেন এবং তদ্বিষয়ক জ্ঞানেতে পণ্ডিত হইলে 
অবশ্য তদ্গ্রস্থের সমন্ত মুলগ্রস্থ জ্ঞানেচ্ছুক হইবেন অতএব তাহাঁর- 


১৮ বঙ্গসাতিত্যে বিজ্ঞান 


দিগের জ্ঞান অধিকরূপে বদ্ধিত হয় এততপ্রযুক্ত ইউরোপীয় সর্ব গ্রাহ 
তাবদায়ুর্বেদ শিল্পবিদ্যাদি গ্রন্থাবলী ছাপারস্ত হইয়ীছে। কিন্ত অধিকন্ত 
ধাহার| বভকালাবধি ইউরোপজাতিরদিগের নান! জ্ঞান এবং বিদ্যা 
দেখিয়। অতি চমত্রুত হইয়। সে সকল জ্ঞান এবং সে সকল বিদ্! 
কিরূপে এব" কিপ্রকার প্রথমতঃ উৎপন্ন হইয়াছে তাঁহাঁর কিছু 
শির্ণয় করিতে পারেন নাই অথচ ব্বদেশীয় সর্বশাস্থেতে বিজ্ঞ হওনান্তর 
অন্য ২ ইউনরোপজাতীয় বিদ্যাভ্যাসেচ্ছুক হইয়াছেন তাহারদিগের 
জ্ঞানবর্দনার্থে এবং অঙ্গবঙ্গকলিঙ্গাদিদেশেতে ইউরোপীয় তাবদীয়ু- 
বোদশিল্পবিছ্াাদিবর্ধনার্থে এবং তাবদিষয়ের আগ্যোপান্তকারণ- 
জ্ঞাপনারে এই বিদ্যাগ্রস্থ সমস্ত ত্রমেতে তর্জম। হইয়। ছাপা হইবে ।” 


বিদ্যার ।বলী-ব্যবচ্ছেদ বিদ্যার বিষয়বস্ত ছুই অণশে বিভক্ত । এক একটি 
আপশের নাঁম কাণ্ড। 'প্রথম কাঁথের আঁলোচা বিষয় বাবচ্ছেদবিদ্য। | দ্বিতীয় 
কাঁগডে বিভিন্ন জন্কর শারীরবিজ্ঞান ও বাবচ্ছেদ-প্রক্রিয়। সন্বন্ধে তুলনামূলক 
আমলোচন।। এক একটি কাণ্ড কয়েকটি ক'রে খণ্ডে বিভক্ত । প্রতি খণ্ডে 
অধায় বিভাগ রয়েছে । বিভিন্ন অধ্যায় আবার কয়েকটি কৰে প্রকরণে 
বিভক্ত । প্রথম কাণ্ডের প্রথম খণ্ডে অস্থিবিদ্ধ। সম্পর্কে আলোচন। তথাবহুল। 
দ্বিতীয় খণ্ডে চর্, নখ ও কেশের বর্ণনার পর শরীরের বিভিন্ন মাংমপেশী 
সঙ্গন্ধে আলোচনা । প্রথম কাণ্ডের পরবর্তী খগুগুলিতে উদর, গ্লীহা, ফুসফুস, 
শিঃশ্বাস-প্রশ্বাস, হৃৎপিগু, মন্তিষ্ধ ও বিভিন্ন ইন্দ্রিয় সম্বন্ধে সারগর্ভ ও বিস্তৃত 
আলোচন।। দ্বিতীয় কাণ্ডের আলেচ্যি বিষয় তুলনামূলক বাবচ্ছেদবিছ্যা।। 
এই কাণ্ডের ভূমিকায় বিভিন্ন জীবের মধ্যে তুলন। রর রে ব্যবচ্ছেদবিষ্যা শিক্ষীর 
উপযোগিতা বণিত হয়েছে । পৃথক পৃথক বর্গের জন্তদের বাবচ্ছেদ বিদ্ধ 
সম্পর্কে আলোচন। তথাপূর্ণ। এই কাণ্ডের বিভিন্ন খণ্ডে জীবের গঠনবৈচিত্র্য 
ও স্বভাবের তুলনামূলক আলোচনায় এবং জীবের বর্গবিভাগ সঙ্বন্ধীয় 
আলোচনাঁয় স্থপরিকল্পনার পরিচয় পাঁওয়। যাঁয়। কয়েকটি খণ্ডে বিভিন্ন 
জীবের ব্যবচ্ছেদ-পদ্ধতি সম্পর্কে আলোচন! রয়েছে৷ 
বিদ্যাহারাবলীতে ব্যবহৃত পরিভাষা ও সংজ্ঞায় সংস্কতের প্রভাব অত্যন্ত 
বেশী। অস্থি ও শারীরবিজ্ঞন বিষয়ক অধিকাঁশ শব্দই বিভিন্ন সংস্কৃত 
কৌধগ্রস্থ থেকে সংগৃহীত। সংজ্ঞার গঠনেও অনেক ক্ষেত্রে সরালরি সংস্কৃতের 


বাংল। বিজ্ঞানমাহিত্যের স্ুচন। ১৯ 


সাহাঁষ্য নেওয়া হয়েছে। সংস্কত-প্রভাবিত সংজ্ঞীর নমূন। :£--উদরের সংজ্ঞা 
_-“বাবচ্ছেদকের। বক্ষোস্থা গ্রাবধি গাত্রাশীধঃ পযান্ত স্থানের উদর অর্থাং 
অধউদর সংজ্ঞ| করিয়াছেন |” 

ফেলিকৃস্‌ কেরীর রচন1 তথ্যবহুল । অস্থি ও শানীবুবিজ্ঞানে লেখকের 
পাপ্ডিত্যের পরিচয় গ্রন্থের সর্বত্রই স্থপরিষ্ফুট । কিন্তু ফেলিকৃম্‌-এর ভামা 
তুর ও ছুর্বোধ্য । রচনায় তথাদির অভাব নেই । কিন্ সেই রচন! 
কোথাঁও চিত্তাকধক হয়ে ওঠে নি। সন্ধি ও সমাসবহুল ভাম। এবং জটিল 
প্রকাশভঙ্গী তীর রচনাকে ছুবোধা কানে তুলেছে । রচনার নিদশন স্বরূপ নাঁড়ী 
সম্পর্কে আলোচনার একটি অংশ 85 


প্রত্যেক রক্তপ্রবাঁহক নাঁড়ীর গাব্রাংশ সমান »গন পুর্ব স্থানে 
শলাকাকাঁর অর্থাৎ তদগাঁজাংশের ভাবদ্ধ নদিমাতে সমমান জানিবেন 
তদ্যবস্থাসারে বক্তপ্রব।হক নাভীর তাবচ্ছাগ। এবখ ঠা 
ব্যবস্থিত।। কিন্তু সে যাহা হউক ইস1 অন্তমান হয় যে পক্ত প্রবাহ 
নাঁড়ীর প্রত্যেক গাজ্রাংখ ভভ্দরাজাংশ হইতে নির্গত পথক ২ 
সম্মিলিত শাখ। হইতে নান বুক্ত ধারণ করে এবং সে সমস্ত শাখ। 
তন্তছুপশাখ। হইতে নিগত। অন্য ক্ষুদ্র ২ শাখ| হইতে নান রক্ত 
ধারণ করে। রক্তাবাহক নাড়ীর৪ এ ব্যনস্থ। জানিনেন যেহেতু 
এ বুক্তাবাহক নাঁড়ীর শাখ। এবং উপশাঁথ। একত্র করিয়। মাপিলে 
তব্বদগাত্রীংশ হইতে অভিবৃহত হয় ।” 


এই যুগে প্রাণীবিজ্ঞান সন্ধে প্রাথমিক প্ররুতির আলোচন। পাওয়। যায় 
লোঁষন-স:কলিত ও পিয়া-অন্গবাদিত পশ্বাবলী'তে । গ্রন্থটি কলিকাত। স্কুল 
বুক সোসাইটি কর্তৃক ১৮২৮ খুষ্টান্দে প্রথম প্রকাশিত হয় । পশ্বাবলীর প্রথম 
ছয়টি সংখ্যার সংকলন হোল এই গ্রস্থট। সংখ্যাগুলি ইতিপূর্বে মাপিক গ্রস্থ 
হিসাবে প্রকাশিত হয়েছিল। পশ্বাবলীর সকলক জন লোসন ১৭৮৭ খুষ্টান্দে 
ইংল্যাণ্ডে জন্মগ্রহণ করেন । ১৮১২ খৃষ্টাব্ধে তিনি কলিকাতায় পদার্পণ করেন । 
এদেশে এসে কিছুকাল নানাবিধ অশান্তিতে কাটাবার পর অবশেষে তিনি 
ধর্মযাজকের কাজে আত্মনিয়োগ করলেন । তার অবসর সমদ্বের অনেকটাই 
শিক্ষাদদানে ও বিজ্ঞানচর্চায় ব্যয়িত হোতি। প্রাকৃতিক ইতিহাস (বৈঞ01৪1 
চ7156015) ছাঁড়াঁও ভূতত্ব এবং উচ্িদবিজ্ঞানে ভার পাণ্তিত্য ছিল। উদ্ছিদ- 


২০ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


বিজ্ঞানে তিনি মৌলিক গবেষণ। করেছিলেন । এ ছাড়া তিনি ছিলেন একজন 
সুদক্ষ আর্টিষ্ট ও সঙ্গীতজ্ঞ। লোসপন কিছু সংখ্যক ইংরেজী কবিতাও 
লিখেছিলেন । ১৮২৫ খৃষ্টানদের ২২শে অক্টোবর মাত্র ৩৮ বংসর বয়সে তার 
মৃত্যু হয়। 

পশ্বাবলী--১ম খণ্ড কয়েকটি সংখ্য। ব। ভাগে বিভক্ত। প্রতিটি বিভাগ 
কয়েকটি ক'রে অধ্যায়ের সমস্তি। প্রথম সংখ্যার আলোচ্য বিষয় “সিংহের 
বিবরণ ও শ্ুগালের বৃত্তান্ত" । প্রথম সংখ্যা প্রথম অধ্যায়ে সিংহের 
আকারাদি আলোঁচন। প্রসঙ্গে সিংহের জন্মস্থান ও বাসস্থান সম্বন্ধেও কিছু কিছু 
আঁলোচন। করা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় অধাঁয়ে সিংহের শক্তি ও 
কৃতজ্ঞতার কথ। কয়েকটি কাহিনীর মাধামে বণিত; কাহিনী গুলির বর্ণনীভঙ্গী 
সরল। চতুর্থ অধ্যায়ে সি"হের প্রকৃতি আঁলোচন। প্রসঙ্গে কাহিনীর 
অবতারণ। কর হয়েছে । পঞ্চম অধ্যায়ে সি”হ সম্পর্কে নীতিকথামুলক ছু*টি 
উপাখান রয়েছে। প্রতিটি অধ্যায়ের শেষে আছে উপদেশ। শৃগালের 
বৃত্তীস্ত কবিত। দিয়ে সুরু 2-- 


প্রতারণাকারী সেই সর্ব সত্ব । 
ইহাঁতে বঞ্চক নাঁম বলে কবিবর ॥ 


ভালুকের বিবরণ ছু” ভাগে বিভক্ত । নীললোহিত ও রুষ্ণবর্ণ আর শুক্লবর্ণ। 
উপাখ্যান ও উপদেশ এখানেও রয়েছে । তা? ছাঁড়। রয়েছে সত্য ঘটনাশ্িত 
কয়েকটি কাহিনী । কাহিনীগুলি গল্পের মতে। স্খপাঠ্য । পরবতী 
বিভাগগুলিতে হাতী, গণ্ডার ও জলহস্তী এবং বাঘ ও বিড়াল সম্বন্ধে 
আলোচনা । এখানেও আলোচনার প্রাণকেন্দ্র গল্পরস | বস্তৃতঃ সমগ্র গ্রন্থ জুড়েই 
গল্পরসের প্রাধান্য । সেই তুলনায় বৈজ্ঞানিক তথ্যের একাস্ত অভাঁব। তবে 
গ্রন্থটির ভাষা আগাগোঁড়াই প্রাঞ্জল। ১৮৫২ খুষ্টাব্বের জুন মাসে পশ্বীবলীর 
দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বি্ভাসাগর গ্রন্থটির 
তত্বাবধান করেন এবং পণ্ডিত তারাশংকর বইটি নতুন ক'রে লেখেন । 


চার 


গণিত, জ্যোতিবিজ্ঞান, ভূগোল ও জীববিজ্ঞান বিষয়ক গ্রন্থাদি ছাঁড়া এ 
যুগের ছু, একটি গ্রন্থে প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে আলোচন। 


বাংল! বিজ্ঞানসাহিত্যের সুচন। ২১ 


পাওয়া গেল। প্রাকৃতিক বিজ্ঞানের একাধিক দিক নিয়ে আলোচনার 
স্থত্রপাত হয়েছিল জন ক্লার্ক মার্শমাঁনের জ্যোতিষ ও গোঁলাধ্ায় নামক গ্রন্থে 
এবং পিয়ার্সনের ভূগোল ও জ্যোতিষ ইত্যাদি বিষয়ক কথোপকথনে । কিন্ত 
এই প্রয়াস ইয়েট্স-এর পদীর্থবিগ্ভাসার-এ আরও বিভৃত ও স্পরিকল্লিত। 
তা» ছাঁড়া এই যুগের ছু" একটি শিশুপাঠ্য গ্রন্থে অপরাপর প্রসঙ্গের সঙ্গে 
বৈজ্ঞানিক প্রসঙ্গের আলোচনাও পাওয়া যাঁয়। 

বাধাকান্ত দেবের “বাঙ্গালা শিক্ষাগ্রস্থ' ১৮২১ খুষ্টীন্দে প্রথম প্রকাঁশিত 
হয়েছিল। এই শিশুপাঠ্য গ্রন্থে অন্যান্য প্রসঙ্গের সঙ্গে গণিত ও ভূগোল 
বিষয়ক আলোচনাও কিছু কিছু রয়েছে । গণিতেন প্রসঙ্গ অকিঞ্চিংকর। 
ভূগোল নিয়ে আলোচনাও যৎসামান্য এবং ত।” পুরাঁণ-নির্ভওর | এই আঁলোঁচনা্স 
রয়েছে রাঁধাঁকান্তের জীবন-সংস্কৃতিরই ছাপ । ভূগোঁলের আলোচনায় বৈজ্ঞানিক 
তথ্যাদির একান্ত অভাব । রাধাকাস্তের গছ্যে ছেদচিহ্ছের বাবহার যথাঁধথ 
নয়; কমার ব্যবহার একেবারেই নেই । রাধাকান্তের রচনাবীতিও প্রাঞ্জল 
নয়। ১৮২৭ খৃষ্টাব্দে এই গ্রন্থটির একটি সংক্ষিপ্ত স'স্করণ প্রকাশিত হয়েছিল। 

বাংল। বিজ্ঞনসাহিত্যে রাধাকান্তের অবদান প্রধানতঃ কলিকাত। স্কুল 
বুক সোসাইটিকে কেন্দ্র করে। তিনি ছিলেন স্কুল বুক সোসাইটির সভ্য; 
ত” ছাড়া নানাভাবে সোসাইটির সঙ্গে তার যোগাযোগ ছিল। স্কুল বুক 
মোসাইটি থেকে প্রকাশিত কয়েকটি বই তিনি অন্থবাদদ এবং সংশোধন 
করেছিলেন ৷ চ:95% [190965607 60 £50:0170299-বইটির বঙ্গভবাদ 
তিনি সংশোধন করেন । স্কুল বুক সোসাইটির বইগুলি এক সময়ে তার বাড়ী 
থেকেই বিলি করা হোত। সোসাইটির বইপগুলি জনসাধারণ ও শিক্ষকদের 
মধ্যে যখোপযুক্তভাবে বিলির ব্যবস্থাও তিনি করেছিলেন । 

প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে প্রাঞ্ভল ও সর্জনবোধ্য আলে।চন। 
পাওয়া গেল উইলিয়ম্‌ ইয়েট্স-এর পদার্থবিদ্ভাসার-এ (প্রঃ প্রঃ ১৮২৪ খঃ )। 
“পদীর্থবিদ্যাসার, অর্থাৎ বালকদিগের জন্য পদার্থবিদ্াবিষয়ক কথোপকথন 
ঢ16106125 06 382601981] 010119501915 8170 র0012177156015. 
গ্রন্থটির প্রকাশক কলিকাতা স্কুল বুক সোসাইটি । পদার্থবিদ্যাসারের দ্বিতীয় 
সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৮৩৪ খৃষ্টাব্দে । নাম পদার্থবিচ্যাসার হলেও একে 
পদার্থবিজ্ঞানের অন্তর্গত কর! যায় না। কারণ, এই গ্রন্থের আলোচ্য বিষয়- 
বস্তর মধ্যে রয়েছে প্রধানতঃ জ্যোতিবিজ্ঞ।ন, ভূগোল ও ভূ-বিজ্ঞান এবং জীব, 


২২ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


শরীর ও উদ্দিদবিজ্ঞান বিষয়ক প্রসঙ্গ । বরং আজকের দিনে পদার্থবিজ্ঞান 
বলতে য" বুঝায়, অর্থাৎ জড়ের বিভিন্ন ধর্ম ব| তাপ, আলে।, শব, বিদ্বাং 
৪ তড়িতের প্রসঙ্গ, ত।” নিয়ে আলোচন। এই গ্রন্থে প্রাণ নেই বললেই হয়। 
সমগ্র গ্রন্থটি গুরু ও শিষের কথোপকথনের মাধ্যমে রচিত। মোট চৌদ্দটি 
কথে।'পকথন এতে আছে । বিভিন্ন কথোপকথনের আলোচ্য বিষয় গ্রহ, বায়ু, 
বাষ্প, বৃষ্টি, পৃথিবী, মান্চিম, পশুপক্ষী, পতঙ্গ, কমি, বুক্ষ ও পুষ্প, খনিজদ্রব্য 9 
বিভিন্ন দেশের উৎপন্ন দ্রব্য । ছু" একটি কথোপকথনে শ্রেণীবিভাগ রয়েছে | 
যেমন, ৫ম কথোপকথন ; এতে তিনটি ভাগ । প্রথম ভাগে মানব-শরীরের 
বহিরুঙ্গ নিঘ্দে আলোচিন।, দ্বিতীয় ভাগে শরীরের অভ্যন্তরস্থ যন্ত্রাদি। তৃতীর 
ভাগের আলোচ্য বিষয় “দর্শন ( আত্ম। )। এই শ্রেণীবিভাগে একটি পরিকল্পনার 
ইঙ্গিত রয়েছে । ত।” হোল এই যে, লেখক দৃশ্য থেকে ধীরে ধীরে অদৃশ্য 
জগতের আলোচনায় এগিয়েছেশ । জীববিজ্ঞান ( ৫ম--১ম কথোপকথন ) 
বিষয়ক আলোচনাঁয়ও শ্ুপরিকল্পনাঁর পরিচয় পাঁওয়। যায়। শ্রেষ্ট প্রাণা মানিষ 
নিয়ে এই আলোচন। স্তর; আর শিকুঞ্ঠ প্রাণী কৃমি নিয়ে এই আলোচনার 
সমাপ্তি। গ্রস্থটিতে তথ্যসমাবেশ উচ্চাঙ্গের নয়। আবার তৎকালীন যুগের 
বাংল। বিজ্ঞানসাহিত্য এব” বৈজ্ঞানিক আবিষ্ষার 'ও অগ্রগতির দিক থেকে 
বিচার করলে একেবারে প্রাথমিক প্রকৃতির পধায়েও একে ফেলা যায় ন|। 
ইয়েটস্-এর রচনায় ভগবংবিশ্বাস বৈজ্ঞানিক যুক্তিকে দু'এক যায়গায় আচ্ছন্ন 
করেছে । তথাসমাঁবেশেও যায়গায় যায়গায় ভুলভ্রান্তি এসে গেছে। হইয়েটস্‌ 
বিজ্ঞানবিষয়ক বিদেশী শব্দগুলি বাংলায় অনুবাদ করেছেন। তা” ছাড়া দুরত্ব, 
সময় ইত্যাদি বোঝান হয়েছে এদেশীয় রীতিতে ( ক্রোঁশ, দণ্ড )। গ্রন্থটির ভাষ। 
প্রাঞ্জল ও জড়ত্হীন । রচনার নিদর্শন : পৃথিবী সম্বন্ধে আলোঁচনা__ 
শিষ্য । পৃথিবীর স্ষ্টি হইল কেন ? 
গুরু। প্রীণিবর্গের ববতির নিমিত্তে । পৃথিবীর অন্তরে ও উপরে লক্ষ ২ 
প্রাণী বসতি করিয়া স্থখী হইবে এই জন্তে পৃথিবীর স্থষ্টি হইল । 
শিষ্য । পুথিবী কিসের উপরে স্থাপিত আছে? 
গুরু । কোন বস্তর উপরে পৃথিবী স্থাপিত নয়, কেননা তাহা হইলে 
পৃথিবীর গমন কি প্রকাঁরে সম্ভব হইতে পারে? এই জন্যে 
প্রাচীন লোকের বলিয়াছেন যে, পরমেশ্বর পৃথিবীকে শূন্তভাগে 
রাখিয়াছেন। 


শিষা। 
পুরু 
শিষ্য | 


গুরু | 


গুরু | 


শিষ্য | 
গুরু | 


বাংল। বিজ্ঞীনসাহিত্যের স্থচন। ২৩ 


তবে আমাদের বসতিস্থান যে পৃথিবী সে কি শূন্যে ভ্রমণ করে ? 
হা, কেবল পৃথিবী নয়, গ্রহগণও শূন্যে ভ্রমণ করে । 

আঃ মহাশয়, ঘষে শক্তিদ্বারা এই সমস্ত স্থ্ট হইয়। প্রথমাঁবধি 
প্রচলিত হইয়া এই কাল পধ্যন্ত স্ব ২ পথে রক্ষিত আছে সে শক্তি 
কি আশ্চর্য ! 

পরমেশ্বর নিজশক্তিদ্বারা পৃথিবীর স্ষ্টি করিয়া আপন বুদ্ধির 
কৌশলে আকাশ বিস্তার কবিয়। তন্মধ্যে তাহাকে স্থাপিত 
করিলেন । 

এই পৃথিবীর কত ভাগ আছে ? 

জলময় ও ভূমিময় এই ছুই ভাগ আছে । 

ভাল মহাশয়, এই পৃথিবী পর্বত উপপর্বতাদিবিহীন হইয়। যদি 
বিস্তারিত হইত তবে কি দেখিতে অধিক স্ন্দর হইত ন1? এখন 
এই সমস্ত পর্বতাদিদ্বার| তাহার কি সৌন্দষ্যের মল্পত। হয় নাই » 
না, কেননা কুত্রিমভূগোঁলের উপর যেষন ধলিকণিক। থাকে, 
কিন্ব। নারঙ্গ লেবুর উপরে যেমন উচুনীচ স্থান থাকে, তদ্রপ 
পৃথিবীর উপরে এ পর্বতাঁদি আছে। অতএন এই সমস্ত 
ক্ষুদ্বস্তদ্বার। কি পৃথিবীর সৌন্দষ্যের ভানি হইতে পারে? তোম্র। 
এমন জ্ঞান কর? পর্বত ন। থাকিলে উন্চই ব। নদনদী হইত ন।, 
কেনন। বাম্প ও বৃষ্টি ও বরফ ইত্যাদি পর্বতের মধ্যে প্রবেশ 
করাঁতে নদনদী জন্মে; এব* পর্বত হইতে সর্ব ধাতু ও শ্বেতপ্রস্তর 
ও মণিমাণিক্যাদি জন্মে ; বিশেষতঃ পর্বাতের এমন গুণ আছে, 
যে মেঘসমস্তকে আকর্ষণ করে, এবং নিকটস্থ নিমভমি সমস্তকে 
হিমবাতীস হইতে রক্ষ। করে । 

বালুকাময় পর্বতে কোন বস্তই জন্মে না তবে তাহাতে ফল কি ? 
কল আছে, তাঁহীদ্বার। সমুদ্রের ঢেউ নিম্ভূমিতে উঠিতে 
পারে ন।। একথ। আমাদের বিবেচনার যোগ্য বটে, কেনন। 
দেখ যে বালুকা ফুৎকারদ্বারা উড়িয়া যায় এমন ক্ষুত্র বস্ত একত্র 
হইয়া এমত দৃঢ় পর্বত হয় যে তাহাতে সমুদ্রের ঢেউ বেগে 
লাঁগিলেও তাহার কিছু হানি হয় না, এবং সমুদ্র উলিলেও তাহ। 
লঙ্ঘন করিয়া জল যাইতে পারে না। 


২৪ বঙ্গাহিত্যে বিজ্ঞান 


শিষ্য । পৃথিবীর মধ্যভাগ ও অন্তভাঁগ দুই কি এক প্রকার? 

গুরু | না, একপ্রকার নয়, কেনন। পৃথিবীর মধ্যে স্বর্ণ, রজত, তাত, 
দস্তা, সীসক, লৌহ প্রভৃতি অনেক ধাতু আছে। 

শিষ্য । ধাতু সমস্ত মৃত্তিকার মধ্যে থাকে কেন? 

গুরু । তাঁহ। হুইতে যেন কৃষিকশ্মের কোন বাধ। ন। জন্মে এই জানো 
মৃত্তিকা মধ্যে থাকে । 

শিশ্ত। ধাতু ব্তিরেক আর কোন বনুমূল্য বস্ত পৃথিবীতে আছে 
কিন? 

গুরু । হী, পারা, ও খড়ি, ও গন্ধক, ও চুর্ণ, ও লবণ, 'ও ইট, ও 
কাচম্ৃত্তিক।, ইত্যাদি বস্ত তছিন্ন প্রস্তর ও শ্বেতপ্রস্তর, ও স্কটিক, 
ও হীরক, এবং যাহ] দ্বারা সনুদ্রগমনের পরম উপকার হয় এমন 
চুক প্রন্তর ইত্যাদি আছে। 


পাচ 

গণিত, (জ্যাতিবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান ইত্যাদির স্াঁয় বাঁংল। ভাঁম। ও 
স।হিত্যে প্রথম রসায়নবিজ্ঞন রচনার কৃতিত্ব ও ইউরো পীয়দের প্রাপ্য । বাণ্লায় 
রসায়নবিজ্ঞীনের প্রথম বই জন ম্যাকের [10150171650 00006101505 ব। 
“কিমিয়াবিদ্ভার সার ১৮৩৩ খুষ্ঠাবে প্রথম প্রকীশিত হয়েছিল। গ্রন্থটি ছাপ। 
হয়েছিল শ্রীরামপুর প্রেসে। গ্রস্থকীর জন ম্যাক শ্রীরামপুর কলেজের 
অধ্যাপক ছিলেন । 

১৭৯৭ খুষ্টাব্দের ১২ই মার্চ স্কটল্যাণ্ডে জন ম্যাকের জন্ম হয়। শৈশবেই 
তিনি পিতাকে হারান । তীর মায়ের ইচ্ছে ছিল, পুত্রকে ধর্মযাজক করবার । 
কৈশোরের পাঠ শেষ করে ম্যাক এডিনবরী বিশ্ববিগ্ভালয়ে ভর্তি হলেন। 
বিশ্ববি্ভালয়ে পাঠ করবার সময়েই তার মনে স্বাধীন ও বলিষ্ঠ চিন্তাধারার 
উদয় হয়েছিল। ১৮২১ খৃষ্টাবে মিঃ ওয়ার্ড শ্রীরামপুর কলেজের জন্যে একজন 
স্থযোৌগ্য অধ্যাপকের সন্ধীনে ইংল্যাণ্ড গেলেন। মিঃ ম্যাককে এই পদের 
জন্যে মনোনীত কর। হোঁল। ম্যাক ১৮২১ খুষ্টাব্দের নভেম্বর মাসে ভারতবধে 
এলেন। এদেশে এসেই তিনি শ্রীরামপুর কলেজে অধ্যাপনার দায়িত্ব গ্রহণ 
করেন। পরম নিষ্ঠীসহকাঁরে স্থূদীর্ঘ চৌদ্দ বংসর ধরে তিনি এই দায়িত্ব 
ভার পালন করেছিলেন। ভারতবর্ষে পদার্পণের অন্নকাঁলের মধ্যেই ডাঃ 


১25১১১১০৪৬০] 


টে 


ঠা হ২। ৪০ 0০7০ 


৬১৩ ২১১ 310২5 


৮৯ 


হে ৩১€:015 01 -1751711115 33151051868. 
0১10 8500 £90২ 110 বিমা 000 0 [বি01৬ ২ ০য়, 


1) 
৬/|].1,1/17 ২4115. 


1 


57০00175910 8, 


পদার্থাবদ্যাসার। 
বালকদিগের নিি,২ রী ] 


৫21686্ : 


৮1750 ৮7 25 010০0 027 5019012- 8908 8001575 ৮৮1555. কা) ৪৩১০০ 


কনা চি 10559517055 08180061৮75 5০৯০৪ 


০০০০৭ 


আক্িপ্বির একটি উল্লেখযোগ্য নিজ্ঞান-গ্রন্থ, হযেটুস, লিখিত 
“পদার্পবিভ্ঠানার” এর নামপজ । 


৮1101121009 0ঘ' 0131911৩1২৮. 


০৫ 


)০0111৭ 714 085, 


07৮ 8 2১5৫ 2৯0 256 00 240 205. 


১৪৪) চর 


কিমিয়া বিদঠার সার | 
প্রীযুত জান মাক সাহেব কর্তৃক। 
রচিত হইয়া 
গৌড়ীয় ভাষায় অনুবাদিত হইল। 


প্রথম ও । 


6০০01৮17177 52134178709 85 27555. 
1694. 


বাংল ভামায় ব।চত প্রথম রসাযনবিজ্ঞান, ম্যাকের 
“কিমিয়। বিগ্ভার সার'-এর নামপত্র 


বাংল। বিজ্ঞানলাহিত্যের সৃচন। ২৫ 


কেরী ও তার অন্ুচরদের সঙ্গে ম্যাকের হৃগ্যতা গড়ে ওঠে। নানাবিষয়ে 
কেরী ও তার অন্চচরদের তিনি সাহাষ্য করেছেন। ম্যাকের বিগ্যাবতা 
সম্বন্ধে মন্তব্য করতে গিয়ে উইলিয়ম কেরী লিখেছেন, [7 25 ৪. ড/]1 
1280 0199510, 8170 210 2016 109 01)0100200191), 200 01716 চ/০1০ 
০৬ 1012001)65 0৫6 107900191] 50161)06 11) 19101) 10০ জআ৪5 1১06 &€ 
1101000, 200. 11 17101) 1০ 019 1006 50০০০60 11) 1:2০01776 10177 
561 0০00 00০ 15৬6] 0£ [50061701500 21165.৬ ডাঁঃ কেরী 
রসায়নবিগ্ভায় জন ম্াকের বিশেষ পাণ্ডিত্যের কথ। বলেছেন, চন ৪5 
55102019115 200801)60 00 0106 501615025 ০01 (01060015055 10101) 
16 1790 ০00101৬8060 ৮10) 50050653 10061 60০ 7000950 €001191)1 
[90659501510 [,0100017. ধর্মপুস্তক পাঠে এব ধর্মপ্রচারে তীর নিষ্ট। 
ছিল অসাধারণ। তার অবসর সময়ের অধিকী"শই ধর্মচিন্তায় অতিবাহিত 
ভোতি। ১৮৩৫ খুষ্টান্দে প্ারামপুর থেকে “ফ্রেণ্ড অব ইত্িয়া” সাপ্তাহিক 
পত্র হিসেবে প্রকাশিত হতে থাকে । ম্যাক এই পত্রিকার সম্পাদনায় 
যথেষ্ট সাহাধ্য করেছিলেন । ১৮৪৫ খুষ্টাব্ের ৩০শে এপ্রিল শ্রীরামপুরে 
কলের। রোগে তার মৃত্যু হয়। 

“কিমিয়[বিদ্যার সার? ছাড়া ম্যাক আর কোনে! গ্রন্থ রচনা করেন নি। 
এ গ্রন্থটি রচনার সংক্ষিপ্ত একটি ইতিহাস আছে । মিঃ মাশম্যান ভারতীয় 
যুবকদের জন্যে কতকগুলি ইতিহাঁস ও বিজ্ঞানবিষয়ক বই রচনার প্রন্তান 
করেছিলেন | এই প্রস্তাব অন্যায়ী জন ম্যাকের “কিমিয়াবিষ্যার সার, ১ম 
খণ্ত প্রকাশিত হয়। এ বইটি হোল ম্যাকের কতকগুলি রূসায়নবিজ্ঞান 
বিষয়ক বক্তৃতার পরিশোধিত সংকলন । ম্যাক এই বক্তৃতীগুলি বাঁঁল। এব" 
ইৎরেজীতে শ্রীরামপুর কলেজ ও কলিকাতায় দিয়েছিলেন | 

“কিমিয়াবিগ্ভার সার? ইংরেজী ও বাংলায় লেখা । বা পৃষ্ঠায় ইংরেজী, 
ডান পৃষ্ঠায় বাংলা । এই গ্রন্থের অন্তবাঁদক সম্বন্ধে মতভেদ" আছে । বেঙ্গল 


৩ 01167081 0101056127 910198015৬৬, 08255, 0,284. 

৭ সাহিত্য সাধক চরিতমালার ৯৬ নম্বর গ্রন্থে জন মাক সম্বন্ধে আলোচনায় অনুবাদক সম্বন্ধে 
কোনে! মন্তব্য করা হয় নি। কিন্তু চরিতমালার ৮৮ নং গ্রন্থে অনুবাদে ফেলিক্‌স্‌ কেরীর হাত 
ছিল বলে অনুমান করা হয়েছে । কিন্তু এই অনুমান সমর্থন করা যায় না। 


২৬ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


ওবিচুয়ারী , 0397£21 0160919) গ্রন্থে উলিখিত আছে, ইংরেজীতে জন 
ম্যাকের রচন| ফেলিকৃস্‌ কেরী (76115 08:59) বাংলায় অনুবাদ করেন ।৮ 
কিন্ক এই মত নির্ভরযোগ্য বলে মনে হয় না। তাঁর কারণ, গ্রন্থের ভূমিকায় 
জন ম্যাক স্পষ্টহ বলেছেন, “7 5012)019051176 01015 ড০0101)০, 107% 
1011102815 0012506 1095 1১০61) (0 170000006 (00176171505 11760 0৫ 
18170০ 01 736176911 11621900016, 200 00165010906 15 €611709 2170 
10689 11) (1015 1917£08০.৮ তা” ছাঁড়। উইলিয়ম কেরীর “ওরিয়েপ্টাল 
ক্রিশ্চিয়ান বায়োগ্রীফি'তে (011610057] 0010150817 31095180175) উল্লিখিত 
আছে, 49001. 8661 115 2100158] 11) 17)019, 1)6 £৪৮৪ ৪. 56195 ০0: 
0106101091] 1০000125 17 0210000, 0)০ 101150 ০৬০] 0০11৬120117 
€1)0০ ০0165; ৪170 ৪6৪ 1961 [71100 70161702160 21) 2161001721৮ 
0:০90152 012 0015 90121706, ৪1)0 08175181660 16 11700 0012 821068196 
19180866001 01০ 95০ 091 1090%০ 000115,৯ অতএব জন ম্যাক 
যে তীর ই"রেজী বক্তৃতা বাংলায় অনুবাদ করেছিলেন তা"তে সন্দেহ নেই। 
কিন্ক বাংলায় বসায়নশাত্প লিখতে গিয়ে লেখককে এক বিরাট সমস্যার 
সম্মুখীন হতে হোল । ব্রসীয়নশাস্্বের অধিকাংশ বস্তর নাঁমই ছিল বাঁংল। 
সাহিত্যে একেবারে নবাগত । এই বস্তগুলোর ইউরোপীয় নামকরণ ব্যবহার 
করবেন, ন। তাদের সংস্কৃতি অন্তবাদ করবেন, এই নিয়ে লেখককে এক 
সমন্যায় পড়তে হোল। জন ম্যাক শেষ পর্যন্ত প্রথমোক্ত ধারাই অন্সরণ 
করলেন ; অর্থাৎ, ইউরোপীয় নাম গুলোকে বাংলায় লিখলেন । শুধুমাত্র 
নামগ্ুলোর আঁদিতে এবং তাঁদের পরিভাষায় কিছুটা পরিবর্তন করা! 
ভোল। এই সম্বন্ধে জন মাক ছু"টি কারণ দেখিয়ে ভূমিকায় বলেছেন," -* 
ঢ100 0090 001 010068) 0610005 1005০ 0601 21021) 0010 001 
21) 0121)0 19195009525 0] 0196 ৬০1৮ [১1009596 ০0: 1912৮০11016 076 
০0180051017. 17101) [0050 21152 0100) 85 17085 01662102176 02023 
7021176 ৪91১1160 00 002 52106 0131)5 95 00215 215 18915119625 


1) 10101) 16 15 50091591 01; 360018015, 00290 10 15 8 70150956 6০ 


৮ 93625981 09100815---* 350, 
৯ 011617681 00101501812 81085 015--5, 285, 


বাঁংল। বিজ্ঞানসাহিত্যের স্থচন। ২৭ 


501)00956, 002 205 £০০৫ 111 706 00126 1705 8০০01:2.06 01:212519 01015 
০4 50161701610 1720)65, 51106 50 10205 ০016 00610, 99 091 85 (19611 
001:1%8615  11019010 15 50100610060, 216 00081] 10158191160. 
8190 010০ 09175120101) 01 0106] 61961516015 আ০এ]এু 01015 02 £1৮17£ 
০00:21005 60 21001.” এরপর বলেছেন, “[ 192৬০ 70161611659, 00০15- 
6016, 60125511065 0102 ছ00107968.2 €21005 11) 132162165 ০1)81:8.00615, 
210. 10121615 017217611)6 09০ 01661255910. (61701700105 5০ 95 
৫০০21)01% €০ 17001001866 06 126 ড/0105 11900 07০ 1910£09£6. 
ইউরোপীয় শব্দগুলৌকে যথাসম্ভব অবিরূত অবস্থায় বাংল! ভাষায় ব্যবহাঁর 
করবার জন্যে লেখকের যে ইচ্ছে ছিল, তাঁর প্রমাণ বইটির সর্বত্রই পবিদৃষ্ট 
হয়। যেমন, 0%5£1-এর বাণ্লা কর। হয়েছে অক্সিজান, ঢ100110০-এর 
বালা ফুলুওর্িণ এবং 01১101176-এর স্থলে লেখ! হয়েছে ক্লোব্িণ, [০176- 
এর স্থলে এয়োদিন, 1100£61:এর বাংল। নৈভ্রজান, [59:09861-এর 
হৈদ্রজান। যৌগিক পদার্থের নাম গুলে। বাংলায় বাবহাঁর করবার সময় যাঁতে 
এই নাঁমগ্ডলে। বাংল। ভাষার সঙ্গে খাঁপ খায়, সেদিকে লেখক লক্ষ্য রেখেছেন। 
এরূপ করার ফলে যৌগিক পদার্থের অধিকাশ নাম অর্ধেক অন্ুবাদিত 
হয়েছে । যেমন, [75:০-0:0710 ৪০10-এর বাঁংল। কর। হয়েছে হৈদ্র- 
ব্রোমিকাম, 100০ ০1৭-এর বাংলা নৈত্তিকাক, 9917178110 4১০10-এর 
গান্ধকিকাস্ন। কতক গুলে। যৌগিক পদার্থের নামে পরিবর্তন 'প্রায় নেই ; যেমন 
1086 0? 4£১1010001০-র স্থলে লেখ। হয়েছে আন্মোনিরার নৈত্রাযিত। 
আবার কয়েকটি স্থলে অন্তবাঁদের প্রচেষ্ট। পরিলক্ষিত হয় ; যেমন, 01195 
0£ £১101001)15-র স্থলে লেখ। হয়েছে আম্মোনিয়ার সমুদ্রারিত লবণ । 

গ্রন্থটি ছু" ভাগে বিভক্ত । প্রথম ভাগে আলোচন। করা হয়েছে 
+0156101581191025" ব। “কিমিয়া 'প্রভীব” সম্বদ্ধে। দ্বিতীব ভাগের 
আলোচ্য বিষয় “01)929158] 58105691)০০১৮ ব। “কিমিয়। বস্ত” | প্রথম 
ভাগ চারিটি অধ্যায়ে বিভক্ত। বিভিন্ন অধ্যায়ে আকর্ষণ, তাপ, আলে ও 
বিছ্যৎ সম্বন্ধে আলোচনা । দ্বিতীয় ভাগে ছু'টি অধ্যায় । প্রথম অধ্যায়ের 
আলোচ্য বিষয় “1০০0০-068805০ 9055017০০১৮ ব। “বিছ্যত্সম্পকায় 
অভাবরূপ বস্ত”। দ্বিতীয় অধ্যায়ে আলোচিত হয়েছে "07706081116 


(মি 
কস 


€1০0:০-095161 90050818০85” ব| “ধাতুভিন্ন বিদ্যৎসম্পকীঁয় স্বভাবরূপ 


২৮ বঙ্গলাহিত্যে বিজ্ঞান 


বস্ত” সম্বন্ধে। প্রায় প্রতিটি অধ্যার আবার কয়েকটি পরিচ্ছেদে বিভক্ত। 
১ম ভাগে রসায়নবিজ্ঞানের সঙ্গে সংশ্লিষ্ট পদার্থবিজ্ঞ।নবিষয়ক আলোচনা 
উচ্চাঙ্গের না হলেও এখানে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বিষয় হোল, লেখক 
এই আলোচনা করেছেন বসায়নবিজ্ঞানের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে। 
অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা একেবারেই করেন নি। দ্বিতীয় ভাগে 
101)-7090915 নিয়ে আলোচনা । লেখক বিদ্যুতের প্রতি বিভিন্ন পদার্থেন 
ব্যবহার অনুযায়ী অধ্যায়বিভাগ করেছেন । দ্বিতীয় ভাগে বিভিন্ন পদার্থের 
প্রস্তুত প্রণ।লী সম্বন্ধে আলোচনা সংক্ষিপ্ত । আঁলোচা পদার্থগুলোর যৌগিক 
পদার্থ নিয়ে আলোচনাও সংক্ষেপে করা! হয়েছে । বিভিন্ন পদার্থের 
আপেক্ষিক গুরুত্ব ও আণবিক ওজনও (£6010010০ ০1৪1) ) দেওয়া 
হয়েছে । পরিশিষ্ট বা ক্রে।ড়পত্রে “বাম্পীয় কল” শীর্ষক যে আলোচনাটি 
রয়েছে তা" ১৮৩২ খুষ্টাব্বের ২৫শে এপ্রিল তারিখের “সমাচার দর্পণ'-এ 
প্রকাশিত হয়েছিল । 

গ্রন্থটি তথ্যবহুল; কিন্তু টেকনিক্যাল নয় । প্রস্ততপ্রণালী বোঝাতে 
গিয়ে কোথাও ফরমূলার অবতারণা কর। হয় নি। তবে স্বল্পপরিসবের 
মধ্যে অধিক তথ্যের সমাবেশের ফলে বিষয়বস্ত অনেকক্ষেত্রেই ছুর্বোধ্য 
হয়ে পড়েছে । যেমন, অক্সিজেনের প্রস্ততপ্রণালীর কয়েকটি পদ্ধতি, যা” 
বিস্তারিততাঁবে আলোচন। কর! উচিত ছিল ত।” শুধুমাত্র এক প্যারাগ্রাফের 
কয়েক লাইনে সারা হয়েছে £-_ 

“সামান্য কাঁধ্যের নিমিত্ত অক্সিজান এই ২ রূপে প্রাপ্তি হওয়। যায়। 
বিশেষতঃ লৌহ কিন্বা মৃত্তিকাঁর রিটোর্টের মধ্যে মাঙ্গানেসের কালা অক্সিদ 
অগ্রিময় করণেতে কিম্বা কীচের রিটোর্টের মধ্যে সেই অক্সিদের অদ্ধ পরিমিত 
শক্ত গান্ধকিকাম্ তাহাতে দিয়া বাটার উপর তীহ] উত্তপ্ত করণেতে কিন্বা 
লোহ] বা মৃত্তিকাঁর রিটোর্টের মধ্যে সোরা লবণ অগ্নিময় করণেতে । কিন্ত 
অতি নিভাীজ অক্সিজান যদি চাহা যায় তবে কাঁচের রিটোর্টের মধো 
পতাষের খোরায়িত উত্তপ্ত করণেতে তাহ? প্রাপ্ত হওয়া! যাঁয়। এবং সেই 
কাধ্যেতে পতাষ এবং খোরিক অগ্্লের মধ্যে যত অক্সিজনি লীন হইয়া থাকে 
তাহা সকল পৃথক হইয়া রিটোর্টের মধ্যে কেবল পতীষিয়মের খোরিদ 
অবশিষ্ট থাকে ।” 

গ্রন্থটি রচনায় মুরে (১৪:৪5), হেনরী (7675), ত্র্যাণ্ডে (8158046), 


বাঁংল। বিজ্ঞানসাহিত্যের সচন। ২৯ 


উর (1016), এবং টারনারের (78076) বই থেকে সাহায্য নেওয় 
হয়েছে ।১০ ম্যাকের ইচ্ছে ছিল, দ্বিতীয় খণ্ডে ধাতু ও জৈব রসায়নবিজ্ঞন 
(116০9915 220 01881210 ০1১61015015) সম্বন্ধে আলোচন। করবার । একটি 
জ্যোতিবিজ্ঞান ও একটি মেকানিকৃস্‌ বই লিখবার ইচ্ছেও লেখকের ছিল। 
কিন্ত দ্বিতীয় খণ্ড কিমিয়াবি্যা এবং জ্যোতিবিজ্ঞান ও মেকানিক্স প্রকাশিত 
হয় নি। 

“কিমিয়াবিগ্ভার সার"-এ ছেদচিহ্বের ব্যবহার যথাযথ নয়। কমার 
ব্যবহার একেবারেই নেই । রচন। দুরূহ ও ছুর্বোধা প্ররুতির। ভাষা 
অনেক যায়গাতেই ইউরোপীয় উচ্চারণের ছাঁপ রয়েছে। যেমন, 
তের্মোমেতের, বারোমেতের, সোদ। ইত্যাদি । বাক্য অযথ। দীর্ঘ; তা'' ছাঁড়। 
প্রকাশভঙ্গীতে রয়েছে জড়তা । ভাষায় বিদেশী হাঁতের ছাপ সর্বত্রই রয়েছে। 
যায়গায় যায়গায় অযথ। ক্রিয়ার ব্যবহার ; যেমন, অক্সিজীন সামান্য আকাশ 
হইতে ভারী আছে” । 

এইক্ূপে উনবিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রধানতঃ ইউরোপীয় লেখকদের 
প্রচেষ্টায় বাংল। বিজ্ঞানমাহিত্যের ভিত্তি স্থাপিত হয়েছিল । 


১৭ কিমিয়াবিগ্ভার সার-৮62180০6. ৮, ৬. 


কলিকাতা স্কুল বুক সোসাইটি 


( প্রথম পর্ব : ১৮১৭--১৮৪৩ ) 


বাণ্লাম্স বিজ্ঞানালোচনার গোড়াপত্তন করলেন ইউরোপীয়ের|। 
ইউরোপীয়দের লেখ। বিভিন্ন বিজ্ঞানগ্রস্থের প্রকাশে বিশেষভাবে উদ্যোগী হলেন 
কলিকাতা স্কুল বুক সৌসাইটি। বন্ততঃ, বাংলা ভাষ। ও সাহিত্যে বিজ্ঞান গ্রস্ 
রচনার অন্যতম উদ্যোক্ত। এই প্রতিষ্ঠানটি । পাশ্চাত্য বিজ্ঞানকে বাংল। 
ভাষার মাধ্যমে এদেশে প্রচার করবার জন্যে সর্বপ্রথম কলিকাঁত। স্কুল বুক 
সোৌসাইটিই উদ্যোগী হয়। দীর্ঘকাল প্রতিষ্ঠিত থেকে এই প্রতিষ্ঠানটি বহু 
উল্লেখযোগ্য বিজ্ঞানগ্রন্থ শুপু প্রকাশই করে নি, প্রকাশিত গ্রন্থ গুলি প্রচারেরও 
ব্যবস্থা করেছিল। এই কারণেই বাংল! বিজ্ঞানসাহিত্যের উদ্ভব ও 
ক্রমবিকাশের সঙ্গে কলিকাত। স্ুল বুক সোসাইটির ইতিহাস ঘনিষ্ঠভাবে 
বিজড়িত। 


এক 

এই সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৮১৭ খুষ্টাব্ের ৮ই জুলাই তাঁরিখে। 
“স্কুল বুক পৌসাইটি? প্রতিষ্ঠার মূলে ছিলেন কাউন্টেস্‌ অব. লওডওন এবং 
ময়র1] (00991063801 1[,000900 2130 17019) | তার ইচ্ছে ছিল, 
এদেশীয় যুবকদের জন্যে এমন একটি প্রতিষ্ঠান স্থাপন করবার, যা, থেকে 
কতকগুলি প্রয়োজনীয় গ্রন্থের ইংরেজী ও বাংলা অনুবাদ প্রকীশিত হতে 
পাঁরে। এ অভিপ্রায় তিনি ব্যক্ত করেন ভারত ত্যাগের প্রাক্কীলে। এই 
প্রতিষ্ঠানে যোগ দেবার জন্যে ডাঃ কেরী ও মরি টম্সনকে ও তিনি অনুরোধ 
জানিয়েছিলেন । ডাঃ কেরী প্রস্তাবটিকে সমর্থন করলেন । এরপর প্রধানতঃ 
কেরীরই উৎসাহে ১৮১৭ খুষ্টাবের ৮ই জুলাই এক সভা আহ্বান কর। হোল। 
সেই সভীয় চব্বিশ জন সভ্য নিয়ে একটি কমিটি গঠিত হয়। কমিটির 
সভ্যদের মধ্যে আট জন ছিলেন এদেশীয় । এদেশীয় সভ্যদের মধ্যে বিশেষভাবে 
উল্লেখযোগ্য মৃত্যুঞ্জয় বিদ্যালংকার, বাঁমকমল সেন, রাধাকান্ত দেব ও 
তারিণীচরণ মিত্রের নাম । সৌসাইটির অষ্টম অধিবেশনে ( ২৪শে ফেব্রুয়ারী, 
১৮৩০ খুষ্টাব্) ছাঁরকাঁনাথ ঠাকুরকে সোসাইটির সভ্য মনোনীত করা! হয়। 


কলিকাত৷ স্কুল বুক সোসাইটি ৩১ 


দ্বারকানাথ দীর্ঘ ষোল বংসর ধরে সৌসাইটির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এ ছাড়। 
সোসাইটির কাঁজে নানাভাবে সাহায্য করেছিলেন রাঁষ্মোহন রায় ও 
গৌরমোহন পণ্তিত। এই যুগের ইউরোপীয় সভ্যদের মধ্যে ই. এইচ. ইষ্ট, 
জে. এইচ. হ্যারিংটন, ডাঃ কেরী, আবরভিন, ই এস. মণ্টে গু, ইয়েটুস্‌ ও 
পিয়ামের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । প্রথম অধিবেশনে সোসাইটির 
সভাপতি নির্বাচিত হয়েছিলেন ডব্রিউ, বি. বেইলী ডে. 3. 73891০9) | 
ইউবোপীয় সম্পাদক নিযুক্ত হলেন ক্যাপ্টেন আঁবুভিন (08917909119 [110)6) | 
১৮১৮ খুষ্টাবের জুলাই মাসে সমিতির বাৎসরিক অধিবেশনে ই. এস. মণ্টে গু 
(ঢু, 5. 701709£0) সমিতির অতিরিক্ত সম্পাদকের দায়িত্বভার গ্রহণ 
করলেন । গোড়া থেকেই সোসাইটির সঙ্গে মারকুইস্‌ অব. হেষ্টিংস-এস 
(1৬910001506 [785010£5) সংযোগ ছিল। ১৮১৯ খুষ্টাবের ২১শে 
সেপ্টেম্বর কলিকাতা টাউন হলে অন্টষ্িত স্কুল বুক সোসাইটির দিতীর় 
অধিবেশনে সভাপতি বেইলী মাঁরকুইস্‌ অব. হেষ্টিংস্কে সমিতিপ পুষ্ঠপোষক 
বলে সরকারীভাবে ঘোষণা করলেন । ১৮৩০ খুষ্টান্দে গভণব জেনারেল লঙ 
উইলিয়ম বেনটিঙ্ক এবং ১৮৩৬ খুষ্টান্ধে গভর্ণর জেনারেল লঙ অক্ল্যাণ্ড 
সোসাইটির পু্পোষক নির্বাচিত হয়েছিলেন । এ থেকেই বোবঝা। যায়, 
উচ্চতম সরকারী পদে অধিষ্ঠিত ইংরেজদের সহযোগিতা সোসাইটি লভ 
' করেছিল। 

ধর্মবিষয়ক গ্রন্থ নয়, এদেশীয় স্কুলসমূহের জন্যে জ্ঞানবিজ্ঞান-বিষয়ক শিক্ষা 
মূলক গ্রন্থ প্রকাশ কর। এবং সেই গ্রন্থ গুলি সন্তা দরে প্রচার করাই এই 
সোসাইটি প্রতিষ্ঠার মুখ্য উদ্দেন্ট ছিল। এই প্রসঙ্গে কলিকাতা স্কুল বুক 
সোসাইটির ২, ৩ ও ৪ নম্বর নিয়ম উল্লেখযোগ্য ১ 


2.711)20 002 99)2019 01 0015 ১০০1০ ০০ 0102 70162791801019, 
[01011586101 ৪100. 010০8 01 61800010905 90110015০01 ৮/01]5 
09610] 11 501)0015 2100 56101785195 01 16211115, 

3, 700080 10 10005 170 09100 01 010০ 0655161) 01 006 11050100010, 
60 00151) 16115109905 ০০০1:১--৭7 16501106101, 170৬ 2৮০1 
৮61 181 60170 06176 10681700০ 02:62010002 01) 501215 01 
[77018] 08005, 01: 00901 01 ৪ 10019] (210021)0, 10101) 


৮10)000 11070616610176 ৮7100 002 151181005 561)011702105 


৩২ বঙ্গপাহিত্যে বিজ্ঞান 


০06 80 0215020, 2095 02 ০8100119620 6০0 212191£ 00০ 
010021:50591)01105, 2100 110010109৬০ 01১০ 01021900661, 

4.701096 005 ৪6621001010 0 002 59012 0 0০ 41160060, 11 07০ 
11156 11050621006, 60 0106 00:09510108 0£ 50102016 170090915 ০0£ 
11500000101) 101: 00০ 052 016 177910৮6 90100015, 11) 00০ 
5০৬০18] 18106112595, (02061151725 ০1] 95 4£519010,) চ/1)101) 
৪1:০৭ 01 1089 10০ (211)0 11) 000০ 0109110)০65 500)০0 00 026 


70155199170 01 5016 ৬৬111198100. 


ছুই 

অল্পকালের মধ্যেই অনেকট। কলিকাতি। স্কুল বুক সোসাইটির অন্ুরূপ উদ্দেশ্য 
নিয়ে আরও কয়েকটি প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল । “কলিকাতা ডিয়োসেসান 
কমিটি (0810868. 101909581) (001017100০5 ) প্রতিষ্ঠিত হয় ১৮১৮ 
খুষ্টাব্বে। এই কমিটির উদ্দেশ্ট ছিল, এদেশে অধিক সংখ্যায় স্কুল প্রতিষ্ঠিত 
করা এবং এ স্কুলগুলোর মাধামে জনসাধারণের মধ্যে জ্ঞান বিস্তার করা। 

কলিকাতা স্কুল সোসাইটি” প্রতিষ্ঠিত হয়েছিল ১৮১৯ খুষ্টান্ে। স্কুল 
প্রতিষ্ঠ। ইত্যাদি ব্যাপারে “স্কুল বুক সৌসাইটি'কে সাহায্য করবার উদ্দেশ্টেই 
কলিকাতা স্কুল সোসাইটির স্থষ্টি। এই প্রতিষ্ঠান গড়ার মূলেও ছিলেন 
কলিকাঁত। স্কুল বুক সোসাইটির সভ্যর।। এদেশীয় স্কুলগুলির উন্নতি কর! 
এবং তাদের মাধ্যমে জ্ঞানবিজ্ঞানের প্রসার করা স্কুল সোসাইটির অন্যতম 
উদ্দেশ্য ছিল। এই সোসাইটি চেয়েছিলেন একদল জ্ঞানী শিক্ষক ও সুদক্ষ 
অন্থবাদক গড়ে তুলতে; যাঁতে ভবিষ্যতে এদেশে জ্ঞানগর্ভ শিক্ষাবিস্তানের 
কাজে তীর সহায়ক হতে পারেন। স্কুল বুক সোসাইটির মতো কলিকাতি। 
স্কুল সোসাইটির সভ্যসংখ্যাও ছিল মোট চবিবশ জন । ইউরোপীয় ষোল জন ; 
আর বাঁকী আট জন ভারতীয়। ডাঃ কেরী, উইলিয়ম ইয়েটুস্‌, ডেভিড 
হেয়ার, জেমূস্‌ গর্ডন, ফ্রান্সিন আরভিন, ই. এস. মণ্টেণ্ড প্রভৃতি এই 
সোসাইটির সভ্য ছিলেন । 

ঢাঁক। স্কুল সোসাইটি, প্রতিষ্ঠিত হয়েছিল ১৮১৮ খৃষ্টানদের ১১ই নভেম্বর | 
কলিকাতা স্কুল বুক সোসাইটির প্রকাঁশিত বই ণঢাকা৷ স্কুল সোসাইটি' ক্রয় 
করতো। “মু্রিদাবাঁদ স্কুল সোসাইটি, ১৮১৯ খুষ্টাব্ধের ১৬ই জুন প্রতিষ্ঠিত 


কলিকাতা স্কুল বুক সোসাইটি ৩৩ 


হয়েছিল। কলিকাতা স্কুল বুক সোসাইটির নিয়মকান্ুনের সঙ্গে মুশিদাবাদ 
স্কুল সোসাইটির মিল আছে। স্কুল বুক সোসাইটির মতো এই 'প্রতিষ্ঠানটিরও 
অন্যতম উদ্দেশ ছিল, এদেশে জ্ঞানগর্ভ ও শিক্ষামূলক গ্রন্থ প্রচার করা। 
স্কুল বুক সোসাইটির মতো এরাও ঠিক করলেন, ধর্মসংক্রান্ত বইয়ের ব্যাপারে 
কোনোরূপ প্রচার চালানো! হবে না। মুশিদাঁবাদ সোসাইটির অন্তর্গত 
স্কুলগুলোতে কলিকাতা স্কুল বুক সোসাইটির প্রকাঁশিত বই সর্বাগ্রে অনুমোদন 
করা হোত। 

অতএব, নিজেরা গ্রন্থ প্রকাশ না করলেও এই সোসাইটিগুলে। কলিকাতা 
স্কুল বুক সোসাইটির প্রকাশিত জ্ঞান-বিজ্ঞান বিষয়ক গ্রস্থগুলি প্রচারে সাহায্য 
করেছিল। 

কলিকাত। স্কুল বুক সোসাইটির অনুকরণে ১৮২০ খুষ্টান্বে বোশ্বাই ও 
মাদ্রাজ স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। কলিকাতা স্কুল বুক 
সোসাইটি কর্তৃক প্রকাশিত কয়েকটি বই জনপ্রিয়তা অর্জন করায় সোসাইটির 
সম্পাদক মণ্টেগু মাদ্রাজ স্কুল বুক সোসাইটির সম্পাদকের কাছে লিখেছিলেন, 
“09081000950 85660] 01:03 21০ 11) 061769166 2 9170 10 ০৪1৭ 0০ 
065112012 €০ 8০0 02155190105 06 0061 101 006 71501:28 
00201291662 0০0 ০০ 006 1000 002 8৪15 01 00০ 100৪1 0191065.১?১ 
এ থেকে মনে হয়, আঞ্চলিক ভাষায় পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞান বিষয়ক গ্রস্থ 
রচনার ক্ষেত্রে বাংলাদেশই অগ্রণী ছিল। 

লগ্নে ব্রিটিশ ইগ্ডিয়। সোসাইটি প্রতিষ্ঠিত হয় ১৮২১ খুষ্টাব্দের ২৬শে মে। 
এই সোসাইটির উদ্দেশ্য ছিল, ভাঁরতীয় জনসাধারণের জ্ঞান-বিজ্ঞানের উন্নতি 
কর। এবং কলিকাতি। স্কুল বুক সোঁসাইটির মতো জনহিতকর প্রতিষ্ঠানকে 
অর্থ, বই ইত্যাদি দিয়ে সাহাষ্য করা । পরে এই প্রতিষ্ঠান বই, যন্ত্রপাতি 
ইত্যাদি পাঠিয়ে স্কুল বুক সোসাইটিকে সাহাঁষ্য করেছিল । 


তিন 


বাংল! ভাষা! ও সাঁহিতোো বিজ্ঞান গ্রন্থ প্রকাশের স্ুত্রপাতি করলেন কলিকাতা 
স্কুল বুক সোসাইটি । বাংল! ভাষায় পাশ্চাত্য পদ্ধতিতে লেখা প্রথম অঙ্ক 


স্পস্পেপা পিপি 


১39০16055 3:07 262০: (1160 00০ 1820)--১0204)5 0০, 111, 


৩ 


৩৪ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


বই “মে-গণিত” (১৮১৭) এই সোসাইটি থেকে প্রকাশিত হয়। হার্লের 
গণিতাঙ্ক' (১৮১৯) এবং পিয়াধের ভূগোলবৃততাষ্তের (১৮১৯) প্রকাশিকও এই 
সোঁসাইটি। এ ছাড়া কলিকাতি। স্কুল বুক সোসাইটি বাঁংল। সাহিত্যে শারীর 
ও অস্ছিবিজ্ঞান, গ্রাণীবিজ্ঞন এবং জ্যোতিবিজ্ঞান বিষয়ক গ্রন্থ প্রকাশেরও 
স্থত্রপাত করলেন। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, বাংল। ভাষায় শারীর ও 
অস্থিবিজ্ঞান বিষয়ক প্রথম গ্রন্থ ফেলিকৃস্‌ কেরীর বিগ্াহারাবলী ( ১৮২০ ), 
পিয়া্মনের ভূগোল এবং জ্যোতিষ ইত্যাদি বিষয়ক কথোপকথন ( ১৮২৪ )) 
লোঁসনের পশ্বাবলী ( ১৮২৮ খুষ্টাবে গ্রস্থকারে প্রকাশিত ) এবং ইয়েটস্-এর 
জোোতিথি্য। (১৮৩৩ )। একই গ্রন্থে প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন দিক 
নিয়ে সর্বজনবোধ্য গ্রন্থ প্রকাশের প্রথম কৃতিত্ব এই সোসাইটির । এই ধরনের 
গ্রন্থ ইয়েটস্-এর পদার্থবিদ্াসার (১৮২৪ )।২ 

স্কুল বুক সোসাইটি শুধু পশ্চাত্য জ্ঞানবিজ্ঞান বিষয়ক গ্রন্থ প্রকাশিই 
করলেন না, পাশ্চাত্য বিজ্ঞানের প্রতি এদেশীয় জনসাধারণের কৌতুহল 
স্থষ্টিতেও সাহায্য করলেন। ভূগোল সম্বন্ধে প্রামীণ্য বই বের করবার 
জন্যে সোসাইটি গোঁড়া থেকেই তৎপন্ন হয়েছিলেন । ভূগোলে এদেশীয়দের 
ধার্ণ। সম্বন্ধে সোসাইটির রিপোর্টে মন্তব্য করা হয়েছিল,-.....0)০ 
10685 61১০ 001)0211) 06 0) 0509£120105 0£ 00911 00 ০9010005, 
200 5011 10015 01 006 49110, 02175 21859 $2£0০ 810 01021) 
80:0176905.” স্কুল বুক সোসাইটির রিপোর্ট থেকে জান যাঁয়, কমিটির 
সভ্য মিঃ জি, জে, গর্ডন (0. 7. 39:007.) একজন ভারতীয়কে দিযে 
একটি সংক্ষিপ্ত ভূগোল বইয়ের অনুবাদ করিয়েছিলেন । বইটিতে ইংরেজীর 
পাঁশেই বাংল অনুবাদ দেওয়া ছিল। কিন্ত গ্রন্থটি শেষ পর্যন্ত প্রকাশিত 
হয়েছিল কিনা জানা যায় না; কারণ, সোসাইটির অপর কোনে। রিপোর্টে 
গ্রস্থটির উল্লেখ নেই । 

নির্ভরযোগ্য উপাদান থেকে ভারতের বিভিন্ন প্রদেশ ও জেলার সংক্ষিপ্ত 
ভূগোল প্রকাঁশ করবার ইচ্ছেও সোসাইটির ছিল। ই, এস্‌, মণ্টেগুর ইচ্ছে 
ছিল, স্থানীয় লোকদের সংগৃহীত তথ্যের ওপর নির্ভর ক'রে একটি ভূগোল 


২ “প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন দিক" শীর্ষক অধ্যায়ে এই গ্রন্থগুলি সম্বন্ধে বিস্তারিত 
আলোচনা করা হয়েছে। 


কলিকাত। স্কুল বুক সোসাইটি ৩৫ 


বই রচনা করবার । বিভিন্ন লোকের অভিজ্ঞতাসঞ্চিত তথ্যের ওপর ভিত্তি 
ক'রে লেখা এই ভূগোল কালক্রমে একটি মূল্যবান গ্রন্থে পরিণত হবে, এ বিশ্বাস 
তার ছিল। এই উদ্দেশ্টে স্থানীয় আরুতি ও প্ররুতি, মাঁটা, হ্রদ; জলবায়ু ও 
আবহাওয়া সম্বন্ধে কতকগ্তলি প্রশ্ন তিনি উত্থাপন করেছিলেন । প্রশ্নগুলি স্কুল 
বুক সোসাইটির প্রথম বাংসপিক রিপোর্টের পরিশিষ্টে ছাঁপা হয়েছিল। 
স্থির হয়েছিল, পরে এই প্রশ্নগুলি সুবিধে ও প্রয়োজন অন্যায়ী স্থানীয় 
লোকদের কাছে পাঠান হবে। জলবায়ু ও আবহাওয়। সম্বন্ধে কয়েকটি 
প্রশ্নের নমুনা 5 


(এ. 1. 15 90111)6 015 01 10015026৪11 ০01 1906, £০1)61:98119 ? 

2, 10018001806 08০ 56295015 16509001০9]% ? 8180 1১0৬ 
015 01150151190 0৮ 159 01৬65 ? 

3,17501009050 008,001 01 1911), 20 08101000181 968501)5, 

4, £৯000095191)216 ০0122 0199964 ? 

5, ৬৬1)90 1105 215 01655916180 20 6901) 968901) 
12502001615 ; 01১61 1090012 2180 11861091002 020. 01১৫ 
০০৮5 ? 2190. 216 01995 ৮০15 ৬৪1181)16 ? 

6. 7০6 ৮7105 ৪26 ৮1090 70211090 ; 01061 0091০6, 6062005, 8170 
00196101) : 210. 05 9179 01100105621)025 69001021620 ? 

7. 10০৬5 ড/1561) 2100 11) 41086 00810)0 ; 910. 00০11 2102065 


19০1) ৬০17৮ 1290? 


এই সকল প্রশ্ন প্রচার করবার ফলে মিঃ মণ্টেগুর ভূগোল সংকলনের কাজ 
অনেকখানি এগিয়ে গেল। এই সম্বন্ধে সোসাইটির দ্বিতীয় বাৎসরিক 
রিপোর্টের পরিশিষ্টে তিনি লিখেছেন, “00081 7906 20905 2001)0]05 
118৬০ 6195020 5100 00০ 00011090101 01 0002 6য:6615152. 0061195 
[016৬ 0 02 01)0109£1:891)5 2150 50901501065 80819060 €0 01515 
০০0৮, ৫0111066017 ০816005. ৯০1)০9০91 ৪০0০৮. 9০9০1605'5 150, 


[২0০1 ) 1] 2100 09511009005 00 160016 0:0£16555" 00 5০ ৮০ 


শা পা পশিীশিীশেশিিশীিপিস 


৩ ক্যাপ্টেন আরভিনের কাছে মিঃ ই. এস. মন্টে্ড যে পত্র লিখেছিলেন তারই উদ্ধৃতি 
হোল পরিশিষ্টের এই রিপোর্টটি। 


৩৬ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


মণ্টেগ্ড এবার স্থির করলেন, প্রাপ্ত তথাগুলোর ওপর নির্ভর ক'রে সমগ্র 
বা"ল। প্রেসিডেন্পীর ভূগোল রচনার কাজে হাত দেবেন। মণ্টেগুর ধারণা 
ছিল, বিভিন্ন জেলার ভূগোল রচিত হলে ছু*দিক দিয়ে স্থবিধে। প্রথম 
স্থবিধে, জেলার ম্যাঁজিষ্ট্রেটদের । সমগ্র জেলার একটি চিত্র হাতের কাছে 
পেলে শাঁসনকার্ষের সুবিধে । দ্বিতীয় স্ববিধে, এদেশীয় জনসাধারণের শিক্ষার 
দিক দিয়ে। মিঃ মন্টে্ড এবার ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্দসীর অন্তর্গত প্রতিটি 
জেলার ভূগোল-রচনার এক পরিকল্পনা পেশ করলেন। এ পরিকল্পনায় 
তিনি জানালেন, প্রতিটি জেল।-ভূগোলে থাকবে এ জেলার মানচিত্র, নদনদী, 
জলবাষু ও আবহাঁওয়। এবং এ জেল! সম্বন্ধে অনান্য যাবতীয় জ্ঞাতব্য বিষয় । 
জেলার মানচিত্র প্রকাঁশ কর! সম্বন্ধে মিঃ মণ্টে গু কয়েকটি প্রস্তাব করেছিলেন । 
মন্টেগুর পরিকল্পনাঁয় মানচিত্রকে নিখুত ও তথ্যবহুল করবার প্রচেষ্টা ছিল। 
এ ছাঁড়। পিয়ার্ণের ভূগোলবৃত্তীন্তের মানচিত্রগ্তলে। আকবার দায়িত্ব মিঃ 
মণ্টে্চ নিয়েছিলেন । সোসাইটির তৃতীয় রিপোর্ট (১৮২০ খুঃ, ১১ই 
অক্টোবর ) থেকে জান। যাঁয়, এই কাঁজ ক্রমশঃ এগিয়ে চলছে । বাংলা ভাষায় 
মানচিত্র প্রকাশের জন্যে মিঃ মণ্টেগুর প্রচেষ্টা কিছুকালের মধ্যেই সাঁফল্যমপ্ডিত 
হয়েছিল। স্কুল বুক সোসাইটির ষষ্ঠ রিপোর্ট থেকে জান। যায়, (১৭ই 
সেপ্টেম্বর, ১৮২৫ ) বাঁংলায় রচিত পৃথিবীর মানচিত্র ছাঁপা হয়ে গেছে । এই 
হোঁল বাংল। ভাষায় রচিত প্রথম মানচিত্র । এই মানচিত্রের জন্যে সোসাইটির 
ষষ্ট অধিবেশনে সভ্যরা মণ্টেগুর প্রতি কৃতজ্ঞত। নিবেদন করেছিলেন । এই 
মানচিত্রের নকল পিয়ার্ন ও পিয়ার্নের ভূগোলে আছে । ছোটদের দিয়ে 
শিক্ষামূলক বই (0750:9০0৬০ 0০০5৮০০%) নকল করিয়ে কলিকাতা স্কুল 
বুক সোসাইটি এদেশে পাশ্চাত্য বিজ্ঞান প্রচারে উদ্যোগী হলেন। এ ব্যাপারে 
সোসাইটি শ্রীরামপুরের মিশনারীদের অন্থকরণ করেছিলেন । শ্রীরামপুরের 
মিশনাঁরীর। শ্রীরামপুরের আশেপাশের স্কুলগুলিতে ছাত্রদের দিয়ে বিজ্ঞান- 
বিষয়ক বই নকল করিয়ে জ্ঞানের উন্নতিবিধানের চেষ্টা করেছিলেন। সেই 
সব বইয়ের মুদ্রিত শিক্ষণীয় বিষয়বস্ত ছাত্রর! বারবার যাতে নকল করতে 
পারে, সে উদ্দেশ্তটে বিজ্ঞানবিষয়ক প্রসঙ্গগুলোর পাশেই শুন্য যায়গা রাখ! 
হোত। কলিকাতা স্কুল বুক সৌসাঁইটি এই ধরনের বই প্রচারে উদ্যোগী 
হলেন। মিঃ পিয়ার্ন রেভাঃ আস্টেস্‌ কেরীর ২০৬. 058০2 08265) 
সহায়তায় ধারাবাহিকভাবে এই ধরনের বই লিখবার মনস্থ করলেন। স্থির 


কলিকাতা স্কুল বুক সোসাইটি ৩৭ 


হোল, ভূগোলবৃত্তাস্ত আঠার থেকে কুড়িটি কপি-বইয়ের আকারে প্রতি মাসে 
ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। প্রতিটি কপি-বইয়ের পৃষ্ঠাসংখ্য! হবে 
চব্বিশ । প্রথমে এসিয়ার ভূগোল নিয়ে আলোচন। নুরু হয়েছিল। আলোচনার 
পাশে রুলটান। শৃন্ত স্থান রাখা হোত বইয়ের বিষয়বস্ত নকল করবার জন্যে । 
এই শিক্ষামূলক কপি-বইয়ের প্রতিটি পাঠের প্রথমেই মূল বক্তবা একটি 
বাক্যের মাধ্যমে অতি সংক্ষেপে প্রকাশ করা হোত। এই মূল বক্তবা বড় 
হরফে লেখ থাকতো । তারপর এই বক্তব্যকে উদাহরণ সহকারে ব্যাখ্য। 
করা হোতি। এই ব্যাখ্যা ছোট হরফে লেখা । এরপর বক্তবা বিষয়বস্ব প্রশ্ন 
ও উত্তরের মাঁধামে বর্ণনা ক'রে প্রতি পাঠের শেষে কঠিন শব্দগুলোর অর্থ 
দেওয়! হোতি। শিক্ষামূলক এই বইগুলো! ছাপবার সময় তৎকালীন বৈজ্ঞানিক 
চিন্তাধারার সঙ্গে সঙ্গতি রাখবার চেষ্টা কর]| হয়েছিল। এই দ্দিকে নজর 
বেখেই ভূগোঁলবৃত্তান্তে পৃথিবীকে চাঁর ভাগে ভাগ ন। ক'রে ভাগ কর। 
হয়েছিল ছয় ভাগে। স্কুল বুক সোসাইটির তৃতীয় রিপোর্ট থেকে জান। যায়, 
পিয়ার্সের ভূগোলবৃত্তান্তের প্রথম চার ভাগ শিক্ষামূলক কপি-বইয়ের আকারে 
বেরিয়েছিল ।ঃ 

রামমোহন রায়ের ভূগোল (জ্যাগ্রাহী ) কলিকাতা স্কুল বুক সোসাইটি 
কত্তৃক গ্রকাঁশিত হয়েছিল বলে মনে হয়। সোসাইটির তৃতীয় রিপোর্ট (১১ই 
সেপ্টেম্বর, ১৮২০ ) থেকে জানা। যাঁয়, ইংরেজী ও বাংলায় রামমোহন বাঁয়ের 
ভূগোল রচনার কাঁজ শেষ হয়ে গেছে এবং বইটির পাঁগুলিপি ছাঁপাবার উদ্দেশ্তে 
সোসাইটির কাছে পেশ কর! হয়েছে। কিন্তু সোসাইটির পরবর্তী রিপোর্টগুলির 
কৌনোটিতেই রামমোহন রায়ের ভূগোলের আঁর কোন উল্লেখ নেই। 

এ ছাড়া বেকনের কতকগুলে। বিজ্ঞানগ্রস্থ অনুবাদের ব্যাপারে মণ্টে গুর 
সম্মতি ছিল।* কিস্তু এই পরিকল্পনা শেষ পর্যন্ত কার্করী হয় নি। 


৪ 2০,1, 71)2 88100 00703106150 2৩ ৪. 0181)০0, 
০.2. ঠা হুট] 178010 06 606 তোতা 88০৫ 10 060£19015, 
0.3, 12029000010 00 0১2 06০09418015 ০0৫ 4১818. 
০, 4. 17009080002 00 086 36098180195 0£ 77100095681) 10) ও 
52001091501 165 10180010. 
« সোসাইটির তৃতীয় রিপোর্টে প্রকাশিত মণ্টেগুর আবেদনে আছে, €40550015 11, 6, 


48 ) [60085 06617 508£65060. 0 105 199 & £10761)0) (1096 & 0:815518001) 01 8003 


৩৮ বঙ্গসাহিত্যে বিজ্ঞনি 


পুরস্কার দেবার উপযোগী কতকগুলি শিক্ষামূলক বই' বাংলাভাষায় রচনার 
পরিকল্পনা কমিটির তরফ থেকে কর হয়েছিল।* এই প্রাইজ-বইগুলি কি 
ধরনের হবে সে সম্পর্কে সোসাইাটর সম্পাদক কলিকাতার বিভিন্ন শিক্ষা- 
প্রতিষ্ঠানের কাছে যে বিজ্ঞপ্তি পাঠিয়েছিলেন (২৮শে সেপ্টেম্বর, ১৮২৭ 
খৃষ্টাব ) তা'তে অপরাপর প্রসঙ্গের সঙ্গে গাছপালা, জীবজন্ত, পাঁখী ও 
পোঁক।-মাঁকড় নিয়ে গ্রন্থরচনার পরিকল্পনাও ছিল। এই প্রস্তাবকে সমর্থন 
ক'রে বাপ্টিষ্ট ফিমেল স্কুল সোসাইটির সভাপতি বেভাঃ জি, পিয়র্সি 
লিখেছিলেন,-.*ত 21. 5010519617 13800018] 30161)06 89 1)161)15 
০৪100198660 00 1:9152. 61611: 01781906510 920. 00100161017.” কলিক।তা 
স্কুল সোসাইটির সম্পাদক ডেভিড হেয়ারও এই পরিকল্পনীকে সমর্থন 
করেছিলেন । অল্পদিনের মধো সোসাইটির উদ্যোগে বিজ্ঞানবিষয়ক প্রাইজ- 
বই প্রকাশিত হোঁল। লোসনের £১1108] 108181) বা পশ্বীবলীর ছয়টি 
সংখা। একত্র ক'রে প্রকাঁশ কর। হোলি, যাতে ছবিগুলি সহ গ্রস্থটি একটি 
উৎরুষ্ট প্রাইজ-বই বলে বিবেচিত হতে পারে। 

স্কুল বুক সোসাইটি শ্রীরামপুর থেকে প্রকাশিত কোনে! কোনো গ্রন্থও 
যথাঁষথ প্রচারের ব্যবস্থা! করেছিল। শ্রীরামপুর থেকে প্রকাশিত দিগৃদর্শন 
পত্রিকা সোসাইটি নিয়মিতভাবে ক্রয় করতো । এ ছাঁড়। শ্রীরামপুর 
মিশনাঁরীদের ছ্বার প্রকাশিত জন ক্লার্ক মাশম্যানের গোঁলাধাঁয় নামক 
বইটিরও কয়েক শত কপি সোসাইটি ক্রয় করেছিল । 

স্কুল বুক সোসাইটির কল্যাণে অল্পদিনের মধ্যেই বাংল! ভাষায় বিজ্ঞান- 
চর্চার উন্নতি হয়েছিল। পসোঁসাইটির তৃতীয় রিপোর্টে (১১ই অক্টোবর, 
১৮২০ খৃষ্টাব্দ) ১৮ জন ত্রা্ষণ ও ১১ জন কায়স্থের সই কর একটি বিবৃতির যে 
প্রতিলিপি ছাঁপাঁন হয়েছে, তাঁ'তে এর স্বীকৃতি রয়েছে । বিবৃতির শেষাংশ 
নিয়রূপ £-_ 


0£ 10:90. 880০01১18 ৬0105 (83 1719 1০৬7810) 00269120100) &. ৪6০. ) 10107 0858 ৮০০ 
€0০ £:001705/0210 0£ 09001) 06 0) 90161702 ০9101590650 112 17512618150 ৬০৪1৭ 
01665 0050 17661656106 1086667 10৫ 091105605 ) 870] 8১০91৭ ৮৪ £1৪ 1£ 
20 101605 0:0900510101 ( ৮2610 10 00105 £07:৮810 ), 0: 809 51021192 0176, 
80010 17666 006 50016075 80:0080017 8120. 27000028£610061202 

৬ (58158605 9০1১0০] 3০9০9 50০19570 ০০: (500 09:00, 1828)--৮, 4, 


কলিকাতা স্কুল বুক সোসাইটি ৩৯ 


“এইক্ষণে লৌকনিকরাশেষ হিতাথি শ্রীযুক্ত ইংলণীয় ও বাঙ্গালি 
লোক কর্তৃক বঙ্গ দেশন্ত দৃস্থ বাঁলকেরদিগের জ্ঞানোদয়ার্থে অন্থুগ্রহ 
প্রকাশ পূর্বক জনমনোমহান্ধকাঁর নিকরোৎ্সারণ কারণাখণ্ড 
প্রতাঁপান্বিত মার্তগু প্রতিবিষ্ব স্কুল বুক সোসাইটি নামক এক 
সমাঁজোচিত হইয়াছেন তাহার প্রথরতর করনিকরস্বরূপ যে ভূগোঁল- 
বৃত্তান্ত ও দিগ্র্শন ও অভিধান ইতাদি নানাবিধ মহোঁপকার জনক 
শুক্গ পুস্তক তদ্বারা লোঁকসমূহের অজ্ঞানীন্বকার নষ্ট হইয়া ক্রমে ২ 
জ্ঞানোদয়ের উপক্রম হইতেছে অতএব বঙ্গদেশস্থ লোকের স্কুল বুক 
সোসাইটির উপকার বাঁর ২ স্বীকার করিয়। প্রার্থনা করিতেছেন 
যে স্কুল বুক সোসাইটি এইরূপে আমীরদিগের জ্ঞান প্রদান করুন |”? 


এই সময়ে (১৮১৯-১৮২০ ) স্কুল বুক সোসাইটির প্রকাশিত বইগুলোর 
চাহিদ। খুব বেড়ে গিয়েছিল।” কিন্তু এদেশীয় জনগণের মধ্যে বিজ্ঞান গ্রন্থ 
রচনায় তখনও কোনো সাড়। পড়ে নি। অষ্টম অধিবেশনে (২৪শে 
ফেব্রুয়ারী, ১৮৩০ খৃষ্টাব্দ ) স্যার ই, রিয়ান সোসাইটির সঙ্গে জনসাধারণের 
সহযোগিতার অভাবের কথ। উল্লেখ ক'রে ছুঃখ প্রকাশ করেছিলেন । 
এদেশীয় জনসাধারণের আঁথিক সাহাধ্য থেকেও সোসাইটি বঞ্চিত হচ্ছিল। 
অবশ্য গভর্ণমেণ্টের কাছ থেকে আঁথিক সহযোগিত। সোসাইটি পেয়েছিল । 
১৮২১ খৃষ্টাব্দে কমিটি গভর্ণমেণ্টের নিকট আথিক সাহাঁযোর জন্যে আবেদন 
করলে গভর্ণমেণ্ট তা" মঞ্জুর করেন। এ ছাঁড়। গভর্ণমেণ্ট তখন এদেশে 
ইউরোপীয় বিজ্ঞান প্রচারের জন্যেও সচেষ্ট হয়েছিলেন |» 

দেশীয় ভাষায় লেখ। জ্ঞানবিজ্ঞান বিষয়ক গ্রন্থাদিকে কেন্দ্র ক'রে ইংরেজী 
ভাষাকে এদেশে জনপ্রিয় করবার পরিকল্পন।৷ সোসাইটির ছিল। ১৮৩৪ 


৭ 9০০16055310 2০০০1৮১০০০1 ০. 1, 5. 50. 

৮ মাদ্রাজ স্কুল বুক মোসাইটির সম্পাদকের কাছে ই, এস, মন্টেগড লিখেছিলেন, 
“৬৬০03 0৮ 4£১1161008600 52৫ 0০ 61600621501 180£08853, 161) 
০9০৪1811655, 179৮০ 1853 ৪. 19010 ৪0 1:2£09191 061091)0. 8০০18 
০2 03609619015 8:65 17) £58.0 1500580 1£ 51000162120 588৪5 0 8015 5" 
€(5০০16055 30৭. 1২০০০:০--4১০০50018 ০, [11], 2. 62), 

৯ 5০9০4605850) 250০0: (5696 * 1823)--406617915 525, 


৪০ বঙ্গাহিত্যে বিজ্ঞান 


ৃষ্টান্বের ২১শে মার্চ তারিখে এশিয়াটিক সোসাইটির ঘরে অনুষ্টিত কমিটির 
দশম অধিবেশনে মিঃ মেকেন্ত্রী বলেছিলেন, “[6 আ৪$ 5 011 10) 
07০ 10681 ৫181609, ০0105651708 60০ 61617617001 770100681 
10705719086, 0786 1176 1020 ৬৪85 08৮০৫ ৫01 0)০ 11000000001 
0৫6 001: 18080966, 11606190016 2170 5০1০00৫.৮ কমিটি এবার ইংরেজী 
ভাষার ওপর জোর দিলেন। স্থির হোঁল, ইংরেজী যখন কিছু সংখ্যক 
লোক রপ্ধ ক'রে নেবে তখন আবার আঞ্চলিক ভাষার মাধ্যমে জ্ঞানবিজ্ঞান 
বিষয়ক বই রচন| করা হবে। অবশ্ঠ ইংরেজীর প্রতি জনসাধারণের 
আকর্ষণ স্যষ্টি কর! হবে অন্নুবাঁদিত বিজ্ঞানগ্রন্থ গুলিকে কেন্দ্রক'রে। সোসাইটির 
এই পরিকল্পন। কিছুটা! সাফল্য লাভ করেছিল। দ্বাদশ রিপোর্ট ( ১৩ই 
জুন, ১৮৪০ খুষ্টা) থেকে জান। যাঁয়, বাংল! বইয়ের চাহিদা ক্রমশঃ 
কমছে, আর ইংরেজীর চাহিদ। বাড়ছে। কিন্তু ইংরেজী ভাষাকে জনপ্রিয় 
করতে গিয়ে আঞ্চলিক ভাষায় নতুন নতুন গ্রন্থ প্রকাশের কাঁজে কিছুদিন 
ভাট| পড়ল। সোসাইটি নতুন গ্রশ্থ প্রকাশ না ক'রে একই গ্রস্থ বার বার 
প্রকাশ করতে লাগলেন । 


সাময়িক-পত্র £ দিগদর্শন থেকে বিষ্ভাদর্শন 


কলিকাতা স্কুল বুক সোসাইটি প্রমুখ প্রতিষ্ঠানের উদ্ভোগে যখন বাংল! 
ভাষায় বিজ্ঞানগ্রস্থ প্রকাশিত হতে লাগল, তখন কোনে। কোনো বাংলা 
সাময়িক-পত্রেও বিজ্ঞানীলোচন। প্রকাশিত হতে দেখা গেল। বস্তৃতঃ, বঙ্গ 
সাহিত্যে বিজ্ঞান বিষয়ক আলোচনার ক্রমবিকাশের পথে সাময়িক-পত্রের 
উল্লেখযোগ্য অবদান রয়েছে । এক একটি যুগে বিভিন্ন সাময়িক-পত্রে এমন 
অনেক মূল্যবান বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে, পুস্তকাঁকারে প্রকাশিত 
হবার স্থযোগ যাদের কোনোদিনই ঘটে নি; অথচ বাংল। বিজ্ঞান-সাহিতোর 
পরিপুষ্টি ও ক্রমবিকাশের পথে এদের অবদান উপেক্ষণীয় নয়। বিভিন্ন 
যুগে এক একটি সাময়িক-পত্র ভাষায় ও ভাবে, দৃষ্টিভঙ্গী ও রচনাভঙ্গীতে 
এমন এক একটি বৈশিষ্ট্যের পরিচয় দিয়েছে যা” বিজ্ঞান-সাহিত্যের গতি ও 
প্রকৃতির নিয়ন্ত্রণে সহায়তা করেছে অনেকখানি । এদিক থেকে বিচাঁর করলে, 
বাংল! বিজ্ঞান-সাহিত্যের আলোচন। প্রসঙ্গে সাঁময়িক-পত্রকে বাদ দেওয়। 
বোধ হয় কোনোমতেই চলে ন1। 

বাংল! বিজ্ঞ।ন-সাহিত্যের ছুটি ধার! । গ্রন্থকে কেন্দ্র ক'রে একটি ধার]। 
অপর ধারাটি সাময়িক-পত্রকে কেন্দ্র করে। ছু”টি ধারাঁরই উদ্ভব একট 
যুগে । বাংলা ভাষায় পাশ্চাত্য পদ্ধতিতে লেখ। প্রথম পুর্ণীঙ্গ বিজ্ঞান গ্রন্থ 
ফেলিক্‌স্‌ কেরীর বিদ্যাহারাঁবলী ১৮১৯ খুষ্টাব্ধের ১লা অক্টোবর প্রথম 
প্রকাশিত হয়। আর বাংলায় মুদ্রিত প্রথম সাঁময়িক-পত্র দিগর্শনের প্রথম 
স'থ্য। প্রকাশিত হয় ১৮১৮ খুষ্টাঝের এপ্রিল মাসে । 


এক 

দিগর্শন পত্রিকায় পদার্থবিদ্যা, ভূগোল ও ভূবিগ্যণ, জ্যোতিবিষ্য। এবং 
জীব ও রসায়নবিদ্য। বিষয়ক রচন। প্রকাশিত হোতি। এই প্রসঙ্গে এই 
পত্রিকার সপ্তম সংখ্যায় (অক্টোবর, ১৮১৮ খুঃ) বল! হয়েছিল, “যেমত এই 
পুস্তকের নাম সেই মত তাহার বিবরণ বর্ণনের জন্যে তাহার নানা বিষয় ও 
বক্তব্য যদি আকাশ পৃথিবী জল এই তিন লোকবাসিরদের বিবরণ ন। কহি, 
তবে ইহার দিগর্শন নাম ব্যাহত হয়...” দিগর্শন পত্রিকায় প্রকাশিত 
বিজ্ঞান-বিষয়ক আলোচনাগুলে। উচ্চাঙ্গের নয় । এমন কি এদের বৈজ্ঞানিক 


৪২ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


প্রবন্ধ ও বল! যায় ন|। কিন্ত বাঁলাঁয় মুদ্রিত এই প্রথম সাঁময়িক-পত্রেই 
বাংলাভাষ| ও সাহিত্যে প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে আলোচনার 
স্ত্রপাত হয়েছিল। বাংল! বিজ্ঞান-সাঁহিত্যে দিগর্শনের সবচেয়ে বড় অবদাঁন 
এখানেই । পদার্থবিজ্ঞান এবং ভূগোঁল-বিষয়ক রচনা দিগর্শন পত্রিকার 
প্রথম সংখ্যাতেই প্রকাশিত হয়েছিল। ১ম সংখ্যায় প্রকাশিত চুম্বক পাথর 
ও কম্পাঁস সম্পর্কে আলোচনাঁটির ভাঁষ ছুর্বোধ্য প্রকৃতির । তবে এখানে 
বৈজ্ঞানিক তথ্যের সমাবেশ ঘটেছে । যেমন, 


“অনুমান হয় পাঁচ শত বংসর গত হইল চুক পাথরের গুণ প্রথম 
জানা গেল তাঁহার গুণ এই যে তাহাকে কোন লৌহে ঘধিলে 
সে লৌহের স্বষ্ট দিগ্‌ সর্বাদ। উত্তর কেন্দ্রে অর্থাৎ উত্তরভাঁগে থাকে 
সেই লৌহ কোঁম্পীসের মধ্যে দলে সেই কোম্পাসের দ্বারা কোন 
ব্যক্তি ভূমির উপরে কিন্বা! সমুদ্রের উপরে থাঁকিলে পৃথিবীর সকল 
দিগ্‌ জানিতে পারে। কোম্পীসের গঠন এই মত কাগজের 
উপরে মগুলারুতি করিয়া বত্রিশ সমানাংশ করিয়! চতুদ্দিগে সকল 
দিগ্‌ ও বিদিগ্‌ ও উপদ্দিগ্‌ লেখা থাঁকে সেই কাগজের মধ্যস্থানে 
প্রেকের ন্যায় ক্ষুদ্র লৌহ বদ্ধ থাকে তাহার মন্তকের উপরে একটা! 
সুই বাখ। যাঁয় সে বদ্ধ অথচ চতুন্দিগে ঘোরে এবং তাহাঁর এক 
দিগে চুম্বক পাঁথর ঘষা যায় সে কোম্পাস কোন দ্দিগে রাখিলে 
সেস্থই ঘুরিয়৷ উত্তর দিগে মুখ করিয়া সর্বদ1 থাকে তাহাতে 
অনায়াসে পৃথিবীর চতুদ্দিগ্‌ জানা যাঁয়।” 


নবম সংখ্যায় (ডিসেম্বর, ১৮১৮ খুঃ ) প্রকাশিত চুম্বক সম্বন্ধে আলোচনাটি 
আরও বেশী তথ্যপূর্ণ। এখানে চুষ্বকের গুণ, প্রকৃতি ও চুম্বক ব্যবহারের 
ইতিহাস সংক্ষেপে বর্ণনা করা হয়েছে । দিগর্শন পত্রিকায় পদার্থবিজ্ঞান- 
বিষয়ক কয়েকটি আলোচনা কথোপকথনের মাধ্যমে বণিত। এই প্রসঙ্গে 
চতুর্থ সংখ্যায় (জুলাই, ১৮১৮ থৃঃ ) “পৃথিবীর আকর্ষণের বিবরণ”, ষষ্ট সংখ্যায় 
( সেপ্টেম্বর, ১৮১৮ খুঃ) “পদার্থের অসংখ্যভাগ বিষয়ে” এবং সপ্তম সংখ্যায় 
( অক্টোবর, ১৮১৮ খৃঃ ) “প্রতিধ্বনি বিষয়ে” আলোচনা সবিশেষ উল্লেখযোগ্য । 
প্রথমৌক্ত রচনায় মাধ্যাকর্ষণের কথা প্রাঞ্জল ভাষায় সর্বসাধারণের উপষোগী 
ক'রে বোঝান হয়েছে । কথোপকথনের শেষাংশ উদ্ধৃত করা হোল-_ 


সাময়িক-পত্র £ দিগর্শন থেকে বিদ্যাদর্শন ৪৩ 


কালিদাস। পৃথিবী ছাঁড়া যে বস্ত আছে তাহাঁরা যদি আপনি চলিতে না 
পারে তবে পৃথিবীর উপরে পতনের কারণ এই পৃথিবী তাহাকে 
টানিয়। লয়। 

গোঁপাল। কিন্তু পৃথিবীতো। অজীবন সে কিরূপে টানিতে পারে । 

কালিদাস। নিউটন অনেকক্ষণ ভাঁবিয়। এই স্থির করিলেন সকল পদার্থের 
এই স্বভাব স্থির আছে যে সকল বস্ত ছোট বড় অনুসারে 
পরস্পর আকধিত হয়। এই পৃথিবী অতিশয় বড় এক বস্তু 
তাহার নিকটে এমত বড় আর কোঁন বস্ত নাই অতএব 
পৃথবী চতুদ্দিকস্থ ছোট ২ বস্তকে আপন অভিমুখে আকর্ষণ 
করে। যখন পৃথিবী হইতে কোন বস্ত উঠান যায় তাহাকে 
আকর্ষণের বিপরীতে উঠাইতে হয় এই কারণ উঠাইতে ভাবি 
বোধ হয়। সে বস্ত ষদি অতি বৃহৎ হয় তবে পৃথিবীর আকর্ষণে 
অধিকত্ব প্রযুক্ত অধিক ভার বোধ হয়। 


পদার্থের অসংখ্যভাঁগ বিষয়ে আলোচনাটি বিস্তারিত । প্রতিধ্বনি সম্পর্কে 
আলোচনাটিও তথ্যপূর্ণ। এতে প্রতিদ্বনি কিভাঁবে উৎপন্ন হয়, কোথায় 
এবং কিভাবে শোন। যাঁয়, তা” নিয়ে কথোপকথনের মাধামে আলোচন। কর। 
হয়েছে। আলোচনার ভাষ। দুরূহ প্ররুতির। পরবতীকাঁলের কয়েকটি 
উল্লেখযোগ্য বিজ্ঞানগ্রস্থে কথোপকথনের মাধ্যমে বক্তব্য বিষয় বোঝান 
হয়েছিল। এই প্রসঙ্গে ইয়েটস্-এর পদীর্ঘবিগ্াসার (১৮২৫), জ্যোতিথিষ্। 
(১৮৩৩) ইত্যাদি গ্রস্থের নাম উল্লেখযোগ্য । দ্রিগর্শন পত্রিকার কোনে। 
কোনো রচনায় বৈজ্ঞানিক দৃরদৃষ্টির পরিচয় পাওয়া! যায়। “বেলুনে সাদ্লার 
সাহেবের আকাশ গমন” ( ১ম সংখ্যা, এপ্রিল, ১৮১৮ খৃঃ ) শীর্ষক নিবন্ধটি এই 
প্রসঙ্গে উল্লেখযোগ্য । এখানে লেখক বেলুনের দিকপরিবর্তন সম্বন্ধে যে কথ। 
বলেছেন, তা" উড়োজাহাজের আবিষ্র্তাদেরগ ভাবিয়ে তুলেছিল। চতুর্দশ 
সংখ্যায় (ফেব্রুয়ারী, ১৮২০) বেলুন সম্বন্ধে আর একটি নিবন্ধ প্রকাশিত 
হয়েছিল। আলোচনাঁটি উচ্চাঙ্গের নয়; তবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গীর পরিচয় 
এখানেও স্ম্প্ট । দিগ্রর্শন পত্রিকায় প্রকাশিত কোনো কোনে। আলোচন। 
ইতিহাঁস-ঘেঁষা। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, ২য় সংখ্যার ( মে, ১৮১৮ খুঃ) 
“বাম্পের দ্বারা নৌকা চালানর বিষয়ে” নামক রচনাটি । আলোচ্য বিষয়বস্ধ 


৪৪ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


এখানে ঠ্ীমার। পদার্থবিজ্ঞানের সঙ্গে সংশ্লিষ্ট আবহাওয়া-বিজ্ঞানের কোনে 
কোনো প্রসঙ্গ নিয়ে আলোচন। দিগর্শন পত্রিকায় রয়েছে । যেমন, ষষ্ঠ সংখ্যায় 
( সেপ্টেম্বর, ১৮১৮ খুং) “বিদ্যুৎ ও বজ বিষয়ে” শীর্ষক রচনাটি। এখানে 
আলোচন। উদাহরণ সহযোগে করার ফলে বক্তব্য বিষয়ের ছুরূহতা৷ কিছুটা 
লাঘব হয়েছে। চতুর্দশ সংখ্যায় (ফেব্রুয়ারী, ১৮২ খুঃ) প্রকাশিত মেঘ 
সম্পর্কে আলোচিনাটি সারগর্ভ। 

দিগর্শনে প্রকাশিত ভূবিষ্ঠ। ও ভূগোলবিজ্ঞান বিষয়ক আলোচনার মধ্যে 
উল্লেখযোগ্য, প্রথম সংখ্যায় “পৃথিবীর বিভাগের কথা”, “বিস্বিয়স পর্বত 
বিষয়ে”, ২য় সখখ্যায় (মে, ১৮১৮ খুঃ) “ভারতবর্ষের স্বাভাবিক বৃক্ষ” এবং 
নবম সংখ্যায় (ডিসেম্বর, ১৮১৮ খুঃ) “ইংলগ্ডে কয়লার আঁকর” শীর্ষক 
রচন।। প্রথম সংখ্যার বিস্থভিয়স পর্বত সম্বন্ধে আলোচনাটি তথ্যপূর্ণ ; তবে 
অত্যন্ত সংক্ষিপ্ত । “ভারতবর্ষের স্বাভাবিক বৃক্ষ” নামক রচনাটির মূল আলোচ্য 
বিষয় বাণিজ্যিক ভূগোল । তবে “ইংলণ্ডে কয়লার আকর” নামক রচন।টিতে 
ভৃবিষ্ঠা-বিষয়ক তথ্যাদি কিছু কিছু রয়েছে। নবম সংখ্যায় “পোলগ্ডে লবণের 
আকর” শীর্ষক রচনাটির ভাষ! ছুর্বোধ্য প্রক্কৃতির হলেও খনির অভ্যন্তরে 
দৃশ্য নিখু'তভাবে ফুটিয়ে তোলার চেষ্টা এখানে রয়েছে । যেমন £ 


“সেইখানে পঁহুছিবামীত্র এমত এক স্ুদর্শনীয় পূর্বব অদৃষ্ট স্থান 
তাহার দৃষ্টিতে আইসে যে তাহার মনে চমৎকার লাগে, ও সে 
সেখানে একটি বৃহৎ মাঠ দেখে ও তাহার মধ্যে এক পাঁতালীয় 
নগর ও তন্মধ্যে ঘর ও গাড়ী ও রাজপথ প্রভৃতি সকল বড় এক 
লবণের পর্ধবতের মধ্যে খনিত ও স্ফটিকের মত দেদীপ্যমান যে ২ 
প্রদীপ সাধারণ উপকারের নিমিত্ত সর্বদ| জলন্ত থাকে তাহার 
আলোক সেই স্থানের লবণের খিলানের স্তান্তের উপর পড়িলে ইন্ত্র- 
ধন্ছকের মত সহশ্র ২ বর্ণ হয়, এবং মণির মত ও জাজলামান হয়; 
এমত শোৌভার এরশ্বর্য হয় যে পৃথিবীর উপরে কোন স্থানে এমত 
দর্শন হয় না।” 


দিগর্শন পত্রিকায় প্রকাশিত প্রাণীবিজ্ঞান-বিষয়ক রচনাগুলি একেবারেই 
প্রাথমিক প্রকৃতির । এ সকল রচনায় বৈজ্ঞানিক তথ্যেরও একান্ত অভাব । 
ছু* এক যায়গায় আলোচ্য জীবের শুধুমাত্র প্রকৃতি বর্ণনা ক'রে নিবন্ধ সমাপ্ত 


সাময়িক-পত্র £ দিগর্শন থেকে বিগ্যাদর্শন ৪৫ 


কর! হয়েছে । এই প্রসঙ্গে তৃতীয় সংখ্যায় ( জুন, ১৮১৮ খৃঃ) “হন্তির বিবরণ” 
এবং সপ্তম সংখ্যায় ( অক্টোবর, ১৮১৮ খুঃ) “বীবর পশুর বিষয়ে” আলোচনা 
উল্লেখষোগা । দশম সংখ্যার (জানুয়ারী ১৮১৯ খৃঃ) “মকর মংন্তের বিবরণ” 
শীর্ষক রচনাটিও প্রাথমিক প্রকৃতির | 

জ্যোতিবিজ্ঞান ও রসায়নবিজ্ঞান-বিষয়ক আলোচনা দিগ্র্শনে কদাচিৎ 
প্রকাশিত হোত । ষষ্ঠ সংখ্যায় (সেপ্টেম্বর, ১৮১৮ খুঃ ) “তারা? সম্বন্ধে 
আলোচনাঁটি অত্যন্ত সংক্ষিপ্ত । রসায়নবিজ্ঞান-বিষয়ক নিবন্ধ কেবলমাত্র অষ্টম 
সংখ্যায় (নবেম্বর, ১৮১৮ খৃঃ) পাওয়া যায়। এই সংখ্যায় প্রকাশিত ধাতু 
সন্বন্ধীয় আলোচনাঁটি বিস্তারিত। এখানে ধাতু কি তা" বুঝিয়ে প্লাটিনাম, 
সোনা, ব্ূপা, পারদ, তাঁম। ইত্যাদি ধাতু সম্পর্কে আলোচন। করা হয়েছে । 
রচনাটি নীরস। এতে বিভিন্ন ধাতুর বর্ণ, আপেক্ষিক গুরুত্ব ও প্রধান ধর্মগুলি 
সংক্ষেপে বর্ণন| করা হয়েছে । 

এইরূপে প্রথম বাংল। সাঁময়িক-পত্র দিগ্র্শনে প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন 
দিক নিযে আলোচনার স্ুত্রপাত হোল। আলোচনীগুলি উচ্চাঙ্গের ন। হলেও 
তৎকালীন বাংলা সংবাদপত্র “সমাচার দর্পণে”র তুলনায় উংকুষ্ঠতর | 


ছ্‌ই 


প্রাণীবিজ্ঞানকে সহজ 'ও সরস ক'রে সর্বসাধারণের কাছে প্রচারে সর্বপ্রথম 
উদ্যোগী হলেন কলিকাতা স্কুল বুক সোসাইটি । সোসাইটি কর্তৃক প্রকাশিত 
“পশ্বীবলী” নামক গ্রন্থটির বিভিন্ন সংখ্যা মাসিক-গ্রস্থ হিসাবে প্রকাশিত 
হয়েছিল। জন লোসন বিভিন্ন ইংরেজী গ্রন্থ থেকে পশ্বাবলীর বিষয়বস্ত 
সংকলন করেছিলেন। সংকলিত বিষয়বস্ত বাংলায় অন্নবাদ করেছিলেন 
ডবলিউ, এইচ, পিয়ার্। ছয়টি সংখ্য। প্রকাশিত হবার পর লসনের মৃত্যুতে 
পশ্বীবলীর প্রকাশ বন্ধ হয়ে যায়।১ প্রথম ছয়টি সংখ্যায় সিংহ, ভল্লুক, হাতী, 
গগ্ডার ও হিপোপটেমাস্‌, বাঘ এবং বিড়াল নিয়ে আলোচনা কর! হয়েছিল । 
আলোচনাগুলিতে বৈজ্ঞানিক তথ্য তত নেই, যত রয়েছে গল্পরস। প্রায় 
সর্বত্রই উপাখ্যাঁনকে কেন্দ্র ক'রে আলোচ্য জীবের প্রকৃতি বর্ণনা করা 
হয়েছে। অনেকক্ষেত্রেই সত্যঘটনামূলক কাহিনী বর্ণনা ক'রে বিষয়বস্ত 


১৪০০1০৫৪700 2৩০০:৮৮, ক, 


৪৬ বঙ্গসাহিত্ে বিজ্ঞান 


আকর্ষণীয় করবার চেষ্ট! দেখা যাঁয়। কয়েকটি কাহিনী বেশ কৌতুহলোদ্দীপক 
ও চিত্তাকর্কক। কোথাও বা নীতিকথামূলক উপাখ্যানের বর্ণনা ক'রে সোজা- 
ক্লজি উপদেশ দেওয়া হয়েছে । বস্ততঃ, রচনাগুলিতে বৈজ্ঞানিক তথ্যের 
একান্ত অভাঁব। তবে প্রতিটি আলোচনারই বৈশিষ্ট্য, প্রাঞ্ল ভাষা ও স্বচ্ছ 
প্রকাশভঙ্গী । রচনার নিদর্শন £- 


সিংহের আকার।দি 
সিংহের জন্মস্থান আফ্রিকা ও আঁশিয়া। এই এই দেশের মধ্যস্থলেই 
সিংহ জন্মিয়া থাকে। উষ্ণতা প্রযুক্ত যেখানে মন্গষ্টের৷ বাঁস 


করিতে পাঁরে ন। সিংহ সেখানে ব্বচ্ছন্দে অবস্থিতি করে ; শীতপ্রধান 
দেশে কখন থাঁকিতে পারে না। উষ্ণ দেশে উৎপন্ন এ প্রযুক্ত 
সিংহ স্বভাবতঃ অতিশয় রোষপরবশ ও বলশালী হয়। পূর্ব্বে 
আফ্রিকা ও আশিয়ার মধ্যবন্তি অরণ্যে অনেক সিংহ জন্মিত, 
এক্ষণে তথায় আর তত দেখিতে পাওয়। যায় ন|। 

বনে থাঁকিলে সি'হের যেরূপ বল ও পরাক্রম থাকে গ্রামে 
অধিক দিন থাকিলে তাহাঁর অনেক ত্রাস হইয়। যায়। মাঁনব- 
জাতির সহবাসে সিংহের স্বভাবের অনেক পরিবর্ত হয় ; অর্থাৎ 
ইহাঁর। পূর্বতন উগ্রভাব পরিত্যাগ করিয়া লোকালয়ে মুছ্ুভাব 
অবলধধন করে। 

কোন ব্যক্তি অনেক দিন এক সিংহের বক্ষণীবেক্ষণ ও 
প্রতিপালন করিয়াছিল। সিংহ ক্রমে ক্রমে তাহার অত্যন্ত 
বশতাপন্ন হইল । সিংহপালক নির্ভয়চিত্তে কখন কখন উহার 
দন্ত ও জিহবা! টানিয়। খেলা ও নানা কৌতুক করিত, তথাপি 
সিংহ বিরক্ত হইত না। এ ব্যক্তি সময়ে সময়ে প্রতিপালিত 
সিংহকে সঙ্গে লইয়া ইংলগ্ডের রাজধানী লগ্ন নগরের পার্বন্তি 
গ্রামে গ্রামে ভ্রমণ করিত। লোকদিগকে কৌতুক দেখাইবাঁর 
জন্যে উহাঁর মুখের ভিতর আপন মস্তক দ্িত। সমাগত দর্শক- 
দিগকে কহিয়া রাঁখিত সিংহ লাঙ্ুল সঞ্চালন করিলে আমাকে 
কহিবে। যাঁবৎ সিংহের লাঁজুল না নড়িত ততক্ষণ তাহার মুখের 
ভিতর নির্ভয়ে মস্তক রাখিত, লাঙ্গুল চীলনের উপক্রমেই বাহির 


সাময়িক-পত্র : দ্রিগর্শন থেকে বিগ্ভাদর্শন ৪৭ 


করিয়া লইত। লোকের! এই বিম্ময়কর ব্যাপার দর্শনে সাতিশয় 
সন্তষ্ট হইয়। সিংহপাঁলককে কিছু কিছু পুরস্কার দিত। 

সিংহ লঙ্বে প্রায় ছয় হাত, উচ্চ প্রায় তিন হাত, ইহার লাঙ্গল 
প্রায় তিন হাতি লম্বা । সিংহের স্বন্ধে কৌকড়া কৌকড়া ঘন ঘন 
অনেক লোম আছে তাহার নাম কেশর। কেশর আছে বলিয়। 
সিংহকে অতি সুন্দর দেখায়। যখন সিংহ রাগে তখন কেশর সকল 
কণ্টকের ন্যায় উন্নত হইয়! উঠে, ও দুই চক্ষ, অগ্নিশিখার ন্যায় জলিতে 
থাঁকে। বুদ্ধ হইলে সিংহের কেশর ঝুলিয়। পড়ে । স্বন্ধ ভিন্ন আর 
আর অঙ্গে ক্ষুদ্র ক্ষুত্র পিঙ্গলবর্ণ কোমল লোম আছে; কিন্ত তল- 
পেটের লোম ঈষৎ শুক্ুবর্ণ। সি-হের অপরিমিত বল, বড় বড় ষাঁড 
মুখে কবিয়। লম্ফ দিয়। বৃহৎ বৃহৎ নালা পার হইয়া যায়। সিংহের 
শব্ধ অতিশয় ভয়ঙ্কর ; বাত্রিকালে শব্দ করিলে মেঘগঞ্জন বোধ 
হয়। সিংহী পাঁচ মাস গর্ভধারণ করিয়। এক বারে তিন চারিটা 
সন্তান প্রসব করে। শাবকের। এক বংসর পধ্যন্থ স্তন পান করে। 
যৌবনাবস্থায় শরীরের অতিশয় সৌষ্ঠব ও সৌন্দধ্য হয়। এই কালে 
তাহাদের তাঁদৃশ রাগ থাকে না। ছয় বংসর বয়ঃক্রম হইলে সি 
পূর্ণ পরা ক্রম প্রাপ্ত হয়। 


পশ্বাবলী নবপধায়ে রামচন্দ্র মিত্রের তক্রাবধানে প্রকাশিত হয়েছিল। 
নবপধায় পশ্বাবলীর প্রথম সংখ্য। “কুক্করের বৃত্তান্ত” ১৮৩৪ খৃষ্টান্বের পূর্বে 
প্রকাশিত হয়েছিল বলে মনে হয়। রামচন্দ্র মিত্রের তত্বাবধানে পশ্বাবলী 
নবপর্যায়ের মোট ষোলটি স'খ্য। বেরিয়েছিল। এক একটি সংখ্যায় এক 
একটি জীব নিয়ে আলোচনা কর! হোতি। আলোচন। ইংরেজী ও বাংলায় 
লেখা । বাম পৃষ্ঠায় ইংরেজী; ডাঁন পুষ্ঠায় বাংল।। আলোচনা'গুলির 
পরিকল্পন। প্রথম পর্যার পশ্বাবলীরই মতে।। এখানেও বেজ্ঞানিক তথ্যাদি 
অপেক্ষ। গল্পরসেরই প্রাধান্য । 


তিন 
এই যুগের 'জ্ঞানাম্বেষণ' (১৮৩১ ), জ্ঞানোদয়” (১৮৩১ ), “বিজ্ঞানসেবধি' 
(১৮৩২) €বিজ্ঞানসার সংগ্রহ” (১৮৩৩) প্রভৃতি পত্র-পত্রিকায় বিজ্ঞানালোচন। 


৪৮ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


প্রকাশিত হোঁতি। বিজ্ঞানসেবধি নামক মাসিক পত্রিকাটির প্রকাশক 
9০০1০ 607 10180518006 79:09062 901615095 বা ইয়োরোপীয় 
বিষ্যাগ্রস্থের অনুবাঁদকারী সোসাইটি । ইউরোপীয় জ্ঞান-বিজ্ঞান বিষয়ক রচনাদি 
ক্রমশঃ বঙ্গভাষাঁয় প্রকাশ করাই এই পত্রিকাটি প্রকাশের উদ্দেশ্য ছিল ।২ 
বিজ্ঞীনসেবধির প্রথম সংখ্যায় ব্রোহেমের গ্রন্থের প্রথম ও দ্বিতীয় অধ্যায় 
অন্তবাঁদিত হয়েছিল। ডাঁঃ উইলসনের উৎসাহে ও আন্ুকুল্যে অমলমন্দ্ 
গাঙ্গুলি ও কাশীপ্রসাদ ঘোষ এই অনুবাদ করেন। অন্ুবাদিত বিষয় “অঙ্ক 
ও রেখাঁগণিত এবং রেখাগণিত বিদ্যার সহিত বস্তবিষয়ক বিদ্যার বৈলক্ষণ্য |” 
অনুবাদ সম্পর্কে ১৮৩২ খুষ্টাব্বের ২৩শে মের সমাচার দর্পণে মন্তব্য করা! 
হয়েছিল, “মুলগ্রস্থের সঙ্গে ভাষান্তরিতের কিয়দংশের এঁক্য করিয়। দেখা গেল 
যে এই ভাঁষাম্তরকরণ অতুাৎকুষ্ট অর্থাৎ মূলগ্রস্থে যেমন আছে অবিকল তেমনি 
অন্গবাদ হইয়াছে এবং তাহা প্ররুত বাঙগল। ভাষার বীত্যন্যায়ী অর্থাৎ 
ইঙ্গরেজীর ভাবার্থ লইয়1 স্ুদ্ধ বাঙ্গল| ভাষায় ভাঁষিত হইয়াছে ।” বিজ্ঞান- 
সেবধির দ্বিতীয় সংখ্যায় ত্রোহেমের গ্রন্থের তৃতীয় অধ্যায় আলোচিত 
হয়েছিল দ্বিতীয় সংখ্যার আলোচ্য বিষয় পদার্থবিদ্যা ব। পরীক্ষেয় 
পদীর্ঘবিষ্য। | এতে বাষু, ইলেক্ট্রিসিটি, অপটিক্স্‌ ইত্যাদি সম্বন্ধে আলোচন! 
কর। হয়েছিল ।৪ 


চাঁর 


বাংলা সাময়িক-পত্রে প্রথম শ্রেণীর বৈজ্ঞানিক আঁলোচন। সর্বপ্রথম পাওয়। 
গেল বিছ্যাদর্শনে । এই মাসিক পত্রিকাটির প্রথম সংখ্যা ১৮৪২ খুষ্টাব্দের 
জুন মাসে প্রকাশিত হয়েছিল। অক্ষয়কুমার দত্ত এই পত্রিকার অন্যতম 
পরিচালক ছিলেন। বিদ্যাদর্শনের বৈজ্ঞানিক প্রবন্ধগুলির অধিকাঁশই 
অক্ষয়কুমীরের রচনা বলে মনে হয়। বিদ্যাদর্শনের প্রবন্ধ গুলির বৈশিষ্ট্য 
প্রকীশভঙ্গীর ব্বচ্ছতাঁয়। যথাঁষথ তথ্যসমাবেশও এই পত্রিকার রচনাগুলির 


২ বিজ্ঞানসেবধি সম্পর্কে ইত্ডিয়া গেজেটে প্রকাশিত সংবাদের সারমর্ম ১৮৩২ খুষ্টাব্দের ৫ই 
মে"র সমাচার দর্পণে প্রকাশিত হয়েছিল । 

৩ সমাচার দর্পণ ; ১৯শে সেপ্টেম্বর, ১৮৩২ খুঃ | 

৪ সমাচার দর্পণ ; ওরা অক্টোবর, ১৮৩২ খুঃ। 


সাময়িক-পত্র £ দিগ্র্শন থেকে বিগ্ার্শন ৪৯ 


উল্লেখযোগ্য বৈশিষ্ট্য । ইতিপূর্বেকার কোনে! কোনে। পত্র-পত্রিকায় তথ্য- 
সমাবেশ অধিকাংশ ক্ষেত্রেই প্রাথমিক প্ররৃতির । যেমন, দিগর্শন ও 
পশ্বাবলীর রচনাগুলি। আবার রচন। কোথাও ব। টেকনিক্যাল । যেমন, 
সমাচার দর্পণের “বিষ্ঠাবিষয়” শিরোণামায় প্রকাশিত ছু" একটি নিবন্ধ । 
বৈজ্ঞানিক তথ্যাদ্দির পরিমিত সমাবেশ বিদ্যাদর্শনে পাঁওয়। গেল। একটি 
বক্তব্যকে কেন্দ্র ক'রে প্রবন্ধকে ধীরে ধীরে উপসংহারের দিকে এগিয়ে 
নিয়ে যেতে এই পত্রিকাতেই প্রথম দেখ। যায়। তা" ছাঁড়। পরবর্তীকালে 
তত্ববৌধিনী পত্রিকায় ধারাবাহিকভাবে যে সুদীর্ঘ বৈজ্ঞানিক প্রবন্ধনকল 
প্রকাশিত হয়েছিল তার ভিত্তি স্থাপিত হয় এই পত্রিকাতেই । এই 
প্রসঙ্গে ১৮৪২ থুষ্টাব্দের আষাঢ় থেকে অগ্রহায়ণ স্খ্যা অবধি বিদ্যাদর্শনে 
ধারাবাহিকভাবে প্রকাশিত “প্রাণীবর্গের বৃত্তান্তি” শীধক রচনাটি উল্লেখযোগ্য । 
এই সুদীর্ঘ প্রবন্ধটিতে জন্ত ও বৃক্ষারদির তুলনামূলক আঁলোচন।, বিভিন্ন প্রাণীর 
প্রকৃতি, বৃক্ষাদদির দ্বার। প্রাণীর উপকার, জন্তর দ্বারা জন্তর বিনাশ এব" 
অগুজ, জরায়ুজ ইত্যাদি বিভিন্ন শ্রেণীর প্রাণীর জন্মবৃত্তান্ত ও 'মাজষের 
শৈশবকাল” সম্বন্ধে প্রীঞ্তল ভাষায় আঁলোচন। করা হয়েছে। জন্ত ও 
বৃক্ষের তুলনামূলক আলোচনার একা”শ রচনাভঙ্গীর নিদর্শন হিসাবে উদ্ধৃত 
করা হোল : 


“যদিও বনৌষধিবর্গ হইতে প্রাণিবর্গের প্রভেদ স্পষ্টরূপে উপলব্ধি 
হয়। তথাচ কোন ২ বৃক্ষ এবং পশুর পরম্পর এরূপ সদৃশ স্বভাব 
যে তাহার। কোন্‌ ব্ভুক্ত ইহ। নির্ণয় করা অতিশয় কঠিন। 
সচেতন নামক এক প্রকার বুক্ষ ম্পর্শমীত্রই শরীর স্পন্দন এবং 
গমন করে এবং অনেক ২ বুক্ষলতাদি অপেক্ষ। বন্ুতর চেতনের 
কাধ্য প্রকাশ করিয়। থাকে । লজ্জাবতী নামে এক লত। স্পর্শমাত্র 
সজীবের ন্যায় সঙ্কোঁচিত হয় । আঁবাঁর পলিপস নামক এক প্রকাঁর 
পতঙ্গ সচিতন বৃক্ষ হইতেও ধীরগাঁমী বোধ হয়, আর ছেদন করিলে 
কলমের বৃক্ষপম খণ্ড ২ হইয়। ও পৃথক্‌ ২ জীবন ধারণ করে, খাহ| 
সচেতন নামক বৃক্ষে কদাঁচও প্রত্যক্ষ হয় না। এস্থলে প্রাণিবর্গ 
অপেক্ষা বনৌষধিবর্গ শ্রেষ্ঠতর বোধ করা যাইতে পারে, কিন্ত 
পলিপসের স্থান পরিবর্তন, আহার অন্বেষণ, ও বিপদ যৌচনের 


৫৩ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


উপায়চেষ্টা গ্রভৃতি যে বিশেষ ২ শক্তি আছে তাহাতে সে প্রাঁণিবর্গ 
ব্যতীত কদাচ অন্য বগভুক্ত হইতে পারে ন1, অতএব অতি অধম 
প্রাণীও অতি উত্তম বৃক্ষ হইতে উতংকুষ্ট।” 


ভগোঁল ও ভূবিদ্য|-বিষয়ক প্রবন্ধ বিষ্যাদর্শনে প্রকাশিত হোতি। ১৮৪২ 
খুষ্টাবের শ্রাবণ সংখ্যায় প্রকাশিত হিমালয় পর্বত সম্বন্ধে আলোঁচনাঁটি 
সুলিখিত। পরবতী সংখ্যায় প্রকাশিত সমুদ্র সন্থন্ধে প্রবন্ধটিও এই প্রসঙ্গে 
উল্লেখযোগ্য । ভৃবিষ্ঘ। বিষয়ে সর্জজনবোধ্য আলে।চন। “পঞ্জাবের লবণাঁকর” 
১৮৪২ খুষ্টাবের কান্তিক ও অগ্রহায়ণ সংখ্য। বিদ্যাদর্শনে প্রকাশিত হয়। 

এই পত্রিকায় রসায়নবিজ্ঞীন-বিষয়ক একমাত্র আলোচনা “স্তর রচন। 
বিচার” ( কান্তিক, ১৮৪২ খুঃ )। এতে যৌগিক ও মিশ্র পদীর্থের তুলনামূলক 
আঁলোচন। কর! হয়েছে । আলৌচনাটি বিস্তারিত। 

বিদ্াদর্শনে উতকষ্ট বৈজ্ঞ।নিক নিবন্ধ প্রকাশিত হোত বটে; কিন্তু অতি 
অল্পকাঁল (মাত্র ছয় মাস) স্থায়ী হবার ফলে বাংল! বিজ্ঞান-সাহিত্যে কোনে! 
স্থায়ী অবদান এই পত্বিকার নেই। 


প্রাচীন সংবাদপত্রে বিজ্ঞান-প্রসঙ্গ 


দিগদর্শন, বিদ্যাদর্শন প্রভৃতি সাময়িক-পত্রে বিজ্ঞীনালোচন। প্রায় নিয়মিত- 
ভাবে প্রকাশিত হোঁতি বটে ; কিন্তু সে যুগের অধিকাঁশ মণবাঁদপত্রেই বিজ্ঞান- 
বিষয়ক আলোচনার স্থান ছিল নগণ্য । আধুনিক যুগে বিভিন্ন সংবাদপত্রে 
বিজ্ঞানালোচনার বিশেষ একটি স্থান আছে । মংবাদপত্রের সাহিত্য বিভাগ 
গুলোতে ও বৈজ্ঞানিক প্রবন্ধ প্রায় নিয়মিততাবেই প্রকাশিত হয়ে থাঁকে। 
বৈজ্ঞানিক প্রবন্ধের অত্যধিক চাহিদার জন্যে বিজ্ঞানের বিম্ময়কর অগ্রগতি ও 
জন-মানসের অদম্য কৌতুহলই যে দায়ী তা" অস্বীকার কর যাঁয় ন|। 
বিজ্ঞানের যে অত্যাশ্চয অগ্রগতি স্তুরু হয়েছিল উনবিংশ শতীব্দীর শেষভাগ 
থেকে, তাই বিংশ শতাব্ীতে আর পল্পবিত ও বিকশিত হয়ে উঠল। 
বৈজ্ঞানিক প্রবন্ধের প্রতি জনসাধারণের কৌতৃহলের মাত্রা গেল বেড়ে। 
কিন্তু উনবিংশ শতাব্দীর গোঁড়ার দিকে বিজ্ঞানের অগ্রগতি ছিল মন্থর । ত। 
ছাড়া তখনও পর্যন্ত পাশ্চাত্য জ্ঞনবিজ্ঞানের প্রতি এদেশীয় জনসাধারণের 
কৌতুহল উদ্রিক্ত হয় নি। তাই সকাঁলের সংবাদপত্রে বৈজ্ঞানিক নিবন্ধের 
সংখ্যা অত্যল্প। একমাত্র সমাচার দর্পণকে বাদ দিলে ১৮৪৩ খৃষ্টানদের পূর্বে 
প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের যে সকল সংখা। এখনও পাওয়। যায়, তাদের 
কোনোটিতেই বিজ্ঞানালোচন। নেই ; এমন কি তখনকার অনেক প্রখ্যাত সংবাদ- 
পত্রে বিজ্ঞান-প্রসঙ্গও নেই । এই প্রসঙ্গে সমাচার চন্দ্রিকা১ (প্রঃ প্রঃ মার্চ, 
১৮২২ ), বঙ্গদূত২ (প্রঃ প্রঃ মে, ১৮২৯ খুঃ ), সংবাদ ভাক্করৎ (প্রঃ প্রঃ মার্চ, 
১৮৩৯ খুঃ) ইত্যাদি পত্রিকার নাম সবিশেষ উল্লেখযৌগ্য ৷ সংবাদ প্রভাকরের 
( প্রঃ প্রঃ ১৮৩১ খৃঃ) গোড়ার দিককার সংখ্যা গুলোতেঃ ও কোঁনে। বিজ্ঞান।- 
লোচন। নেই । তবে প্রথম বাঁংল। সংবাদপত্র সমাচার দর্পণে বিজ্ঞান-প্রসঙ্ 
এবং বৈজ্ঞানিক নিবন্ধাদি প্রকাশিত হোত। সংবাদ পূর্ণচন্্রোদয় (প্রঃ প্রঃ 
জুন, ১৮৩৫ খুঃ) পত্রিকার ১৮৪৩ খৃষ্টান্দের পূর্ববর্তী সংখ্যাগুলো পাওয়া যায় 
না। তবে পরবর্তীকালে সংবাদ প্রভাকর ও সংবাদ পূর্ণচন্দ্রোদিয় উভয় 


১-৩ বঙ্গীয় সাহিত্য পরিষদ ও কলিকাতা স্যাশস্থ।ল লাইব্রেরীতে সমাচার চন্ত্রিকা, বঙ্গদূত ও 
সংবাদ ভাল্করের যে সংখ্যাগুলো রক্ষিত আছে তাদের কোনোটিতেই কোনে! বিজ্ঞানালোচন! নেই । 
৪ ১৮৪৩ খুষ্টাব্ের পূর্ববাঁ। 


৫২ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


পত্রিকাতেই বৈজ্ঞন্ক নিবন্ধ মাঝে মাঝে প্রকাশিত হোঁতি। সমাচার দর্পণ 
প্রথম প্রকাঁশিত হয়েছিল ১৮১৮ খুষ্টাব্ের ২৩শে মে তারিখে । এই পত্রিকায় 
প্রাকৃতিক ভূগোঁল, পদীর্ঘবিদ্ভ। ও রসায়নবিজ্ঞানবিষয়ক আলোচনা ও 
স“বাদাদি প্রকাশিত হোত। তবে ভূগোল-বিষয়ক আলোচনার অধিকাংশই 
ছিল বাণিজ্যিক ও রাঁজনৈতিক ভূগোঁল নিয়ে। বাণিজ্যিক ভূগোল নিয়ে 
আঁলোচন। সমাচার দর্পণের প্রথম সংখ্যাতেই প্রকাশিত হয়েছিল। কিন্তু 
বাঁণিজ্যিক ভূগোল-বিষয়ক প্রসঙ্গের অধিকাংশই বিজ্ঞান-সংবাঁদ। রাজনৈতিক 
ও প্রাকৃতিক ভূগোল বিষয়ক আলোচনায় যায়গায় যায়গায় শা্রীয় তথ্যাদি 
এসে গেছে । যেমন, ১৮৯৮ খুষ্টান্দের ৬ই জুন তারিখে প্রকাশিত “হিন্দুস্থানের 
সীম।" সম্বন্ধে বিস্তারিত বর্ণনাটি। কোনে। কোনে। স্থলে আলোচন। হয়ে 
পড়েছে শাস্বনির্ভর | যেমন, ১৮৩১ খুষ্টাব্ধের ৩০শে জুলাই তারিখে প্রকাশিত 
“পৃথিবীর পরিমাণ” শীর্ষক বচনাটি। ইতিহাসমিশিত ভূগোঁল-বিষয়ক রচন। 
সমাচার দর্পণে প্রকাশিত হোতি। এই প্রসঙ্গে ১৮১ খুষ্টাব্ধের ৩০শে 
জানয়রীর “লগুন নগরের বিবরণ” শীর্ষক রচনাঁটি উল্লেখযোগ্য । এতে লগ্ডন 
নগরের ইতিহাঁস বর্ণনা ক'রে লগ্ডনের ভৌগোঁলিক অবস্থানের পরিচয় দেওয়। 
হয়েছে । সমাচার দর্পণে ভূ-বিবরণও কদাঁচিৎ প্রকাশিত হোত; তবে ত। 
অসম্পূর্ণ এবং খুবই সংক্ষিপ্ত প্রকৃতির । উদাহরণস্বব্ূপ ১৮২৭ খুষ্টাব্বের ২২শে 
জান্তয়ারীর সমাচার দর্পণে প্রকাশিত ত্রদ্মদেশের অসম্পূর্ণ ভূ-বিবরণটি 
উল্লেখযোগ্য । 

সমাচার দর্পণে বিজ্ঞান-বিষয়ক সংবাদাদি প্রকাশিত হোত। কোনে। 
কোনে। বিজ্ঞান-সংবাঁদকে নিবন্ধের আকৃতি দিয়ে জনপ্রিয় করে তোলবার 
প্রচেষ্টাও রয়েছে । যেমন, ১৮১৮ খৃষ্টানদের ১৫ই আগষ্ট তারিখের সমাচার 
দর্পণে প্রকাশিত টর্পেডো! সম্বন্ধে আলোচনাটি । এতে সংবাদ পরিবেশন 
প্রসঙ্গে টপেডে। কি তা” বুঝিয়ে, কিভাবে টর্পেডে। কাজ করে, তা”ও 
বোঝান হয়েছে। আলোচনাঁটি বৈজ্ঞানিক তথ্যসমন্বিত। কিন্তু জনপ্রিয় 
বিজ্ঞান পর্যায়ের অধিকাংশ বিজ্ঞান-সংবাদই নীরস। অধিকাংশ ক্ষেত্রেই 
এর। সাহিত্যের পর্যায়ে উন্নীত হয় নি। 

বিজ্ঞীন-সংবাঁদের মধ্যে পদ্দার্থবিজ্ঞান-বিষয়ক প্রসঙ্গও কিছু কিছু আঁছে। 
তবে প্রীয় সকল ক্ষেত্রেই আলোচ্য বস্তর তথ্যমূলক বর্ণন1 না ক'রে সেই 
বস্তটির অত্যাশ্চ্য গুণের বর্ণনা দেওয়া হয়েছে । যেমন, ১৮২০ খুষ্টান্দের 


প্রাচীন নংবাদপত্রে বিজ্ঞান-গ্রসঙ্গ ৫৩ 


২২শে জানুয়ারীর সমাচার দর্পণে “কালিদিস্বোপ”-এবর বর্ণনা এবং ১৮৩১ 
খুষ্টাবধের ১০ই সেপ্টেম্বরে প্রকাশিত “পেরিসাকোপের" বর্ণনা । পেবিসকোপের 
বর্ণনাটি উদ্ধৃত কর। হোল £-_ 


“কথিত আছে যে নিউ সৌথ উয়েল্সের সিদনি নগরের একজন 
সাহেব এক নৃতন প্রকার ছুবিন সৃষ্টি করিয়াছেন তন্বীর! জলমধ্যে 
অতিস্পষ্ট দৃষ্টি হয় এই নবস্থষ্ট যন্ত্রের দ্বারা অতিভারি উপকারের 
সম্ভাবনা । বিশেষতঃ তদ্দার! জলমগ্ন ব্যক্তিরদিগকে মৃত্যু হওনের 
পূর্বেই প্রাপ্ত হওয়। যাঁউতে পাঁরে এবং জলমধ্যে অপচিত বস্তও 
অনায়াসে মিলিতে পারে এবং মতস্যাঁদি জলজন্ভর কিদূপ আচরণাদি 
তাহার তত্বাবধারণ হইতে পারিবে 1৮ 


কোনো কোনো স্থলে বৈজ্ঞানিক পরীক্ষার বর্ণনা অতি সংক্ষেপে কর হয়েছে । 
যেমন ১৮১৯ খুষ্টাব্বের ১৩ই নবেহ্বরের সমাচার দর্পণে প্রকাশিত “আঁশ্চধ্য 
আলোক” শীর্ষক রচনাটি । 

“বিদ্যাবিষয়” এই শিরোনামায় সমাচার দর্পণে পদার্থ ও রসায়নবিজ্ঞান 
বিষয়ক রচনাঁদি প্রকাশিত হোত। তবে অধিকাংশ রচনার ভাঁষাই ছিল 
দুরূহ প্রকৃতির। এই প্রসঙ্গে ১৮৩২ খৃষ্টানদের ২৯শে ফেব্রুয়ারীর সমাচার 
দর্পণে প্রকাশিত তাপ সম্বন্ধে আলোচনাটি উল্লেখযোগ্য । এখানে বাঁণল। 
আলোচনার পাশেই ইংরেজী অনুবাদ দেওয়। আছে। তাঁপ কিভাবে কঠিন, 
তরূল ও বায়বীয় পদার্থে ব্যাপ্ত হয় তা" নিয়ে এখানে আলোচন। কর] হয়েছে । 
রচনাভঙ্গী ছুর্বোধ্য। এই আলোচনার অবশিষ্টাশ ১৮৩২ খৃষ্টাব্দের ৭উ 
মার্চের সমাচার দর্পণে প্রকাশিত হয়। এখানে তাপের কাঁজ ও কিরণ এবং 
শিশির-পতনের কারণ সম্বন্ধে তথ্যপূর্ণ আলোচনা কর। হয়েছে । আলোচ্য 
প্রসঙ্গের লেখক সম্ভবতঃ জন ম্যাঁক। সমাচার দর্পণে পদার্থবিগ্য।-বিষয়ক 
টেক্নিক্যাল প্রকৃতির রচনাঁও কদাচিৎ প্রকাশিত হোতি। এই প্রসঙ্গে 
১৮৩২ খুষ্টাব্বের ২৫শে এপ্রিল তারিখে প্রকাশিত বাষ্পের কল (706 30৪81 
[78175 ) বিষয়ক আলোচনাটি উল্লেখযোগ্য । এর লেখক জন ম্যাক । 
পরে এই নিবন্ধটি ম্যাকের “কিমিয়াবিদ্যার সার' (১৮৩৫) নামক গ্রন্থের 
পরিশিষ্টে সংকলিত হয়। এতে প্রথমে বাস্পের কলের গুণাবলী বর্ণনা! করা! 
হয়েছে । তারপর ওয়াটস্‌ ভবল আ্যাক্টিং ছ্টিম এঞ্জিন ( ৬৪০৮5 [0০916 


৫৪ বঙ্গলাহিত্যে বিজ্ঞান 


£১00108 9662100, চ0)811)6 ) সম্বন্ধে তথ্যপূর্ণ আলোচন।। বাংল! আলোচনার 
পাশেই ইংরেজী অন্বাদ দেওয়া আছে। বয়লার, সিলিগার এবং বীম 
সম্বন্ধে আলে।চন। বিস্তারিত এবং সাঁরগর্ভ। ইংরেজী বিজ্ঞানবিষয়ক শব্দগুলি 
চলিত বাংলায় অঙ্বাঁদের প্রচেষ্ট। রয়েছে । যেমন, বয়লারের বাংলা কব! 
হয়েছে “হাড়ি সিলিগারের বাংল! “চুঙ্গী'। র্চনাটি যায়গায় যায়গায় 
অত্যন্ত টেক্নিক্যাল। তবে ভাষ। “বিগ্যাবিষয়” এই শিবোনামায় প্রকাশিত 
পূর্ববর্তী আলোচনাগুলে। অপেক্ষ। কিছুটা প্রাঞ্চল। 

“বিচ্য।বিষয়” এই শিরোনামায় বসায়নবিজ্ঞান-বিষয়ক আলোচনা ও 
প্রকাশিত হোতি। এই 'প্রসঙ্গে ১৮৩২ খৃষ্টান্বের ৮ই ফেব্রুয়ারীর সমাচার 
দর্পণে প্রকাশিত “আকধণ” শীর্ষক রচনাটি উল্লেখযোগ্য । এখানেও বাংলার 
পাশেই ইংরেজী অনুবাদ দেওয়। আছে। রচনাঁটির লেখক সম্ভবতঃ জন 
ম্যাক । এতে পরমাণু সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পরে ছুই প্রকার আকধণ 
“নংলাগাকর্ণ” ও “কিমিয়াকর্ষণ” সম্বন্ধে আলোচন। করা হয়েছে । কিকি 
অন্থপাতে থাকলে বিভিন্ন বস্ত পরম্পর মিলিত হয়, এখানে তা” বোঝান হয়েছে । 
রচনাতঙ্গী নীরস। ভাষ। দুরূহ প্রকৃতির । রচনার নিদর্শন : কিমিয়ীকষণের 
কাজ (৪5০0 0: 01761201081 200:8061012 ) সম্বন্ধে লেখক বলেছেন, 


“কিমিয়াকর্ষণের কাধ্য পূর্বোক্ত কাধ্য হইতে অনেক রূপান্তর । 
ছুই তিন প্রকার ভিন্ন বস্তর পরমাঁণু ইহাতে সংযুক্ত কিম্বা পরস্পর 
লীন হয় এবং তাহাতে নৃতন বস্ত জন্মে। তাহার মূলবস্তর প্রধান 
গুণ সেই নূতন বস্ততে লুপ্ত হইতে পাঁরে এ নৃতন বস্ততে যে 
গুণাস্তরোত্পত্তি হয় সেই গুণ তাঁহার মুল বস্তর নয়। কতক ২ 
বস্ত কিমিয়াকর্ষণের দ্বারা কখন পরস্পর লীন হয় না এবং যে 
বস্ত লীন হইতে পারে সেই বস্তর পরস্পরাঁকর্ষণ শক্তিরও অত্যন্ত 
বৈলক্ষণ্য হয়। অতএব কতক বস্ত যদি একত্র রাখ যায় তবে 
যে বস্তর মধ্যে পরাম্পরাকর্ষণ শক্তি বৃহৎ সেই বস্ত কেবল লীন 
হইবে এবং ছুই বস্ত পরম্পর লীন হইলে তাহাঁর একের প্রতি 
অধিকার্ষণ শক্তি তৃতীয় বন্ত যদি নিকটবন্তি হয় তবে পূর্ব লীন 
বস্তর লয় নষ্ট হইয়া অধিকাঁকর্ষণবিশিষ্ট বস্ত এ তৃতীয় বস্তর সহিত 
লীন হইয়া একপ্রকার নৃতন বস্ত উৎপন্ন হয়। এই এক প্রমাণেতে 


প্রাচীন সংবাদপত্রে বিজ্ঞান-গ্রসঙ্গ ৫৫ 


কিমিয়াবিষ্ভার তাবং কার্যোর অধিকাংশ সম্পন্ন হয়। যেহেতু 
এই প্রকারে তীবদ্ন্ত লীন ও বিলীনকরণের দ্বারা আমর জ্ঞাত 
হইতে পারি যে সে বস্তকি ও তাহার গুণ কি।" 


গ্রাণীবিজ্ঞান-বিষয়ক ছোট ছোট আলোচনাও সমাচার দর্পণে পাঁওয়| 
যাঁয়। (যমন, ১৮৩২ থৃষ্টাবের ১৩ই জুন ত তারিখে প্রকাশিত “তৃত পোঁক।” 
(911 জোন) ) শীক রচনাটি। এখানে তত পোকার জন্ম, তত কীটের 
দ্রুত বুদ্ধি, তৃত পোকার আরতি, প্রকৃতি ও গুটিবাধার পদ্ধতি আলোচিত 
হয়েছে। আলোচনাটি মবপাধারণের বোঝবার উপযোগী কারে লেখা। 

জাতিতত্ব-বিষয়ক প্রাথমিক প্রকৃতির নিবন্ধ এই পত্জিকায় কদাচিৎ পাওয়া 
মায়। এই প্রসঙ্গে ১৮১৮ খষ্টাবের ১৩ই জুন তারিখের সমাচার দর্পণে 
প্রকাশিত ভারতবর্ষের বিভিন্ন জাতি ও তাদের আবামস্থলের বর্ণনাটি 
উল্লেখযোগা। 

অতএব দেখ। যাচ্ছে, বিজ্ঞান প্রসঙ্গ প্রথম বাংলা সংবাদপত্র মমীচার দর্পণে 
প্রকাশিত হোত। প্রথম দিকে গ্রকাশিত বিজ্ঞানালোচনাগুলে। অমশ্পূর্ণ 
এন' একেবারেই প্রাথমিক প্রকৃতির । এদের অধিকাংশই বিজ্ঞান-সংবাদ | 
কিন্ধু পরবর্তীকালে তথাপূর্ণ ও সারগর্ড বৈজ্ঞানিক রচনাও এই পত্রিকায় 
প্রকাশিত হয়েছিল। বিষ্ভাবিষয় পর্যায়ের রচনীগুলোই এর নিদর্শন । তবে 
সগাচার দর্পণের যে সখ্যাগ্তলে। এখনও পর্যন্ত পাঁওয়। যায়, তাদের 
কোনোটিতেই সর্বজনবোধা ও সরস বৈজ্ঞানিক রচন| নেই। 

সমাচার দর্পণ ছাড়। রামমোহন রায়ের স্ৃতিবিজড়িত “সন্বাদ কৌমুদী 
( ডিসেম্বর, ১৮২১) পত্রিকায় বিজ্ঞানীলোচন। গ্রকাঁশিত হোতি। 


দ্বিতীয় পর্ব (গঠন যুগ্গ ) 
অক্ষয়কুমার দত্ত ও তৎকালীন যুগ 
( অক্ষয়কুমার থেকে রামেন্্রক্ন্দর ত্রিবেদীর পূর্ব পর্যস্ত ) 


বাংলা বিজ্ঞানমাহিত্য ও অক্ষয়কুমার দত্ত 


বাংল! ভাষায় বিজ্ঞানীলোচনার গোড়াপত্তন করেছিলেন ইউরোগীয়ের]। 
কিন্তু অধিকাংশ ইউরোগীয় লেখকের ভাষা ছিল কৃত্রিম ও জটিল। ভাষার 
কৃত্রিমতা দূর ক'রে পাশ্চাত্য বিজ্ঞানকে দেশীয় সাঁজে সজ্জিত করলেন 
অক্ষয়কুমার দত্ত ( ১৮২০-১৮৮৬ )। বাল! বিজ্ঞানসাহিত্যে অক্ষয়কুমারের 
অবদান নির্ণয় করতে গেলে এই লেখকের পূর্ববতী বাংল! বিজ্ঞানসাহিত্ের 
স্বরূপ ও প্ররুতি বিচাঁর করতে হয়। অক্ষয়কুমীরের প্রথম বিজ্ঞানগ্রস্থ ১৮৪১ 
খৃষ্টাবে প্রকাশিত হয়েছিল । এই হিসাঁবে ১৮৪১ খুষ্ঠাবকে পূর্ববতী বিজ্ঞ/ন- 
সাহিত্যের সীমারেখা! ধর। চলে। 

বাংল। ভাষায় বিজ্ঞানগ্রন্থ রচনার পথ দেখিয়েছিলেন ইউরোপীয়ের।। 
গোঁড়ার দিককার প্রায় সব গুলে। বিজ্ঞান গ্রন্থই ইউরোপীয়দের লেখ। ৷ পাশ্চাত্য 
পদ্ধতিতে লেখ। প্রথম বাংল৷ অস্ক বই মে-গণিতের (১৮১৭ ) লেখক রবাট 
মে ইউরোগীয়। বাংল! ভাষায় প্রথম অস্থি ও শারীরবিজ্ঞান বিষয়ক গ্রন্থ 
বিদ্যাহারাবলীর ( ১৮২০ ) লেখক ফেলিকৃস্‌ কেরী এবং (প্রথম রসায়নবিজ্ঞান 
কিমিয়াবিদ্ভার সারের (১৮৩৪ ) লেখক জন ম্যাকৃও ইউরোপীয়। এছাড়। 
১৮৪১ খুষ্টাব্দের পূর্বে প্রকীশিত উল্লেখযোগ্য বিজ্ঞানগ্রস্থের প্রায় সবগুলোই 
ইউরোপীয়েরা লিখেছিলেন । যেমন, পিয়ার্সের ভূগোলবুত্তাস্ত (১৮১৯ ), 
মার্শম্যানের জ্যোতিষ এবং গোলাধ্যায় (দ্বিতীয় সংস্করণ, ১৮১৯), হালের 
গণিতান্ক (প্রঃ প্রঃ ১৮১৯ খুঃ), লৌমনের পশ্বাবলী (১ম নংখ্য।_১৮২০ খুষ্টান্দের 
১১ই সেপ্টেম্বরের পূর্বে১), পিয়ার্ণনের ভূগোল এব, জ্যোতিষ ইত্যাদি বিষয়ক 
কথোপকথন ( ১৮২৪), ইয়েট্স-এর পদার্থবিছ্াসার (১৮২৪) এব জ্যোতিবিছা| 
(১৮৩৩ )। এদেশীয়দের রচিত প্রথম অঙ্ক বই হলধর সেনের বাঙ্গল। অন্ক- 
পুত্তক (১২৪৬ বঙ্গাব্ ) একটি অকিঞ্চিংকর গ্রন্থ । শিশুসেবধি-গণিতাঙ্ক, ১ম 
ভাগ (১২৪৬) সন্বন্ধেও একই কথা! প্রযোজ্য । এদেশীয়দের মধ্যে বিজ্ঞান গ্রন্থ 
রচনায় সর্বপ্রথম উদ্যোগী হয়েছিলেন রামমোহন রায়। তিনি ইংরেজী ও 
বাংলায় একটি ভূগোল লেখেন। গ্রন্থটির নাঁম দেওয়! হয়েছিল জ্যাগ্রাহী?। 


১ কলিকাতা স্ুল বুক সোসাইটার তৃতীয় রিপোর্টে পশ্বাবলীর প্রশংসা করা হয়। এই তৃতীয় 
রিপোর্ট পাঠ কর! হয় ১৮২০ খৃষ্টানদের ১১ই সেপ্টেম্বর । 


৬০ বঙ্গনাহিত্যে বিজ্ঞান 


এ ছাড়। তিনি জ্যোতিধিষ্যা-বিষয়ক একখানি বই (খগোল) ও একটি 
জ্যামিতিও লিখেছিলেন ।২ উপরোক্ত তিনটি গ্রন্থের মধ্যে একটিও পাঁওয়। 
যায় না। এদেশে ইউরোপীয় বিজ্ঞানপ্রচারের উদ্দেশ্তে ১৮২৩ খুষ্টাব্দের শেষ- 
ভাগে রামমোহন বায় লর্ড আমহাষ্ট্রের কাছে ষে চিঠি লিখেছিলেন, এই প্রসঙ্গে 
তা"ও উল্লেখযোগ্য । রাঁধাকান্ত দেবের শিশুপাঁঠ্য বই বাঙ্গালা শিক্ষাগ্রস্থেও 
(১৮২১) ভূগোল এবং গণিত বিষয়ক কিছু কিছু আলোচনা রয়েছে । তবে 
তা একেবারেই প্রাথমিক প্রকৃতির । অতএব, দেখ। যাচ্ছে, বাংলায় 
বিজ্ঞানগ্রস্থ রচনার পথ দেখিয়েছিলেন প্রধানত: ইউরোপীয়েরাই। কিন্তু 
ইউরোপীয় গ্রন্থকাঁরদের মধ্যে একমাত্র ইয়েট্ুস্‌ ছাড়া অপরাপর লেখকদের 
প্রায় সকলের ভাষাই ছিল কৃত্রিম ও ছুর্বোধ্য। উদাহরণস্বরূপ ফেলিকৃস্‌ 
কেরী ও ম্যাকের ছুর্বোধ্য ভাষার কথা উল্লেখ কর! যায়। অক্ষয়কুমার 
দত্তই সর্বপ্রথম ইউরোপীয় জ্ঞান-বিজ্ঞানকে দেশীয় সাজে সঙ্জিত করেন। শুধু 
তাই নয়, তিনিই প্রথম বাঙ্গালী যিনি বাংল ভাষাঁর মাধ্যমে ইউরোপীয় 
বিজ্ঞানকে জনসাধারণের কাছে পৌছে দিলেন। অক্ষয়কুমারের প্রথম 
বিজ্ঞনগ্রস্থ ভূগোল। তত্ববোধিনী সভার অন্গুমতিক্রমে ১৭৬৩ শকাঁবে 
(১৮৪১ খুঃ) এই গ্রস্থটি প্রথম প্রকাশিত হয়। এর বিষয়বস্ত সংগৃহীত 
হয়েছিল ক্লিফ্টের ভূগোলস্থত্র, হেমিল্টনের ইঠ্ট ইপ্ডিয়া গেজেট, মিচেলের 
ভূগোল প্রভৃতি ইংরেজী গ্রন্থ থেকে । অক্ষয়কুমারের গ্রন্থে পৃথিবীর আকুতি, 
পরিমাণ, গোলত্ব,র জলস্থলের বিবরণ, বিভিন্ন মহাদেশের প্রাকৃতিক ও 
বাণিজ্যিক বিবরণ এবং অধিবাসীদের ধর্ম ও ভাষা নিয়ে আলোচনা করা 
হয়েছে। সংক্ষিপ্ত হলেও পৃথিবীর রাজনৈতিক ও বাণিজ্যিক ভূগোল নিয়ে 
সামগ্রিক আলোচনার প্রয়াস ইতিপূর্বে প্রকাশিত শিশুসেবধি (প্রঃ প্রঃ 
১২৪৭ সাল) নাঁমক গ্রন্থেও অবশ্য পাঁওয়া গিয়েছিল । অক্ষয়কুমারের গ্রস্থে 
এই প্রয়াস আরও বিস্তৃত ও স্ুপরিকল্লিত। তা” ছাড়া শিশুসেবধির 
তুলনায় তাঁর রচনা অনেক বেশী তথ্যসমূদ্ধ। পিয়ার্সের ভূগোলবৃত্তান্তে এরূপ 
সামগ্রক আলোচনার কোনে প্রয়াস নেই। পিয়ার্নের “ভূগোল এবং 


২ মহাত্মা রাজ রামমে।হন রায়ের জীবনচরিত (পঞ্চম সংস্করণ )--নগেক্্রনাথ চট্টোপাধ্যায় | 
পৃঃ ৪০৭। প্রথম সংস্করণেও (১২৮৭ ) নগেন্্রনাথ এই গ্রন্থগুলোর কথা! বলেছেন এবং কোনো গ্রস্থই 
পাওয়া যায় না বলে উল্লেখ করেছেন । 


বাংল। বিজ্ঞানসাহিত্য ও অক্ষয়কুমার দত্ত ৬১ 


জ্যেতিষ'-এ এর ইঙ্গিত পাওয়া গিয়েছিল মাত্র। তবে অক্ষয়কুমারের গ্রন্থের 
সর্বপ্রধানি ক্রটি স্বল্পপরিসরের মধ্যে অধিক তথ্যের সমাবেশ । ফলে রচন। 
যায়গায় ষাঁয়গায় তথ্যভাবাক্রীন্ত হয়ে পড়েছে । রচনার নিদর্শন £-- 


“জলের বিবরণ। মহাসাগর পঞ্চ অংশে বিতক্ত যথ! আটলাঁটিক 
মহাসাগর, পাঁসিফিক মহাসাগর, হিন্দী মহাসাগর, এবং উত্তর 
মহাসাগর ও দক্ষিণ মহাসাগর । 

আট্লার্টিক মহাসাগরের পূর্ব সীম ইউরোপ এবং পশ্চিম 
সীমা আমেরিকা । তাহার পরিমাণ প্রায় ৪২৫০ ক্রোশ দীর্ঘ এব, 
১০০০ হইতে ২৫০৭ ক্রোশ প্রস্থ । 

পাঁসিফিক মহাসাগরের পশ্চিম সীমা আসিয়। এবং পূর্বব সীমা! 
আমেরিকা । তাঁহাঁর পরিমাণ প্রায় ৫৫০০ ক্রোশ দীর্ঘ এবং ৩৫০০ 
ক্রোশ প্রস্থ । 

হিন্দী মহাঁপাগরের পশ্চিম সীমা আফ্রিক।, পূর্বব সীম! নব 
হলগু, উত্তর সীমা ভারতবর্ষ, দক্ষিণ সীমা দক্ষিণ মহাসাগর । 
তাহার পরিমাণ ২৫০০ ক্রোশ দীর্ঘ এবং ২০০০ ক্রোশ প্রস্থ । 

উত্তর মহ'সাঁগরের উত্তর সীম] উত্তর কেন্দ্র দক্ষিণ সীম। উত্তর 
কেন্দ্রীয় মণ্ডল। 

দক্ষিণ মহাসাগরের দক্ষিণ সীম! দক্ষিণ কেন্দ্র উত্তর সীম। 
উত্তমাঁশ! অন্তরীপ, হর্ণ অন্তরীপ এবং নবজীলগ্ডের উত্তর অংশ ।” 


অক্ষয়কুমার দত্তের “বাহা বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচাঁর' নাঁমক 
্রস্থটিকে প্রাকৃতিক বিজ্ঞান (৪৪151 9০161)০6) বিষয়ক পূর্ণাঙ্গ গ্রস্থ বল। 
যায় না। তবে এর যায়গায় যায়গায় বৈজ্ঞানিক তথ্যাদি রয়েছে । এই 
্রস্থরচনার মূলে ছিল ধর্ম, বিজ্ঞান ও দর্শনে লেখকের পাণ্তিত্য এবং ত্রাহ্ম- 
ধর্মের মধ্য দিয়ে শরীর, বুদ্ধি ও ধর্মভাঁবের উৎকর্ষ সাধনের চেষ্ট।। গ্রস্থটি 
ছু" ভাগে প্রকাশিত হয়েছিল। ১ম ভাগ প্রকাশিত হয় ১৭৭৩ শকাবের 
পৌষ মাসে ( ১৮৫১ খৃঃ)১ আর ২য় ভাগের প্রকাশকাল মাঘ, ১৭৭৪ শকাব্দ 
(১৮৫৩ খৃঃ)। ১৭৭০ শকাঁবের মাঘ সংখ্যা থেকে গ্রন্থটি তত্ববোধিনী 
পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে । জর্জ কুম্বের 
00256680017 0£ 1790" অবলম্বনে এ বইটি লেখ! । কুম্ব তার গ্রন্থে 


৬২ . বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


প্রাকৃতিক নিয়মের মূলে ভগবানের অস্তিত্ব স্বীকার ক'রে বোঝাতে চেয়েছেন, 
কিভাবে জীবনযাপন করলে উপকার হয় এবং প্রাকৃতিক নিয়ম লঙ্ঘন করলে 
কি কি অপকার হয়। অক্ষয়কুমার কুম্বের এই চিন্তাঁধারাটি অন্রসরণ করেছেন ; 
কিন্ধ তীর গ্রন্থের হুবহু অনুবাদ করেন নি। অক্ষয়কুমার এই গ্রন্থটি রচনা 
করেছেন এদেশীয় জনসাধারণের রুচি ও প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে । 
পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিগ্ভাসাগর ও মহষি দেবেন্দ্রনাথ ঠাকুর গ্রন্থটি সংশোধন 
ক'রে দিয়েছিলেন । ও গ্রন্থে প্রধানতঃ মাজ্ষের শারীরিক, মানসিক ও 
আধ্যাত্মিক উন্নতির উপায় আলোচিত হয়েছে । আলোচ্য গ্রন্থের বিষয়বস্ত 
তৎকালীন বাঙ্গালী, বিশেষতঃ যুবক সম্প্রদীয়ের ওপর যথেষ্ট প্রভাব বিস্তার 
করেছিল । অক্ষয়কুমার যখন অন্থস্থ তখন এই গ্রস্থের “নিরামিষ আহার 
সম্বন্ধে মন্তব্য কর। হয়েছিল, 


“ছিড়ে ফেল বাহ্যবস্ত টেনে মান কুম, 
পেট পুরে মাছ খেয়ে কমে মার ঘুম ।” 


মন্তব্যটি সম্ভবতঃ ঈশ্বরচন্দ্র গুপ্তের । 

বাহবস্তর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার'কে বিজ্ঞানবিষয়ক একটি 
পূর্ণাঙ্গ গ্রন্থ বল1 না গেলেও বৈজ্ঞানিক প্রসঙ্গ এর যাঁয়গাঁয় যায়গায় রয়েছে। 
অল্প কথায় ও প্রীঞ্ঘল ভাষায় বৈজ্ঞানিক বিষয় বোঁঝাবার চেষ্টা সেখানে 
স্ুষ্পষ্ট। যেমন, 


“মাধ্যাকর্ষণ দ্বারা পৃথিবীস্থ সমস্ত বস্তু ভূতলে বদ্ধ হইয়৷ রহিয়াছে । 
সেই সীধারণ নিয়মের অন্থুগত থাকাতে, মানবদেহও উর্ধে উখিত 
হইতে পারে নী। কিন্তু মনুষ্য বেলুন যন্ত্র সহকারে উর্ধগামী 
হইতে পাবেন বলিয়া, লোকে জ্ঞান করিতে পারে, যে তিনি 
পৃথিবীর আকর্ষণ অতিক্রম করিয়া যাঁন। বস্ততঃ, আকর্ষণ অতিক্রম 
করা দুরে থাকুক, ইহা এ আকর্ষণ শক্তিরই কাঁধ্য । যেমন শোল! 
ও তৈল জলমধ্যে নিমগ্ন করিয়া দিলেও ভাঁসিয়' উঠে, সেইরূপ 
বেলুন যন্ত্র বায়ুর মধ্য দিয়! ভর্ধগামী হয়। পৃথিবী বায়ুকেও যেমন 
আকর্ষণ করে, বেলুন যন্ত্রকেও তেমনি আকর্ষণ করে। কিন্তু বেলুন 
যন্ত্রে যে বাপ্প থাকে, তাহা এরূপ লঘু, যে সমুদীয় বেলুন তাহার 


বাংল! বিজ্ঞানসাহিত্য ও অক্ষয়কুমার দত্ত ৬৩ 


আয়তন-প্রমাণ বায়ু রাশি অপেক্ষায় লঘুতর হইয়। উর্ধগাঁমী হয়। 
অতএব, এস্থলে পৃথিবীর আকর্ষণ-ক্রিয়ার কিছুমাত্র ব্যতিক্রম 
ঘটে না।” 


সরল ও সরস বালকপাঠা রচনাঁর মধ্য দিয়ে অক্ষয়কুমীর বাংল। বিজ্ঞান- 
সাতিত্যকে জনপ্রিয় ক'রে তুললেন । চারুপাঠের বৈজ্ঞানিক রচনা গুলোই 
এন নিদর্শন | চাঁরুপাঠে প্রকাশিত অধিকাংশ প্রবন্ধই তত্ববোধিনী পত্রিকায় 
প্রকাশিত হয়েছিল। গ্রন্থটি তিন ভাগে প্রকাশিত হয়। ১ম, ২য় ও ৩য় 
ভাগের প্রকাশকাল যথাক্রমে ১৭৭৫ শক (১৮৫৩ খুঃ), ১৭৭৬ শক (১৮৫৪ খুঃ) 
৪ ১৭৮১ শক (১৮৫৯ খুঃ)। চাঁরুপাঠের বিষয়বস্তু বিভিম্ন ইংরেজী 
গন্থ থেকে সংকলিত । গ্রন্থটির তিনটি ভাগই কয়েকটি ক'রে পরিচ্ছেদে 
বিভক্ত । বিভিন্ন পরিচ্ছেদে উপদেশ ও নীতিকথামুলক প্রবন্ধের ফাঁকে ফাকে 
বৈজ্ঞানিক প্রবন্ধ রয়েছে । এভাবে রচনা-সন্নিবেশের কারণ সম্পর্কে লেখক 
১ম ভাগের বিজ্ঞাপনে বলেছেন, “এক বিষয়ের অনেক প্রস্তাব উপযুণপরি 
অধ্যয়ন করিতে হইলে, বিরক্তি জন্মে ও ক্লেশ বোধ হয়, এ নিমিত্ত প্রত্যেক 
পরিচ্ছেদে নানাবিধ প্রস্তাব একত্র স্থাপিত হইয়াছে |” তিন ভাগ মিলিয়ে 
বিচার করলে দেখ। যায়, বিজ্ঞানবিষয়ক রচনার সংখ্যাই চারুপাঠে অধিক । 
চারুপাঠে প্রাণী ও উদ্চিদবিজ্ঞান, ভূগোল, পদার্থবিজ্ঞান এবং জ্যোতিবিদ্যা 
বিষয়ক রচন। রয়েছে । 'প্রাণীবিজ্ঞান-বিষয়ক রচনারই প্রাধান্ত । চারুপাঠের 
বৈজ্ঞানিক প্রবন্ধ গুলোতে অক্ষয়কুমার তথ্যসন্নিবেশ অপেক্ষা রচনাকে মনোরম 
ক'রে তোলবার দিকেই বেশী জোর দিয়েছেন । তথ্যসমাবেশের দিক থেকে 
বিচার করলে অনেক প্রবদ্ধই দুর্বল, সন্দেহ নেই) কিন্তু সরল ভাঁষ! ও স্বচ্ছ 
প্রকাশভঙ্গী অধিকাংশ রচনাঁকে গল্পের মতো স্থখপাঠ্য ক'রে তুলেছে । 
এখানেই চারুপাঠের বৈজ্ঞানিক রচনাগুলোর বৈশিষ্ট্য । রচনার একটি 
নিদর্শন £ 'পুরুভুজ প্রাণী” সম্পর্কে আলোচনার একাঁংশ £_ 


“এই অসাধারণ জন্তকে দুই খণ্ড করিলে, যে খণ্ডে মস্তক থাঁকে তাহা 
হইতে এক নূতন পুচ্ছ নির্গত হয়, এবং যে খণ্ডে পুচ্ছ থাঁকে তাহা 
হইতে এক নৃতন মস্তক উৎপন্ন হয়। এইরূপে উভয় খণ্ডের সমুদায় 
অল্প্রত্যঙ্গ উৎপন্ন হইয়া! এক এক খণ্ড এক একটি জন্ত হইয়া! উঠে। 
অন্যান্য জস্তর সন্তানোৎ্পাদনের রীতি যে প্রকার, পুরুভৃজের সে 


৬৪ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


প্রকার নহে। তাহার সম্তানের। প্রথমে তাহাঁর শরীরোপরি ব্রণের 
ম্যায় উৎপন্ন হুইয়। ক্রমে ক্রমে বদ্ধিত হয়, এবং ন্যনাধিক ছুই দিবসে 
সম্পূর্ণ সমুদাঁয় অবয়ব প্রাপ্ত হইয়। তাহার গাত্র হইতে স্মলিত ও 
পতিত হয়। কিন্তুকি আশ্চর্যের বিষয়। এ দ্বিতীয় পুরুভুজ 
উক্ত প্রকারে পতিত হইবার পূর্বেই উহার শরীরে আর একটা 
পুরুভুজও উৎপন্ন হইতে দেখ। যাঁয়। এইবূপে চান্বি পুরুষ পরম্পর 
একক্র সংযুক্ত হইয়। থাকে ।” 


অক্ষয়কুমারের সর্বশেষ বিজ্ঞানগ্রস্থ “পদার্থবিদ্যা, ১৮৫৬ খৃষ্টাব্দে প্রথম প্রকাশিত 
হয়। বাংলায় স্ুপরিকল্পিতভাবে পদীর্ঘবিজ্ঞান লিখবাঁর সার্থক প্রয়াম এই 
গ্রন্থেই প্রথম পাওয়। গেল। তত্ববৌধিনী সভার অধীনস্থ পাঠশালার জন্যে 
একখাঁনি পদীর্ঘবি্যা লেখ। হয়েছিল। এ গ্রন্থখানি তাঁরই পরিবর্ধিত 
সংস্করণ |” ইতিপূর্বে পদার্থবি্ভাসার নাম দিয়ে ছুটি গ্রন্থ প্রকাশিত 
হয়েছিল। গ্রন্থ ছুটি হোল ইয়েটুস্-এর “পদীর্থবিদ্াসার? (প্রঃ প্রঃ ১৮২৪ খুঃ) 
এবং পূর্ণচন্দ্র মিত্রের 'পদার্থবিগ্ভাসারঃ, (প্রঃ প্রঃ ১৮৪৭ খুঃ)। কিন্তু এদের 
কোঁনোৌটিকেই ঠিক পদীর্থবিজ্ঞান-বিষয়ক গ্রন্থ বল1 যায় ন। প্রাকৃতিক 
বিজ্ঞানের বিভিন্ন বিভাগ (জ্যোতিবিদ্যা, ভূ ও ভূগেোঁলবিষ্যা, প্রাণীবি্যা 
ইত্যাদি) উভয় গ্রস্থেরই আলোচা বিষয়। পদীর্থবিদ্ভা নিয়ে বাংলায় 
সর্বপ্রথম গ্রন্থ রচনা করলেন অক্ষয়কুমার । অক্ষয়কুমারের পদার্থবিদ্ার 
আলোচ্য বিষয় হোল জড় ও জড়ের গুণ 0৪061: 2170. 105 5210618] 
71:0981:6195) | পদীর্থবিজ্ঞানের এই একটি মীত্র বিভাগ নিয়ে আলোচিন। 
করলেও পদার্থবিগ্যার এই প্রথম ও প্রধান বিভাগটি আলোচনার জন্যে বেছে 
নিয়ে অক্ষয়কুমার স্থযুক্তি ও দূরদখিতাঁরই পরিচয় দিয়েছিলেন ৷ কারণ, ইতি- 
পূর্বে ঠিক পদার্থবিজ্ঞান নিয়ে স্থপরিকল্পিতভাবে কোনো! গ্রস্থই বঙ্গসাহিত্যে 
রচিত হয় নি। অবশ্ঠ, ইতিপূর্বে শ্রীরামপুর নিবাসী হরিশ্চন্র দে চতুধু'বীপ 
এবং শ্রীনাথ দে চতুধুরবীণ পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিভাগ নিয়ে বাংলায় গ্রন্থ 
প্রকাশের উদ্দোশ্তে ডেস্‌ কোর্স 00৪85'5 00০8:56) নাঁমে একটি পুস্তক সিরিজ 
প্রকাশের সংকল্প করেছিলেন। কালিদাস মৈত্র লিখিত “বাঁষ্পীয় কল ও 


৩ অক্ষয়-চরিত-_নকুড়চন্ত্র বিশ্বাস। পৃঃ ৩২। 


বাংল। বিজ্ঞানসাহিত্য ও অক্ষয়কুমার দত্ত ৬? 


ভারতবর্ষায় রেলওয়ে” €( ১৮৫৫) এবং “ইলেকট্রিক টেলিগ্রাফ” (১৮৫৫ ) এই 
সিরিজের বই। এ ছাঁড়। এ সিরিজের আঁর কোনে বই প্রকাশিত হয়েছে 
বলে জানা যায় না । এ ছু*ট বইতে পদার্থবিজ্ঞানের মুল বিষয় অপেক্ষ| 
এর ব্যবহারিক দিকের ওপরেই বেশী জোর দেওয়। হয়েছিল। কিন্তু 
অক্ষয়কুমার পদার্থবিজ্ঞান সম্বন্ধে সর্বাগ্রে জ্ঞাতব্য জড় ও জড়ের গুণ নিয়ে 
আলোচনা ক'রে বঙ্গসাহিত্যে পদীর্ঘবিজ্ঞানের অপরাপর বিভাগ নিয়ে 
আলোচনার উৎস-মুখড খুলে দিয়েছিলেন । পদার্থবিদ্ভার বিষয়বস্ত বিভিন্ন 
ইংরেজী গ্রন্থ থেকে সংগৃহীত ও অন্থবাঁদিত হয়েছিল।* এ গ্রন্থটির 
অধিকাংশই তত্ববোধিনী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ।« 

পদীর্ঘবিষ্ভায় অক্ষয়কুমার ইংরেজী বৈজ্ঞানিক শব্দগুলোর বাংল। নাঁম 
ব্যবহার করেছেন। অনেকক্ষেত্রেই তাকে নতুন শব্ধ স্থ্টি করতে হয়েছে। 
পরবর্তী পদার্থবিজ্ঞান-লেখকগণ বহুক্ষেত্রেই বাংলা বৈজ্ঞানিক শব্দের ব্যবহাঁরে 
অক্ষয়কুমীরকে অনুসরণ করেছেন । যেমন চু1০০01080-র বাংল। অক্ষয়কুমার 
করলেন তাড়িত। পরবতী পদার্থবিজ্ঞীন-লেখক মহেন্দ্রনাথ ভত্টাচাষ, 
যোৌগেশচন্দ্র বায় ও স্ূর্যকুমার অধিকারী এই তাড়িত শব্দটিই ব্যবহার 
করেছেন। 17061:08-র বাংলা অক্ষয়কুমার লিখলেন জড়ত্ব। মহেন্দ্রনাথ, 
যোগেশচন্দ্র ও স্ূর্যকুমার ৪ 17109 অর্থে জড়ত্ব শব্দটিই ব্যবহার করেছেন । 
এ ছাঁড়া আরও কতকগুলো বৈজ্ঞানিক শব্দের ব্যবহারে এদের মধ্যে হুবহু 
মিল রয়েছে । যেমন, 201-০019000০00:--অপরিচালক 7; 1)800]115-- 
তীন্তবতা ; 1)০£1০০--তাঁপাংশ 70006 000010601--তাপমান 5 0617016 
96 £:9105-_তারকেন্ত্র। অবশ্ঠ সুর্যকূমার অধিকারী অক্ষয়কুমার অপেক্ষ। 
মহেন্দ্রনাথকেই বেশী অনুসরণ করেছিলেন । 

অক্ষয়কুমারের পদীর্ঘবিচ্ভায় পরমাণু ও জড়ের বিভিন্ন ধর্ম নিয়ে মোটামুটিভাবে 
বিস্তৃত আলোচনা করা হয়েছে । ভূদেব মুখোপাধ্যায়ের প্রাকৃতিক বিজ্ঞান__ 
১ম ভাগের পরিকল্পনার সঙ্গে এর কিছুটা মিল দেখ। যায়। তবে ভূদেবের 
রচন। অক্ষয়কুমারের তুলনায় টেকৃনিক্যাল। রচনাভঙ্গীও অক্ষয়কুমারেরই 
বেশী সরল। গতি ও বেগ সম্বন্ধে আলোচন। ভূদ্দেববাবুর গ্রস্থেই বিস্তৃততর । 


৪ পদার্থবিন্াা অক্ষয়কুমার দত্ত । বিজ্ঞাপণ । 
৫ ১৭৭৩ শকাব্দের আষাঢ় সংখা! (৯৫ সংখ্যা) থেকে । 
৫ 


৬৬ বঙ্গপাহিত্যে বিজ্ঞান 


পদার্থবিগ্যায় বিভ্ভৃত ও স্ক্্ম আলোচন। না থাকলেও অতি সাধারণ উদাহরণ 
দিয়ে বক্তবা বিষয় বৌঝাবার ফলে রচনার উতকর্ষত। বেড়েছে । তা ছাড়। 
এই গ্রস্থটির বিভিন্ন যায়গায় যে সব তুলনামূলক আলোচনা রয়েছে, 
বর্ণনাভঙ্গীর সরসতার জন্যে তা" উল্লেখযোগা । যেমন, যোগাকর্ষণ ও 
মাঁপাকর্ষণের তুলনামূলক আলোচন।, অথন। বিভিন্ন বস্তর স্থিতিস্াপকতার 
তুলনামূলক আলোচন।। এইবপে অক্ষয়কুমার 'বাহাবস্তর-.....বিচার' ও 
চারুপাঁগের মধা দিয়ে একদিকে যেমন বাঁ'ল। বিজ্ঞানসাহিতাকে সরস ও 
জনপ্রিয় ক'রে তুললেন, অপনদিকে তেমনি “ভগোল' ও “পদার্থবিদ্যা"য় পথ 
দেখালেন প্রাঞ্চল, ভপরিকল্িত ও তানি বিজ্ঞান গ্রন্থ রচনার | 

উপরোক্ত নইগুলি ছাঁড়|। অক্ষয়কমান একটি জামিতি লিখেছিলেন | 
কিন্থ এই গ্রস্থটি প্রকাশিত হয় নি।* দৃষ্টিবিজ্ঞান, বাঁরিবিজ্ঞান, শারীববিজ্ঞান 
প্রভৃতি নিয়েও তার গ্রন্থ রচনার ইচ্ছে ছিল।* কিন্তু এগুলির মধো একমাত্র 
নরিবিজ্ঞান সঙ্গন্ধেই তিনি ততুবোৌধিনী পত্রিকায় কিছু কিছু প্রবন্ধ লিখেছিলেন । 

বিজ্ঞীনগ্রস্ব রচনা অক্ষয়কুমাবের জীবনে মোটেই আকম্মিক নয়। 
বিজ্ঞানস্পৃহ। শিশুকাল থেকেই তীন মধ্যে ছিল। কৈশোরে পিয়ার্সনেন 
ভূগোল তাকে আনন্দ দিয়েছিল ।৮ ইত্রেজী গ্রস্থের প্রতি তার অক্রাগ 
সষ্টি হবার মূলে এই ভূগোল গ্রশ্বখানার যথেষ্ট প্রভাব ছিল বলে মনে হয়।৯ 
গল্প-উপন্যাস অপেক্ষা বৈজ্ঞানিক গ্রন্থের প্রতিই তার টান ছিল বেশী। 
গণিত, শাঁরীরবিজ্ঞান, মনোবিজ্ঞান ইত্যাদি গ্রস্থ তাঁর খুবই প্রিয় ছিল। 
এককালে অবসর সময়ে তিনি কবিতাও লিখতেন । তবে বিজ্ঞানের আকর্ষণ 
অক্ষয়কুমারের জীবনে গভীর ও ব্যাপক ছিল। এমনকি তত্ববৌধিনীর 
সম্পাদক থাঁকাকালীনও তিনি মেডিকেল কলেজে গিয়ে উদ্ভিদ ও রসাঁয়নবিদ্যার 
ক্লাশ করতেন । 

সাময়িক-পত্র সম্পাদনের ক্ষেত্রে অক্ষয়কুমারের এই বিজ্ঞানাভরাঁগ বিশেষ- 
ভাঁবে পরিলক্ষিত হয়। বস্ততঃ, সাঁময়িক-পত্রের সম্পাদক হিসেবেও বাংল 


৬ অক্ষয়কুমার দত্ত-_অক্ষয়কুমীর রায় প্রণীত। ২য় সংস্করণ--পৃঃ ৩৬। 
৭ অক্ষয়-চরিত--নকুড়চন্ত্র বিশ্বীস। পৃঃ ৩৩ 

ভারত-শ্রমজীবী--বৈ; ও জ্যৈঃ, ১২৯২, অক্ষয়কুমীর দত্ত-২০-৫২ পৃঃ । 
*৯ নব্যভারত--১৩১৫, পৌষ সংখ্যা! ; জ্ঞানবীর অক্ষয়কুমার দত্ত । 


চু 


বাংল! বিজ্ঞীনসাহিত্য ও অক্ষয়কুমার দত্ত ৬৭ 


বিজ্ঞানসাহিতো তথা বালা সাহিত্যে অক্ষয়কুমারের বিরাট অবদান রয়েছে। 
তিনি বিচ্যাদর্শনের অন্যতম পরিচালক ছিলেন । বিচ্যাদর্শন-_এই মাসিক 
পত্রিকাটি ১৮৪২ খুষ্টাব্দের জুন মাসে প্রথম প্রকাশিত হয়। বিদ্যাদর্শনের 
প্রথম স'খ্যায় পত্রিকা প্রকাশের যে উদ্দেশ্য বাক্ত হয়েছিল, তার একাংশে 
ছিল,”....."যত্ুপূর্বক নীতি ও ইতিহাঁস, এবং বিজ্ঞান প্রভৃতি বন বিদ্যার বৃদ্ধি 
নিখিত্ত নানাপ্রকার গ্রস্থের অঙ্গবাদ কর। যাইবেক- "” বাংল। সাময়িক-পত্রে 
প্রথম শ্রেণীর বৈজ্ঞানিক প্রবন্ধ বিছ্যাদর্শনেই প্রথম পাঁওয়। গেল। ইতিপৃবে 
প্রকাশিত দিগ্র্শন ( প্রঃ প্রঃ এপ্রিল ১৮১৮ খুঃ ) সমাচার দর্পণ । প্রঃ প্রঃ ২৩শে 
মে, ১৮১৮ খুঃ), বঙ্গদৃত ( প্রঃ প্রঃ ১০ই মে, ১৮২৯ খুঃ), স'বাদ-প্রভাকর 
( প্রঃ প্রঃ-২৮শে জানত, ১৮৩১ খৃঃ ), সাবাদ-পুণচন্দ্োদয় ( প্রঃ প্রঃ জুনঃ ১৮৩৫ 
খঃ) প্রভৃতি পত্র-পত্রিকীয়ও বিজ্ঞানালোচন। প্রকাশিত হোত বটে; কিন্তু 
এইট সকল পত্র-পত্রিকাঁর বৈজ্ঞানিক রচনা গলির তুলনায় বিদ্যাদর্শনের বৈজ্ঞানিক 
আলোচনাগুলি অনেক বেশী উচ্চাঙ্গের ৷ বিদ্যাঁদর্শনে প্রাণিবিছ্য।, ভূবিষ্য। ও 
ভূগোল এবং রসায়নবিগ্ঠ| বিষয়ক আলোচনাও প্রকাশিত হয়েছিল । অধিকা"শ 
বৈজ্ঞানিক প্রবন্ধের লেখক অক্ষয়কুমার স্বয়' । বিদ্যাদর্শন অল্পকাল স্থায়ী 
হয়েছিল। জ্ঞানবিজ্ঞান বিষয়ক উংকুষ্ট প্রবন্ধাদি থাক। সবে বিদ্যাদশন 
দীর্ঘকাল স্থায়ী না হবার কারণ, তখন জনসাধারণের দৃষ্টি বৈজ্ঞানিক 
প্রবন্ধের প্রতি আুষ্ট হয় নি। এ সম্পর্কে ১২৯২ সালের বৈশাখ ও জোষ্ঠ 
সংখা। ভারত-শ্রমজীবী পত্তিকায় “অক্ষয়কুমার দত্ত” শীর্ষক প্রবন্ধে মন্তব্য 
কর। হয়েছিল, “অক্ষয়বাবু উৎসাহের সহিত জ্ঞান বিতরণে প্রবৃত্ত হইলেন । 
০০০০, টাঁকীর মৃত মহাত্স। প্রসন্নকুমার ঘোষের সাহাঁষ্যে “বিদ্যাদর্শন” নামক 
এক মাসিক পত্রিকা প্রচার করেন। সর্বপ্রকার ভ্রম ও কুসংস্কার দূর করাই 
তাহার উদ্দেশ্য ছিল; কিন্তু সে সময় তাহার প্রবন্ধ পাঠ করিবার জন্য লোক 
ছিল না। “মহানবমী”, “রসবাঁজ, প্রভৃতি অঙ্লীলতাপূর্ণ পত্রপত্রিকাই সেই 
সময়ে সাধারণের মনোরঞ্চন করিতে সক্ষম হইত । এখন সাধারণের বিজ্ঞানাঁদি 
বিষয়ে প্রবন্ধ পাঠ করিবার জন্য যে ঘোর আগ্রহ আমরা প্রত্যক্ষ করিতেছি, 
তখন সেরূপ ছিল না। বিদ্যাদর্শন ছয় মাস ব্যতীত জীবিত রহিল না।” 
বিদ্যাদর্শনের প্রথম প্রকাঁশকাল এবং ভারত-শ্রমজীবী পত্রিকায় এই মন্তব্য 
প্রকাশের তারিখের মধ্যে কালের ব্যবধান ৪৩ বংসর। ৪৩ বৎসরের 
মধ্যে বাংলার জনসাধারণের এই যে রুচির পরিবর্তন, এর মূলে তত্ববোধিনী 


৩৮ বঙ্গপাহিত্ে বিজ্ঞান 


পত্িকার অবদান সবিশেষ উল্লেখযোগ্য । বন্ততঃ, যে পরিকল্পনা নিয়ে 
অক্গরকুমার বিদ্য।দর্শন পত্রিকার পরিচালন। আরস্ত করেছিলেন, তা? পুর্ণাঙ্গ 
রূপ পেল তন্ববোধিনীতে । তন্ববোধিনী পত্রিকা অক্ষয়কুমারের সম্পাদনায় 
১৮৪৩ খুষ্টাব্বের ১৬ই আগষ্ট তাবিখে প্রথম প্রকাশিত হয়। স্থদীর্ঘ বার 
বৎসর ধরে অক্ষযকুমীর এই পত্রিকার সম্পাদন। করেছিলেন । তত্ববোধিনী 
পত্রিকার প্রথম ২৫টি সংখ্যায় অবশ্য কোনে। বিজ্ঞানীলোচন। নেই। ২৫ 
থেকে ৪৬ সংখ্যার মধ্যেও প্রাণিবিজ্ঞান বিষয়ক কয়েকটি প্রাথমিক প্ররূতির 
আলোচনা ছাঁড়া উচ্চাঙের কোনে। রচন। নেই। ৪৭ সংখ্যা! (আষাঢ়, 
১৭৬৯ শক ) থেকেই তন্ববোধিনীতে প্রথম শ্রেণীর বৈজ্ঞানিক বচনাঁদি 
প্রক।শিত হতে লাগল। বস্ততঃ, এই পত্রিকাঁকে কেন্দ্র করেই বাংলা বিজ্ঞান- 
সাহিত্যে নবযুগের স্থত্রপাতি। আর এই নবযুগের উদগাতি। হলেন অক্ষয়কুমার 
দত্ত। অক্ষয়কুমীরের বাহাবস্তর......বিচার, পদার্থবিগ্য।, চারুপাঠ প্রভৃতি 
গ্রস্থেব অধিকাংশই এই পত্রিকার ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। 
তত্ববোধিনীতেই সর্বপ্রথম এক একটি বৈজ্ঞানিক আলোচন। দীর্ঘদিন ধরে 
ধারাবাহিকভাবে প্রকাশিত হবার মধাদ1! পেল। এ ছাড় তত্ববোধিনীতে 
প্রকাশিত হোলি জোতিবিদ্য। ও গণিত, পদার্থবিদ্যা, এবং ভূতত্ব, ভূগোল 
ইত্যাদি বিষয়ক সারগত প্রবন্ধাি | প্রবন্ধ গুলি আকৃতিতেও হোল বিস্তৃততর । 
টেক্নিক্যাঁলিটি বাদ দিয়ে সরল ও সর্বজনবোধ্য ভাষায় বৈজ্ঞানিক প্রবন্ধ 
রচনার যে রীতি তত্ববোধিনীতে দেখ। গেল, তা” সে যুগের ও পরবর্তী 
যুগের সাময়িক পত্রিকা গুলোতে অন্গস্ছত হোল। তা” ছাড় সে যুগে 
বাংলাভাষার প্রতি জনসাধারণের অবজ্ঞ। দূরবীকরণেও তত্ববোৌধিনী যথেষ্ট 
সাহায্য করল। 

অতএব দেখা যাচ্ছে, পত্রিক।-সম্পাদক হিসেবেও বাংল! বিজ্ঞানসাহিত্যে 
অক্ষয়কুমারের দীন অপরিসীম । অস্থস্থত।র জন্যে অক্ষয়কুমার যখন 
তত্ববোধিনী পত্রিকায় লেখ! বন্ধ করলেন তখন এই পত্রিকার গ্রাহকসখখ্য। 
সাত শত থেকে দু'শতে এসে ফীড়িয়েছিল। অতএব, প্রথম বার বৎসরে 
তত্ববোধিনী পত্রিকার সাফল্য যে অক্ষয়কুমারের ব্যক্তিগত, তা” বোধ করি 
অন্বীকাঁর করা চলে ন। সে যুগের কোনে। কোনে। পত্রিকা অক্ষয়কুমারের 
নাম ভাঙ্গিয়ে পত্রিকার প্রচার বাড়াতে চেয়েছিল। এই প্রসঙ্গে উপহার 
পত্রিকার নাম করা যেতে পারে। “বঙ্গীয় লেখক চুড়ামণি শ্রীযুক্ত বাবু 


বাংলা বিজ্ঞানসাহিত্য ও অক্ষয়কুমার দত্ত ৬৯ 


অক্ষয়কুমার দন্ত” এই পত্রিকায় লিখে থাকেন বলে উপহারের বিজ্ঞাপনে 
ঘোঁষণ। করা! হয়। এই প্রসঙ্গে ১২৮৯ সালের কাঞ্ঠিক সংখ্য। "প্রবাহে" মস্তবা 
করা হয়, “বঙ্গীয় লেখক চুড়ামণি অক্ষয়কুমার দত্ত বলিলে “বাহ্াবস্ত', “চাঁরুপাঠ' 
প্রভৃতি প্রণেতা অধুনা বালী নিবাঁী পপ্ডিতবর অক্ষয়কুমার দ্উই লক্ষিত হন। 
কিন্ত আমরা বিশেষরূপে অবগত আছি যে, উক্ত অক্ষয়বাবু উপহার নামক 
কোন সাঁময়িকপত্রের অক্তিত্ব পধ্যন্থ জ্ঞাত নহেন ; লিখিতে স্বীকুত হওয়া ত 
দুরের কথা ।” 

বৈজ্ঞানিক প্রবন্ধের মধ্য দিয়ে অক্ষয়কুমার বাঁঁল। গগ্যন।হিত্যের বলিষ্ঠত। 
ও প্রকশিক্ষমতা অনেকখানি বাড়িয়ে দিলেন। উংকুষ্ট বিজ্ঞানসাহিত্য 
রচনায় প্রয়োজন সণ্যত দৃষ্টিভঙ্গী, যগাষথ তথ্যসন্নিবেশ ও প্রাঞ্জল ভাষ।|। 
অক্ষয়কুমারের রচনায় এই তিনটি €ুণই বিদ্যমান । ১৩২৩ সালের অগ্রহায়ণ 
সখ্য জন্মভূমিতে অক্ষয়কুমার সন্বদ্ধে ললিতচন্দ্র মিত্র কবিতা লিখেছিলেন, 


“বিজ্ঞান-সাহিত্য শোভে তোমার লেখায়, 
অক্ষয় অক্ষয় কীপ্ডি পুণ্য বাঙ্গ।লায়।” 


এই উক্ভিকে সমর্থন কবে আমরাও বলতে পারি, অক্ষয়কুমার শুধু উংকৃষ্ট 
বিজ্ঞানসাহিত্যই রচনা করলেন ন, বিজ্ঞানের তথ্য ও ভাব প্রকাশের 
উপযোগী ভাষাব্‌ও স্থষ্টি করে গেলেন। অক্ষয়কুমাবের প্রক।শভঙ্গী স্বচ্ছ। 
তার রচনার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হোল, ভাষার বলিষ্ঠ বাধুনি ও সংযমবোধ । 

এইরূপে বা'ল। গদ্যের অন্যতম প্রধান বূপকার অক্ষয়কুমার বাংল! বিজ্ঞ/ন 
সাহিত্যের কাঠামোতে ও একটি পরিণত রূপ দিয়ে গেলেন। 


তত্ববোধিনী পত্রিক৷ 


বঙ্গসাহিতো বিজ্ঞানের প্রাণ প্রতিষ্ঠা করলেন অক্ষয়কুমার দন্ত। অক্ষয়কুমারের 
এই কুতিত্বের মূলে রয়েছে তন্ববোধিনী পত্তিক। | 

বা"্ল। ভাষা ও সাহিত্যের ইতিহাসে তত্ববোধিনী পত্জিকার স্থান অতি 
উচ্চে। দীর্ঘকাল জীবিত থেকে এই পত্রিকা বঙ্গভাষ| ও সাহিত্যকে 
নানাভাবে পুষ্ট করেছে । এই পত্রিকাতেই সর্বপ্রথম জ্ঞানবিজ্ঞান বিষয়ক 
উচ্চাঙ্গের প্রবন্ধাদি নিয়মিতভাবে প্রকাশিত হয়েছিল। ইতিপূর্বে প্রকাশিত 
বিদ্যাদর্শন পত্রিকায় উচ্চাঙ্গের বৈজ্ঞনিক প্রবন্ধ পাওয়া যাঁয় বটে; কিন্ত 
অত্যন্ত ক্ষণজীবী হওয়ায় এই পত্রিক। বিজ্ঞান-প্রবন্ধ রচনার কোনে| 
আদর্শ স্থাপন করে যেতে পারে নি। এই আদর্শ স্থাপনের কৃতিত্ব 
তত্ববোধিনীর | এই পত্রিকাকে কেন্দ্র ক'রে উচ্চাঙ্গের প্রবন্ধের ভাঁষা হিসাবে 
বাংলার ওজন্বিত অনেকখানি বেড়ে গেল । ভাষায় ও ভাবধারায় তত্ববোধিনী 
পত্রিকাতে যে নবযুগের স্চন। হোল তার মুলে অক্ষয়কুমার দত্তের দান 
সর্বধিক। তাঁরই সম্পাঁদনায় ১৮৪৩ খৃষ্টাব্দের ১৬ই আগস্ট তত্ববৌধিনী 
পত্রিক। প্রথম প্রকাশিত হয়। জৌড়াসীকোর তত্ববোধিনী কার্ধালয় থেকে 
এই পত্রিক। প্রতি মাসে প্রকাশিত হোত। 


এক 


অক্ষয়কুমার দত্ত দীর্ঘ বার বৎসর ( ১৮৪৩-১৮৫৫ ) কাল তত্ববোৌধিনীর 
সম্পাদনা করেছিলেন । এই বার বৎসরের মধ্যে পক্ষির বিবরণ (প্রঃ প্রঃ 
১৮৪৪ থৃঃ), সত্য প্রদীপ (প্রঃ প্রঃ মে, ১৮৫০ খুঃ ), সত্যার্ণৰ (প্রঃ প্রঃ 
জুলাই, ১৮৫০ খুঃ), বিবিধার্থসংগ্রহ (প্রঃ প্রঃ অক্টোবর, ১৮৫১ খুঃ ), 
স্থলভ পত্রিকা (প্রঃ প্রঃ জুলাই, ১৮৫৩ খুঃ), বঙ্গবিগ্। প্রকীশিক। পত্রিকা 
(প্রঃ প্রঃ সেপ্টেম্বর, ১৮৫৫ খৃং) ইত্যাদি বিভিন্ন সাময়িক-পত্তে বৈজ্ঞানিক 
প্রবন্ধাদি প্রকাশিত হয়েছিল। এদের মধ্যে একমাত্র বিবিধার্থসংগ্রহকে 
বাদ দিলে অপরাঁপর পত্রপত্রিকীর তুলনীয় তত্ববোধিনীর বৈজ্ঞানিক প্রবন্ধ গুলি 
অনেক বেশী উচ্চাঙ্গের। পূর্ববর্তী সাঁময়িকপত্র দিগর্শন ও সমাচার দর্পণের 
বৈজ্ঞানিক প্রসঙ্গগুলির সঙ্গেও তত্ববোধিনীর প্রবন্ধের কোনে। তুলনাই 
চলে না। দিগর্শনের অধিকাংশ রচনায়ই তথ্যের অভাব । সমাচার দর্পণের 


তত্ববোধিনী পত্রিকা ৭১ 


বিজ্ঞানালোচনার অধিকাংশই ছিল বিজ্ঞান-সংবাদ; কোনো কোনোটি ছিল 
বিজ্ঞান-প্রস্তাব। এদের ভাষ! প্রায় সর্বত্রই ছিল জটল ও কৃত্রিম । তাছাড়া 
এদের অধিকাংশই ছিল প্রাথমিক প্ররুতির রচনা । ভাষার কতিমত। 
ঘুচিয়ে পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক প্রবন্ধ রচনার স্ুত্রপাত হয়েছিল বিদ্যাদর্শনে । 
যে আদর্শের স্ত্রপাত হয়েছিল বিদ্যাদর্শনে, তা'ই অপেক্ষাকৃত বিকশিত 
ও পরিণত আকারে দেখ। গেল তত্ববোঁধিনীতে | তত্ববোধিনীর প্রবন্ধ গুলির 
ভাষ। প্রীঞ্জল ও জড়ত্বহীন । তাছাড়া অধিকাংশ রচনাই সারগভ। 
তত্ববোধিনীর অপর বৈশিষ্ট্য, বিষয়বস্ত নির্বাচনের অভিনবন্তে। বিজ্ঞানের 
বিভিন্ন দিক নিয়ে এই পত্রিকায় সর্জনবৌধ্য প্রবন্ধাদি প্রকাশিত হতে 
লাগল। তাস্ছাড়া তন্ববোধিনীতে দীর্ঘদিন ধরে এক-একটি বৈজ্ঞানিক 
প্রবন্ধ ধাঁরাঁবাহিকভাঁবে প্রকাশের ব্যবস্থা হওয়ায় বিজ্ঞান-সাহিত্যের প্রতি 
জনসাধারণের কৌতুহল ও বেড়ে গেল। 

তত্ববোধিনীতে বিজ্ঞানীলোচনীর স্ত্রপাত হয়েছিল অক্ষয়কুমার দন্ত 
লিখিত “সিন্ধুঘোটক' ( ১লা আশ্বিন, ১৭৬৭ কাব) শর্ষক প্রাণিবিজ্ঞান 
বিষয়ক রচন। দিয়ে। এতে সিষ্কুঘোটকের আরুতি ও প্ররুতি প্রাঞ্জল 
ভাষায় সক্ষেপে আলোচনা কর। হয়েছে । আলোচনাঁটি পরে অক্ষয়কুমার 
দত্তের চীরুপাঠ_-১ম ভাগে সংকলিত হয়েছিল। ১৭৬৭ শকাবের মাঘ 
সংখ্যায় প্রকাশিত “বনমাঙ্ুষ" শীর্ষক রচনাঁটির লেখকও অক্ষয়কুমার দত্ত। 
এর পর দীর্ঘদিন প্রাণিবিজ্ঞন বিষয়ক আলোচনায় ভাঁট। পড়ে। প্রায় সাত 
বংসর পর ১৭৭৪ শকাবের শ্রাবণ সখ্য। তত্ববোধিনীতে “বীবর* শীর্ষক 
যে কৌতুহলোদ্দীপক আলোচনাটি প্রকাশিত হয়, তা'ও পরে অক্ষয়কুমারের 
চারুপাঠ--১ম ভাগে সংকলিত হয়েছিল। এই যুগে (১৮৪৩-১৮৫৫ ) 
প্রকাশিত প্রীণিবিজ্ঞান বিষয়ক অপরাপর আলোচন। দীপমক্ষিক। ( চৈত্র, 
১৭৭৪ শক ), বক্মীক ( পৌষ, ১৭৭৫ শক ), প্রবাঁল কীট (জ্যোষ্ট, ১৭৭৬ শক ), 
কীটাণু (ভাত্র, ১৭৭৬ শক ), বিহঙ্গম-দেহ (আশ্বিন, ১৭৭৭ শক ) পরে 
অক্ষয়কুমার দত্তের চারুপাঁঠে সংকলিত হয়েছিল। উপরোক্ত আলোচনাগুলি 
সরল ও হৃখপাঠ্য । কিন্তু বৈজ্ঞানিক তথ্যসমাবেশের দিক থেকে বিচার 
করলে রচনাগুলি কিছুটা দুর্বল। অধিকাংশ ক্ষেত্রেই আলোচ্য জীবের 
গঠনপ্রক্কতির বৈচিত্র্য নিয়ে আলোচন।। এই যুগে প্রকাশিত উত্ভিদবিজ্ঞান 
বিষয়ক অধিকাংশ আলোচনাও প্রাথমিক প্রকৃতির । তবে ছু" একটি বেশ 


৭২ বঙ্গলাহিত্যে বিজ্ঞান 


তথ্যপূর্ণ। যেমন, ১৭৭৪ একাবের কান্তিক স'খ্যায় প্রকাশিত “বৃক্ষলতাঁদির 
উৎপত্তির নিয়ম” শীর্ষক প্রবন্ধটি। এ যুগের উদ্ভিদবিজ্ঞান বিষয়ক রচনাগুলিরও 
লেখক অক্ষয়কুমার দত্ত। এই শ্রেণীর রচনার অধিকাংশই পরে চাঁরুপাঠে 
স'কলিত হয়েছিল। হথ্যসমাবেশের দিক থেকে যায়গায় যায়গায় অসম্পূণ 
হলেও প্রাণী ও উদ্ভিদবিজ্ঞান বিষয়ক রচনাগুলির ভাষ। সরল ও সরস। বস্তৃতঃ, 
এখানেই এই সকল রচনার বৈশিষ্ট্য । প্রীণিবিজ্ঞানকে এতখানি মনোরম 
ও সরস ক'রে ইতিপূর্বেকার কোনে। পত্র-পত্রিকায় প্রকাশ কর! হয় নি। 
তত্ববোধিনী পত্রিকার এই যুগে প্রকাশিত জ্যোতিবিজ্ঞান বিষয়ক রচনা 
সমূহ'৪ সরল ও স্তখপাঠ্য । সবগুলে! 'প্রবন্ধেরই লেখক অক্ষয়কুমার দত্ত। 
১৭৬৯ একান্দের আষাঢ় মাসে প্রকাশিত তত্ববৌধিনীতে (৪৭ সখ্য। ) 
জ্যোঁতিবিজ্ঞান বিষয়ক প্রবন্ধ প্রথম পাওয়া গেল। এই সংখ্যায় সৌরজগং 
সম্পর্কে রচনাটিতে স্য থেকে বিভিন্ন গ্রহের দৃরত্ব, গ্রহাদির স্ুর্যকে প্রদক্ষিণ 
করব।র সময়, ধূমকেতু, পৃথিবীর ব্যাস ও পরিধি ইত্যাদি সন্বদ্ধে আলোচিন। 
কর। হয়েছে । আলোচনাটি সংক্ষিপ্ত হলেও তথ্যপূর্ণ। এই সংখ্যার সবিশেষ 
উল্লেখযোগ্য প্রসঙ্গ, পাঁদটীকাপ্ন ভারতের প্রাচীন গণিত, বীজগণিত ইত্যাদি 
সম্বন্ধে আলোচন।। এতে গণিত, বীজগণিত ইত্যাদি বিষয়ে প্রাচীন ভারতের 
শেষ্টত্ব স্থানে স্থানে উদ্ধৃতি সহকাঁরে বোঝান হয়েছে । লেখক গণিত ও 
বীজগণিতে ভারতের প্রাচীনত্ব প্রমীণ করতে চেয়েছেন । বিজ্ঞানের ইতিহাসের 
দিক থেকেও আলোচনাটির যথেষ্ট মূল্য আছে। এদেশীয় প্রাচীন গ্রস্থাদিকে 
আধুনিক প্রতিপন্ন করবাঁর জন্যে বেণ্টলি সাহেব যে মতবাদ গড়ে তুলতে 
চেষ্টা করেছিলেন, লেখক যুক্তি ও প্রমাণ সহকারে তা" খণ্ডন করেছেন। 
বস্ততঃ, পাশ্চাত্য ও প্রাচ্য বিজ্ঞান বিষয়ক তথ্যাদির পাশাপাশি সমাবেশ এই 
যুগের গণিত ও জ্োতিবিজ্ঞান বিষয়ক কোনো কোনো আলোচনার 
বৈশিষ্ট । এই প্রসঙ্গে ১৭৭ একাবের জ্যৈষ্ঠ সংখ্যায় প্রকাশিত গ্রহণ সম্বন্ধে 
আলোচনাটিও উল্লেখযোগ্য । জ্যোতিবিজ্ঞান বিষয়ক কোনো কোনো! রচনায় 
উচ্ছ্বাস বৈজ্ঞানিক যুক্তিকে আচ্ছন্ন করেছে । যেমন, ১৭৬৯ শকাবের মাঘ সংখ্যা 
তত্ববো ধিনীতে প্রকাশিত চন্দ্র সম্পকে আলোচনাটি। রচনার নিদর্শন £_ 


পৃথিবীর ন্যায় চন্দ্রলৌকে বায়ু ও মেঘ থাকিবার কোন চিহ 
প্রতীত হয় নাই, ও তাহার কোন সম্ভাবনাও জ্ঞাত হয় নাই 


তত্ববৌধিনী পত্রিক। ৭৩ 


অতএব তাহাতে শীতগ্রীষ্মের পরিবর্তন কি আশ্যধ্য ! আমারদ্িগের 
গ্রীষ্ম খতুর প্রথরতম মধ্যাহৃকাল অপেক্ষা ভূরিগুণ প্রচণ্ততর গ্রীন্ম 
ক্রমাগত এক পক্ষ সমস্তকাল দাহন করে, অপর এক পক্ষ হিমালয় 
শিখরস্থিত তুষার অপেক্ষা তীক্ষতর শীত প্রবল থাকে । এমত 
কঠিন স্থানে মানব দেহ কতক্ষণ স্থায়ী হইতে পারে! কিন্ত যিনি 
এই মর্ত্য লোকেই ভূচরকে ভূমির যোঁগা ও জলচরকে জলের যোগা 
করিয়াছেন, এবং বিষগুণান্বিত গলিত পদার্থ মধ্যেও কত অসংখা 
জীবগণকে স্থখরসে সিক্ত করিতেছেন, তিনি যে চন্দ্রলোকে তাহার 
' উপযোগা দিবা পুরুষ সকল স্যষ্টি করিয়া আনন্দে নিমগ্ন বাঁখিবেন 
ইহার আশ্চধ্য কি? 


১৭৭৬ শকাবের আফা সখ্য প্রকাশিত “ত্রলাগু কি প্রকাণ্ড ধ্াপার” 
শীর্ষক পপ্রবন্ধটির যায়গায় যায়গায় উচ্্বীসের বাঁড়াবাড়ি পরিলক্ষিত হয়। এষ্ট 
স্থদীর্ঘ প্রবন্ধে ভূমগ্ডলের বৈচিত্রা ও বিবাটত্ব ব্যাখ্য। করে ধূমকেত, উষ্ক।, 
সৌরজ্গঞ্ড গ্রহ-উপগ্র্, স্ধ এব* নক্ষত্র ইভাঁদি নিয়ে আলোচন। কর। হয়েছে । 
জ্যোতিবিজ্ঞান বিষয়ে এত বড় প্রবন্ধ ইতিপূর্বে আর কোনে। পত্র-পত্রিকা 
দেখ। যায় নি। প্রবন্ধটি প্রাঞ্জল ৪ তথ্যবনুল। এট যুগের জ্োতিধিজ্ঞান 
বিষয়ক রচনা গুলি পরে অক্ষয়কুমার দত্তের চারুপাঁঠে সকলিত হয়েছিল। 

তত্ববোধিনী পত্রিকাঁকে কেন্দ্র ক'রে বাণল। সাহিত্যে পদার্থবিজ্ঞান বিষয়ক 
আলোচনায়ও নবযুগের শ্চনা হোল। ১৭৭৩ শককের আষাঢ় স'খা। 
থেকে তত্ববোধিনী পত্রিকায় পদার্থবিছ্য। সম্পর্কে আলোচন। ধারাবাহিকভাবে 
প্রকাশিত হতে থাকে । পদার্থবিজ্ঞান নিয়ে এ ধরনের সারগভ ও উতরষ্ট 
রচনা ইতিপূর্বেকার আর কোনো পত্র-পত্তিকায় পাওয়। যায় ন। | পদদার্থ- 
বিজ্ঞানের কতকগুলে! মূল তন্ব নিয়ে এখানে আলোচন। কর। হয়েছে । 
সংযত প্রকাশভঙ্গী ও বলিষ্ঠ ভাষা রচনা গুলোর বৈশিষ্ট্য । এ সকল 
আলোচনার মাধ্যমে বৈজ্ঞানিক তত্বাদি প্রকাশের ক্ষেত্রে বাংল! ভাষা 
ক্ষমত। অনেকখানি বেড়ে গেল। এই র্তিত্বের মূলে পত্রিকার সম্পাদক 
অক্ষয়কুমার দত্ত। এই যুগের তত্ববোধিনী পত্রিকার পদার্থবিজ্ঞান বিষয়ক 
সবগুলে! প্রবন্ধ তিনি লিখেছিলেন । পদার্থবিছ্। এই শিরোনামায় 
'তন্ববোধিনীতে ধারাবাহিকভাবে আলোচিত হয়েছিল জড় ও জড়ের গুণ শক্তি, 


৭9 বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


বেগ, গতি, ভারকেন্দ্র, পেগুলাম ও বারিবিজ্ঞান। এদের মধ্যে বারিবিজ্ঞান 
ছড়| অপরাপর আলোচনা গুলোর অধিকাংশই খানিকট। সংশোধিত আকারে 
অক্ষয়কুমরি দত্তের পদার্থবিগ্চ। নামক গ্রন্থে স্থান পেয়েছিল। যায়গায় 
খায়গায় সহজ উপম] অধিকাংশ রচনারই উল্লেখযোগা বৈশিষ্ট্য । উপমার 
সাহায্যে বক্তব্য বিষয়ের দুরূহত। লাঘব করার প্রচেষ্টা বারিবিজ্ঞান বিষয়ক 
'আলোচনাঁতেও দেখ। যায় । এই পায়ের আঁলোচন] ১৭৭৩ শকাবের 
ভার সংখা। তত্ববোধিনী থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এই দীর্ঘ 
প্রবন্ধে তরল ও বায়বীয় পদার্থের তুলনামূলক আলোচন। ক'রে “স্পিরিট 
লেভেল+ “জলের সমপষ্ঠ হবার ধর্ম, “তরল পদার্থের নীচগামিত্ব, "চাপ" 
ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচন। করা হয়েছে । আলোচনাটি তথ্যবহুল। 

ভূগোল 'ও ভূবিদ্য। বিষয়ক উচ্চাঙ্গের রচনা এই যুগের তন্ববোধিনীতে 
পাঁওয়! যায় না । তবে এই শ্রেণীর রচনার অধিকাংশই সরল ও সর্বজন- 
বোধ্য। এই পত্রিকায় ভূগোল সম্বন্ধে আলোচনার স্থত্রপাতি হয় ১৭৬৯ 
শকান্দের কান্তিক সংখ্য! (৫১ সখ্য।) থেকে । এখানে নিরক্ষবৃত্ত, 
কর্কটক্রান্তি, মকরক্রান্তি, দিবারত্রির হ্াসবৃদ্ধি, শীতগ্রীষ্মের তারতম্য ইত্যাদি 
সন্ধে স-ক্ষিপ্ত আলোচনা কর! হয়। ভূগোল বিষয়ক নামগুলোর নির্বাচনে 
স্কত জ্যোতিষের প্রভাব পড়েছে । এই যুগের ভূগোল বিষয়ক কোনে! 
কোনে। আলোচনায় প্রত্াক্ষ দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা দেখ! যাঁয়। এই 
প্রসঙ্গে ১৭৭৪ শকাব্ের বৈশাখ সংখায় প্রকাশিত “বিস্থবিয়স নামক 
আগ্নেয়গিরি” এবং ১৭৭৪ শকাঁবের আষাঢ় সংখ্যায় “জলপ্রপাঁতি” শীষক 
রচনা! উল্লেখযোগ্য । কোনো কোনে। রচনায় কবিত্বের পরিচয় রয়েছে । 
যেমন, ১৭৭৫ শকাঁবের আষাঢ় সখখ্যায় প্রকাশিত জলম্তম্ত সম্পর্কে প্রবন্ধটি । 
জলম্তস্ভের শোভ। বর্ণনায় লেখক অক্ষয়কুমার দত্তের কবিত্বের পরিচয় পাঁওয়। 
যায়। রচনার নিদর্শন £- 


জলস্তস্ত দেখিতে অতি আশ্যধ্য। নভোমগুলস্থ মেঘাঁবলি যেন 
বিশ্বাধিপতির পৃর্ীবূপ প্রাসাদের পরম রমণীয় ছাদ স্বরূপ প্রতীয়মান 
হয় এবং জলম্তস্ত যেন প্ররুত স্তস্ত হইয়া তাহা ধারণ করিয়া থাকে । 


এই যুগের তত্ববোঁধিনীতে প্রকাঁশিত অন্ঠান্য প্রবন্ধ গুলোও স্থলিখিত। এই 
প্রসঙ্গে ১৭৭৫ শকাঁব্দের ভাদ্র সংখ্যায় প্রকাশিত “জোয়ারভাটা” এবং ১৭৭৫ 


তত্ববোধিনী পত্রিকা ৭৫ 


শকাবের আশ্বিন সংখ্যায় প্রকাশিত হিমশিলা সম্পর্কে আলোচনা উল্লেখযোগা । 
ভূগোল বিষয়ক অধিকাংশ রচনাই পরে চারুপাঠে সংকলিত হয়েছিল। 

তত্ববোধিনী পত্রিকায় মাঁঝে মাঁঝে বিজ্ঞানবিষয়ক সংবাদাঁদি প্রকাশিত 
হোতি। ১৭৭৭ শকাবের বৈশাখ সংখ্যা থেকে “বিজ্ঞানবার্ত।” এই শিরোনামা 
দিয়ে বিজ্ঞানবিষয়ক সংবাদ নিয়মিতভাবে প্রকাঁশিত হতে থাকে । বিজ্ঞান- 
বার্তায় পপ্রাণিবিজ্ঞান, ভূবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান এবং রসায়ন ও পদার্থ- 
বিজ্ঞান বিষয়ক নৃতন নৃতন সংবাদাদি প্রকাশিত হোত । তবে মধো মধ্যে 
এ সকল সংবাদের সঙ্গে মন্তব্য যোগ করা হোতি। বিজ্ঞানবার্তায় প্রকাশিত 
সংবাদগুলো 1210621805 352206, 10056001701 90101022170 /১01, 
0০108210615 0 ০0011721, £10611001) 00017182106 9016170০ 810 বে 
ইতাদি পত্র-পত্রিক। থেকে সংকলিত হোঁত। ১৭৭৭ শকাবের কাত্তিক সংখা। 
থেকে তত্ববোধিনীতে “ঈশ্বরের মহিমা” এই শিরোনাম। দিয়ে প্রাণিবিজ্ঞান, 
রসায়নবিজ্ঞান, পদীর্থবিজ্ঞান ইত্যাদি প্রসঙ্গ নিয়ে নানাবিধ আলোচন। 
প্রকাশিত হ'তে থাকে । আলোচ্য বিষয়ের বৈচিত্রা ও প্রয়ৌজনীয়ত। 
আলোচনা! ক'রে পরমেশ্বরের মহিমা-কীর্তনই এই শ্রেণীর রচনার উদ্দেশ্য ছিল । 

এই যুগের তববোধিনীতে অক্ষয়কুমার দত্ত লিখিত “বাহাবস্তর সহিত 
মানব প্রকৃতির সম্বন্ধ বিচার” প্রভৃতি গ্রস্থের বিষয়বস্ত ৪ ধারাবাহিকভাবে 
প্রকাশিত হয় । 

১৮৫৫ খৃষ্টাব্দে অক্ষয়কুমীর তববোধিনীর সম্পাদন। ত্যাগ করেন। তার 
পরিচালনায় তৰ্বোধিনী বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ মাঁসিকপত্র হিসাবে 
সমাদৃত হয়। উচ্চাঙ্গের জ্ঞানবিজ্ঞান বিষয়ক 'প্রবন্ধাদি প্রকাশ ক'রে এই 
পত্রিক। যে নবযুগের সুচন! করল, তা” কঠিন ভাবপ্রকাশের ক্ষেত্রে বাংল। 
ভাষার ক্ষমতাও অনেকখানি বাড়িয়ে দিল। আর বিজ্ঞানসাহিত্যের ক্ষেত্রে 
প্রায় সবটুকু রুতিত্বই অক্ষয়কুমার দত্তের । তার কারণ, এই যুগের তৰ- 
বোধিনীতে প্রকাশিত বৈজ্ঞানিক প্রবন্ধের প্রায় সবগুলোই তিনি লিখেছিলেন । 
অবশ্ঠ, এই প্রসঙ্গে প্রবন্ধ নির্বাচনী সভার অবদাঁনও উল্লেখযোগ্য | 


ছুই 
অক্ষয়কুমার সম্পাদন! ত্যাগ করায় তববোধিনীর জনপ্রিয়তা হাস পেল। 
তবে পত্রিকা-সম্পাদন। ত্যাগ করাঁর পরেও কিছুকাল ধরে তিনি এই পত্তিকায় 


৭৬ বঙ্গলাহিত্যে বিজ্ঞান 


লিখেছিলেন । ত।” সত্বেও তববোধিনীতে পদীর্থবিজ্ঞান এবং জ্যোঁতিবিজ্ঞান 
বিষয়ক আলোচনায় কিছুকাল রীতিমত ভাটা পড়ল। এই যুগের (১৮৫৫- 
১৮৮৪ ) তত্ববোধিনীতে স্থুদীর্ঘ ধারাবাহিক বৈজ্ঞানিক প্রবন্ধের সঙ্গে সঙ্গে 
প1ওয়। গেল, বিজ্ঞনের এক-একটি নিয়মিত বিভাগ (ঢ5৪0০০০)। “ঈশ্বরের 
মহিমা” এই শিরোনামায় বিজ্ঞানের বিভিন্ন বিভাগ নিয়ে আলোচনা যথারীতি 
প্রকাশিত হতে লাগল। ১৭৭৭ কাব্দের কান্তিক সংখ্য। থেকে “বিজ্ঞান” 
এই শিরোনামায় রসায়নবিজ্ঞন, ভূতব, প্রাণিবিজ্ঞান ইত্যাদি প্রসঙ্গ নিয়ে 

প্রবন্ধাদি প্রকাশিত হতে থাকে । এই যুগের তত্ববোধিনীতে নৃতনত্বের মধ্যে 
প1ওয়। গেল, খারীরবিজ্ঞ।ন, ঘৃতক (41)071091989) এবং উচ্চাঙ্গের ভৃবিদ্য। 
বিষয়ক আলোচনা । তাণ্ছাড়। বিজ্ঞানের ইতিহাস "ও ধর্মবিজ্ঞীন নিয়ে 
প্রথম শ্রেণীর প্রবন্ধ এই ধুগের তববোধিনীর বৈশিষ্ট্য | 

“ঈশ্বরের মহিম1”--এই পধায়ে প্রকাশিত শারীরবিজ্ঞান বিষয়ক প্রবন্ধ- 
সমূহের অধিকা'শই প্রীথমিক প্রকৃতির । তবে উচ্চাঙ্গের শারীরবিজ্ঞান 
বিষয়ক প্রবন্ধও এই যুগের তত্ববৌধিনীতে প্রকাশিত হয়েছিল। যেমন, 
১৭৯৫ একবের আশ্বিন ও কান্তিক স'খ্যায় প্রকাশিত “মানবদেহে তাপ 
সমীকরণ” শীষক প্রবন্ধটি । এতে কি কি উপায়ে মানবশরীরে তাঁপের হ্বাস- 
বুদ্ধি হয়ে ধাকে তা" আলোচন। ক'রে কিভাবে শারীরিক তাপের হ্বাসবৃদ্ি 
নিবারিত হয় তা" বোঝান হয়েছে। প্রবন্ধটি তথ্যপূর্ণ ও স্ুলিখিত। 

এই যুগের তত্ববৌধিনীতে প্রকাশিত প্রাণিবিজ্ঞান বিষয়ক কোনো কোনে। 
আলোচনায় উচ্চাঙ্গের রচনাদর্শের পরিচয় পাওয়া! যায়। এই প্রসঙ্গে ১৭৮৪ 
শকাব্দের মাঘ সংখ্যা থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত জন্তবিজ্ঞান' 
শীষক দীর্ঘ গ্রবন্ধটি উল্লেখযোগ্য । উত্ভিদ্রবিজ্ঞান বিষয়ক উতকষ্ট প্রবন্ধ এই 
যুগের তত্ববোধিনীতে নেই ৷ নৃতত্ব বিষয়ক প্রবন্ধ গুলোর মধ্যে উল্লেখযোগ্য, 
১৭৯৫ শকাঁবের বৈশাখ সংখ্য। থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত “আদিম 
মনম্” এবং ১৮০০ শকাব্ের অগ্রহায়ণ সংখ্য। থেকে প্রকাশিত “মানবজাতির 
প্রাচীনত্ব" শীষক প্রবন্ধ | শেষোক্ত প্রবন্ধে স্যার চাল স্‌ লায়েলের মতবাদ নিয়ে 
আলোচনা করা! হয়েছে । প্রবন্ধের পরবর্তী অংশে আদিম মানুষদের সম্পকে 
আলোচনা । ক্ষুত্র প্রবন্ধে দুটি বিরাট বিষয়বস্তর অবতারণা করার ফলে 
প্রবন্ধটি কোথাও দাঁন। বেঁধে ওঠে নি। 

এই যুগের তত্ববোধিনীতে ভূতত্ব বিষয়ক উচ্চাঙ্গের প্রবন্ধ পাওয়া গেল। 


তত্ববোধিনী পত্রিকা ৭৭ 


“ভূতত্ববিষ্ঠা1” শীর্ষক বিরাট ও বিস্তৃত প্রবন্ধটি এই প্রসঙ্গে উল্লেখষোগ্য | 
আলোচ্য প্রবন্ধটি ১৭৮৪ শকাব্দের বৈশাখ সংখ্য। থেকে তত্ববোধিনী পত্রিকায় 
ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ভূতত সম্বন্ধে এরূপ তথ্যপূর্ণ বিরাট প্রবন্ধ 
ইতিপূর্বেকার আর কোনে পত্রপত্রিকায় পাওয়া যায় না। এই স্থ্দী্ঘ 
প্রবন্ধে ভূত্বকের স্তরবিভাগ, পৃথিবীর অভ্যন্তরের অবস্থা, ভূত্বকের বিবতন, 
পৃথিবীর স্তরের ছু*টি প্রধান শ্রেণীবিভাগ-ুঅস্তরীভূত ও স্তরীভূত, বিভিন্ন 
স্তরের গঠনপ্রক্কতি ও শ্রেণীবিভাগ, স্তরের অন্তর্গত প্রাণী ও উদ্ভিদ, শ্তর- 
বিশ্াসের নিয়ম ও ফসিল ইত্যাদি প্রসঙ্গ বিস্তারিতভাবে আলোচিত হয়েছে । 
প্রবন্ধটি সারগর্ভ ; তবে প্রকাঁশভঙ্গী নীরস। তা" ছাঁড়। ভাষায় কৃত্রিমত। 
রয়েছে । স্তরীভূত মৃত জীব ও উদ্চিদের সম্পর্কে আলোচনার একাংশ ঃ 


স্তরান্তর্গত মৃতজীবদিগের দেহ ও উদ্‌ভিজ্জের অশ সকল কি 
প্রকার অবস্থায় প্রাপ্ত হওয়। যায়, এবং কি প্রকার চিহ্রের ছ্বার। 
সেই সকল জীব ও উদ্ভিদ শির্ূপিত হয়, তাহ1 জান। আবশ্তক | 
জন্তদিগের শরীরের মাংস ও অন্যান্ত কোমল অংশ অবশ্যই শীঘ্ব 
গলিত ও নই হইয়। যায়, স্থতরাঁ তাহাদের কেবল অস্থি ও দন্ত 
সকলই স্তর মধ্যে অবশিষ্ থাঁকে। কোন কোন স্থলে মতস্তের 
সমুদয় কণ্টকাবলী পাওয়। যায়, অপর কোথাও বা কেবল তাহাদের 
গাত্রের অংশুক মাত্র দৃষ্ট হয়, এব" শঙ্বক ও প্রবালাির কেবল 
উপর্কার কঠিন আবরণমাত্র থাকে । কিন্তু প্রাণাদিগের শরীবের 
সনুদায় অঙ্গের এ প্রকার একটি পরম্পর সন্বদ্ধ ও সাদৃশ্য আছে যে 
কেবল একটি মাত্র অঙ্গ পরীক্ষ। দ্বার! তাহ! কি প্রকার জীবের তাহ। 
অভ্রান্তর্ূপে বল! যাইতে পাঁরে। এইরূপে শরীর ব্যবচ্ছেদ বিছ্য। 
ছার। স্তরনিহিত অস্থি বা দর্পাতি পরীক্ষাতেই মৃত প্রাণীদিগের 
জাতি ও অবস্থা অবধারিত হইতে পারে। 

স্তরমধ্যস্থ উদ্ভিদের নিক্ূপণ সামান্যতে তিন প্রকারে হুইয়। 
থাকে। হয় বৃক্ষের স্বদ্ধ বা পত্র পুষ্প বা ফল প্রস্তর সমুদযের 
অভ্যন্তরে কিঞ্চিৎ বিকৃত ও অঙ্গারভূত হইয়। সংরক্ষিত থাকে । 
অথব। কেবল বৃক্ষ ও লতার ত্বক ও পত্রের প্রতিকৃতি মাত্র চাপেতে 
প্রত্তরের উপর অঙ্কিত থাকে । অপর কোথাও ব। বৃক্ষ সকলের 


৭৮ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


স্ন্ধ ব| শাখ। ধাতু দ্বারা সম্পূর্ণরূপে পরিবেষ্টিত ও প্রস্তরভূত হইতে 
দেখ। যাঁয়। অগ্যাবধি স্তবাস্তর্গত প্রায় ৩০০০০ ত্রিংশৎ সহজ জাতীয় 
মৃত জীব ও উদ্ভিদ উদ্ধত হইয়াছে। ইহাদের মধ্যে অধিকাংশেরই 
বর্তমান জীব ও উদ্ভিদের ন্যায় আকুতি ও প্রকৃতি, কিন্ত স্থানে 
স্থানে স্তর সকল হইতে অনেক অদ্ভুত ও বিকটাকার জন্তর কস্কাল 
উদ্ধত হইয়াছে, সে প্রকলের সমান এক্ষণে কোন জীবই দেখিতে 
পাওয়া! যায় না। 


এই যুগের তত্ববোধিনীতে রসায়নবিজ্ঞান বিষয়ক কয়েকটি প্রবন্ধ পাওয়া 
গেল। তবে এদের অধিকাংশই গতান্গগতিক প্ররৃতির আলোচনা । 
নৃতনত্থের পরিচয় পাওয়। গেল ১৭৯৬ শকাবের আশ্বিন সখ্যা থেকে 
ধারাবাহিকভাবে প্রকাশিত “রসায়নশাস্্বের ইতিহাস” শীর্কক গ্রবন্ধটিতে । 
এই সুদীর্ঘ প্রবন্ধে র্সাঁয়নশীস্ষের উদ্ভব সন্গন্ধে বিভিন্ন পণ্ডিতের মতবাঁদ 
আলোচনা ক'রে লেখক ভারতবর্নকে রসায়নশাস্ত্বের উৎপত্তিস্থল হিসাবে 
দেখাতে চেয়েছেন । প্রবন্ধটির লেখক সম্ভবতঃ বৈজ্ঞ/নিক ীতানাথ ঘোষ। 
আলোচ্য প্রবন্ধের যায়গায় যায়গায় লেখকের মৌলিক দৃষ্টিভঙ্গীর পরিচয় 
পাওয়া যায়। 

এই যুগের তন্ববোঁধিনীতে প্রকাশিত জোতিবিজ্ঞান বিষয়ক আলোচনার 
অধিকাংশই বিভিন্ন গ্রহ নিয়ে । তবে এই পর্যায়ের কোনো কোনে। প্রবন্ধের 
বিষয়বস্তু নির্বাচনে অভিনবত্বের পরিচয় পাওয়া যায়। যেমন, ১৮০৫ 
শকাবের ভাদ্র সংখ্যায় প্রকীশিত “বুধের গতি-ব্যতিক্রম” শীষক প্রবন্ধটি । 
আলোচ্য প্রবন্ধে লেভেবিয়ে, লেকারবোন্ট, ভলক্যান প্রমুখ বৈজ্ঞানিকদের 
মতবাদ আলোচনায় লেখকের পা্ডিত্যের পরিচয় রয়েছে । ১৭৮৮ শকাবের 
অগ্রহায়ণ সংখ্যা থেকে অন্যান্য গ্রহে জীবের অস্তিত্ব সম্বন্ধে ধারাবাহিকভাবে 
যে আলোচনাঁটি প্রকাশিত হয়, প্রাঞ্জল প্রকাশভঙ্গী ও উচ্চাঙ্গের তথ্য- 
সমাবেশের দিক থেকে তাও সবিশেষ মূল্যবান। অপরাপর গ্রহের জীবের 
অস্তিত্ব সম্বন্ধে এ ধরনের সারগর্ভ ও বিস্তৃত আলোচন। ইতিপূর্বে বা সমসাময়িক 
যুগে প্রকাশিত আর কোঁনে। পত্র-পত্রিকায় পাওয়া ষায় না। 

পদার্থবিজ্ঞান বিষয়ক আলোচনার অধিকাংশই তড়িৎ ও বিছ্যুৎ নিয়ে। 
তবে অভিনবত্তের পরিচয় পাওয়। গেল শাস্ত্রীয় তথ্যাদির বৈজ্ঞানিক বিশ্লেষণে । 


তত্ববোধিনী পত্রিকা ৭8 


১৭৯৪ শকাব্দের অগ্রহায়ণ সংখ্যা থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত “আধা 
খষিদিগের তড়িৎবিষয়ক জ্ঞান ও বিবিধ কাধ্যে তাহার প্রয়োগ” শীষক 
প্রবন্ধটি এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য । রচনাটির লেখক সীতানাথ 
ঘোষ। আলোচ্য প্রবন্ধে তার গবেষণ। ও বিশ্লেষণ-কুশলতার পরিচয় পাঁওয়। 
যায়। তবে রচনাটির ভাষায় আড়ষ্টতা রয়েছে । মন্িরস্থ ত্রিশূল ও চক্রের 
সাহায্যে কিরপে বজ নিবারিত হয়, রচনার নিদর্শন হিসাবে তার একা”শ 
উদ্ধৃত করা হোল । 


২2০1 যদি সেরূপ কোন মেঘ মন্দিবাদির উপবিতন আকানে 
আসিয়া উপস্থিত হয়, তাহা হইলে তদন্তগত মুক্ত তড়িতের 
বিয়ৌজনী শক্তি প্রভাবে মন্দিরের স্বাভাবিক সাম্যাবস্থ তড়িৎ 
পরস্পর বিষুক্ত হওয়াতে, উক্ত মুক্ত তড়িতের অসমানব্ণটি 
উপরিস্থিত ত্রিশুল বা চক্রের অগ্রভাগ অভিমুখে আকৃষ্ট ও 
সমানবর্ণটি নিমস্থ ভূভাগের অভ্যন্তবাভিমুখে প্রক্ষিপ্ত হয়। এইবূপ 
বিয়োগের পর, শুষ্ষ বায়ুর মধ্যবন্তিত। নিবন্ধন আকাশের তড়িৎ ও 
ত্রিশূলা গ্রস্থিত আকৃষ্ট তড়িৎ ক্রমশঃই বৃদ্ধি পাইতে থাকে । এই 
সময়ে, ত্রিশূলাদির অগ্রভাগ, মেঘের নিয় ভাগ অপেক্ষা অধিকতর 
পরিচালক ও স্ক্মতর বলিয়। মেঘস্থ ভড়ি২ আপন অবস্থান-প্রান্ত 
হইতে অগ্রসর হইবার পূর্বেই, মন্দিরস্থ তড়িৎ সহজেই ত্রিশুলাদিব 
অগ্রভাগ হইতে উদ্ধগামী হইয়। উক্ত তড়িতের সহিত মিলিত হয় । 
মেঘ-তড়িৎ এইরূপে সাম্যাবস্থ। প্রাপ্ত হওয়ায় কোন প্রকার 
অনিষ্টপাতের সম্ভাবন! থাকে ন।।” 


এ ছাড়া ধর্মবিজ্ঞান বিষয়ক প্রবন্ধ এ যুগের তববোধিনীতে প্রকাশিত 
হস্যছিল। এ পধায়ের কোনো! কোনে। প্রবন্ধে ব্রাঙ্গধর্মের মাহাক্ম্য কীতিত 
হয়েছে । তবে দু" একটি প্রবন্ধ বেশ সুলিখিত। যেমন, ১৭৯৩ শকাবের 
আশ্বিন সংখ্যায় প্রকাশিত “ধশ্ম ও পদার্থবিছ্য1” শীর্ষক প্রবন্ধটি । এখানে 
ধর্মের সঙ্গে পদার্থবিজ্ঞানের সম্পর্ক বিভিন্ন দিক থেকে আলোচনা কর। 
হয়েছে । স্থুলিখিত বৈজ্ঞানিক-জীবনীও এই যুগের তববোধিনীতে পাণয়। 
গেল। এই প্রসঙ্গে ১৭৯৭ শকাব্দের মাঘ ও ফাঁন্তন সংখ্যায় ধারাবাহিকভাবে 
প্রকাশিত পীথাগোরামের জীবনচরিত সম্বন্ধে আলোচনাটি উল্লেখযোগ্য | 


৮৪ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


এই প্রবন্ধে গীথাগে রামের জীবনের বিভিন্ন দিক নিয়ে তথ্যপূর্ণ আলেচিনা 
কর। ঠয়েছে। 

এইরূপে দীর্ঘদিন ধরে তক্তবোধিনী পত্রিকাকে কেন্দ্র করে যে 
বিজ্ঞানালোচন| চলল, ত|' বাণল। বিজ্ঞানসাহিত্যের বিকাশ ও পরিপুষ্টিতে 
সহায়ত! করল অনেকখানি | 


কুষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রাজেন্দ্রলাল মিত্র ও ভূদেব মুখোপাধ্যায় 


অক্ষয়কুমার দত্তের সমসাময়িক যুগে বাংলা বিজ্ঞান-সাহিতৌর উন্নতিকল্পে 
মুষ্টিমেয় যে কয়েক জন বাঙ্গালী উদ্যোগী হয়েছিলেন তাদের মধ্যে সবিশেষ 
উল্লেখযোগ্য রেভারেও্ড কষ্ধমোহন বন্দোপাধায়, ডাঃ রাজেন্দ্রলাল মিত্র ও 
ভদেব মুখোপাধ্যায়ের নাম। অক্ষয়কুমার বা'লা বিজ্ঞান-সাহিতোর যে ক্ষেত 
প্রস্তুত করছিলেন, উপরোক্ত লেখকত্রয় তাতে সার-মংযে্ন করলেন । 


এক 

বাংলাভাষায় জ্যামিতি রচনার অন্য তম পথপ্রদর্শক কষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় 
( ১৮৯৩-১৮৮৫)। ইতিপূবে রামমোহন বায় একটি জামিতি লিখেছিলেন 
বটে, কিন্তু পরবর্তী জ্ামিতিকারগণ কৃষ্ণমোহনকেই অন্ভসরণ করেছেন । 
কুষ্ণমোহনের বিজ্ঞান-মাহিতা বিজ্ঞানের ছুটি ধিভাগ নিয়ে , একটি জ্যামিতি, 
অপরটি ভূগোল । উভয় বিষয় নিয়ে আলোচনাই তার জুবিখাত গ্রস্থ 
বিগ্াকল্প্ুমের অন্তর্গত । তের ক!গে বিভক্ত বিগ্যাকল্প প্রমের বিভিন্ন খণ্ডগ্তপি 
১৮৪১ থেকে ১৮৫১ খুষ্টান্দেণ মধো প্রকাশিত হয়েছিল । 

ইউরে[পীয় জ্ঞানবিজ্ঞানাদি বঙ্গভাষায় অন্বাদের বাসন। কুষ্ণমোহনের 
খনে বন্দিন থেকেই ছিল। কিন্ত অনুবাদের কাজ দুরূহ ভবে তিশি 
অনেকদিন অবধি এ কাজে বিরত ছিলেন। পরে বাংল। গভর্ণমেণ্টের উৎসাহে 
তিনি এই কাছে এগিয়ে এলেন । বিদ্যাকল্পদ্ধমের পরিকল্পন। সম্পর্কে 
কুষ্ণমোহন বাংলার শিক্ষ। পরিষদের তৎকালীন সভাপতি মি. এইচ. 
কাঁমেরণের (0, 7. 0976797) কাছে যে চিঠি লিখেছিলেন, (২৬শে 
ফেব্রুয়ারী, ১৮৪৬ ) তার এক যায়গায় আছে, 


“00091061000 0:094005 2 5610165 0£ 0115 8৫910০4 
00 00০ 01559170 50906 01 01)০ 1717700 17011)0১ 92100 ৮111 
01০ 5020181 0016206 01 019 /1176 01) 29006170197 0৫6 01) 
190156 00100001500 06170150015 2180 90161)09 01 
ঢ.01006, 1205 010100958] 1025 1026105 ০0] 216 2৪10, (০0 


018৮ 85 18752158190 ৪5 66615, 85 1228 81006৪1 


৮২ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


16001151065, 11010 92115001095 01180 008 1০ 06610060 
5071091)10,--01715 003150617015 10) 0) 8০100016086 
1707165 0£ 11001215 00010655210. ৮৮10) 3050106 1০ 006 


81001)015 ড/1)956. ড/91155 1058 10০ 1)9100190. 


গ্রন্থটি রচনার উদ্দেশ্য ও পরিকল্পন। সম্বন্ধে তিনি এ চিঠিরই অপর এক 
শায়গায় লিখেছেন, 


*1২]5 [71105 0107092018. 15, 25 ০৪. 215 ৪7216, 11806518060 
৪১৪০191]5 101: 136105911 1290015, 8130 [1)2161016 10)% 
86০1)0101) 15 0150 ৪000 [01011010109115 01650060460 076 
132176911.,,.,,..., 

115 60016 1785 0661) 8170 913911 ০010/0107006 00 06, 
[09116250190 01) 1)150015 0150 50161702 06 70:02 01) 25 
৪008001৮5 21)0 911001)16 8 01655 95 0০ 509)2050 91) 


(1) 50906 01 0102 139160911 18178007866 11] ৪1109 .৮ 


বিচ্ভাকল্পদ্রমে বাবহৃত বৈজ্ঞানিক শব্দগুলি কৃষ্ণমোহন যথাসম্ভব সংস্কৃত গ্রন্থ 
থেকে সংগ্রহ করেছেন । যেখানে উপযুক্ত সংস্কৃত প্রতিশব পাওয়া যায় নি 
সেখানে তিনি ইংরেজী ভাষার দ্বারস্থ হয়েছেন। তবে ক্ষেত্রতন্বে ব্যবহৃত 
বৈজ্ঞানিক শব্দ গুলির অধিকাংশই লীলাবতী, গোঁলাধ্যায় প্রভৃতি সংস্কৃত 
গ্রন্থ থেকে সংগৃহীত । বিগ্াকল্পদ্রম সিরিজের ২য় কাণ্ড (১৮৪৬) ও নবম 
কাণ্ড (১৮৪৮) যথাক্রমে ক্ষেত্রতত্ব ১ম ও ২য় খণ্ড নামে প্রকাশিত হয়েছিল। 
ক্ষেত্রতত্ব ইংরেজী ও বাংলায় লেখা । ব! পৃষ্ঠায় ইংরেজী এবং ডান পৃষ্ঠায় 
তার বাংল। দেওয়া আছে। তিন অধ্যায়ে বিভক্ত ক্ষেত্রতত্ব-১ম খণ্ডের 
আলোচ্য বিষয় বিভিন্ন সম্পান্চ ও উপপাছ্য। প্রতিজ্ঞাগ্তলির সমাধানের 
ভাষ। প্রাঞ্ল। ক্ষেত্রতত্ব রচনায় কষ্ধমোহন রেখাগণিত, কোলক্রকের 
এলজাব্র। প্রভৃতি বিভিন্ন সংস্কৃত ও ইংবেজী গ্রস্থ থেকে সাহাষ্য নিয়েছিলেন । 
কাশীর সংস্কত কলেজের অধ্যক্ষ বাঁপুদেব গণিত ও রেখাগণিত বিষয়ক 
কিছু সংখ্যক সংস্কৃত শব চয়ন করেছিলেন। সেই শব্গুলো সংস্কৃত 


১ ক্ষেত্রতত্ব (২য় খণ্ড )--*ম কাও পাওয়া যায় না। 


কষ্মোহন বন্দ্যোপাধ্যায়, রাজেক্ছলাল মিত্র ও ভদেব মুখোপাধ্যায় ৮৩ 


কলেজের অধ্যক্ষ কর্তৃক কষ্ধমোহনের কাছে প্রেরিত হয় । ক্ষেত রচনায় 
রুষ্মোহন এ শকগুলোর সাহায্য নেন। তা" ছাড়। গ্রস্থটর পাওুলিপি 
তিনি দেশীয় পণ্ডিতদের দেখিয়ে নিয়েছিলেন | 

বিদ্যাকল্পদ্রম ১ম কা?ণডর মঙ্গলাচরণে রুষ্মোহন লিখেছিলেন, “যে যে 
গ্রন্থ আমি রচন। করিতে প্রবৃন্ত আছি তাহ। উক্ত বিষয়ক কোন বিশ্ে 
পুস্তক হইতে অন্ব।দ ন। করিয়। নান। মূল হইতে স"গ্রহ করিতে কল্পন। 
করিতেছি''-।” কিন্ধু ক্ষেত্রতন্তে স' গ্রহ অপেক্ষ। অঙগবাদের ওপরেই জোর দে ওয়। 
হয়েছে বেশী । জন প্রেফেয়ানেন (00107 13510) নাাখা। অন্তখায়ী এবং 
উইলিয়ম ওয়ালেমের (11118) ভি8115০6) সংযোজন অন্যাধী ইউক্রিডেন 
জ্যামিতির প্রথম তিন অধ্যায় এই গ্রন্থে অন্তবাদিত হয়েছে । গ্রন্থটির কমিক। 
সারগভ এব সুদীর্ঘ । এই প্রসঙ্গে উল্লেখযেগ্য এই যে, বিস্তত ও স্তচিশ্থিত 
ভমিক। কৃষ্ধমোহনের গ্রস্থেন বৈশিষ্ট্য । ক্ষেত্রতকের ভমিকায় বিজ্ঞানশী%- 
পাঁঠের উপযোগিত। ৪ বিজ্ঞানের প্রধান প্রধান বিভাগ আলোচন। কশণে 
গণিত, বীজগণিত ও ক্ষেত্রতত্ব সম্বন্ধে আলোচনা কর] হয়েছে । বীজগণিত 
€ ক্ষেত্রতত্ব বিষয়ক আলোচন। বিস্তারিত ও তথ্যপূণ । বীজগণিতের প্রয়োগ 
ও চিহ-নিকূপণ সম্বন্ধে ব্যাখ্যা লারগভ | ক্ষেত্রতত্ব প্রসঙ্গে আলোচিত হয়েছে 
ত্রিকুজ, বৃত্ত, প্যাবাবে।ল।, বক্ররেখ। ইত্যাদি | রুষ্জমোহনের প্রকাশভঙ্গী হচ্ছ । 
তবে তাবু বাক্য যারগায় ফারগায় অন্বাভাবিক দীর্ঘ । রচনার নিদর্শন-- 


“অপিচ যাদুশ সরলরেখার লক্ষণ আছে তাঁদৃশ কুটিল রেখার৭ 
স্ত্র আছে এবং ক্ষেত্রবি্াতে ইহার গুণ প্রকাশ করে। 
বক্রারুতি রেখার মধ্যে বুন্ত সর্দতোভাবে প্রসিদ্ধ, স্থজ্জ লইয়। একা গ্র 
স্থির রাখিয়। অন্য অগ্র ঘুরাইলে চিহ্নিত স্থলে বৃত্ত রেখ। জন্ে 
এবং এই রেখার সর্বাংশ এ স্থির অর্থাৎ মধ্যবিন্দু হইতে সমদুর | 
বৃত্তের এই মূল লক্ষণ হইতে নাঁন। প্রকার ন্যায় দ্বার। অসপখ্য গুণ 
সিদ্ধ হয় যে সমস্ত গুণ পরস্পর হেতু সাধ্য ভাবে থাকে, তাহার এক 
উদাহরণ শুন_যদি কোন বৃত্তের অন্তরে ব্যাসের ছুই প্রান্ত দিয়। 
পরিধির ছুই রেখ। পরিধির কোন বিন্দুতে সণ্লগ্ন করা যাঁয় তবে 

এ ছুই রেখ। পরম্পর লহ্বভাবে থাকিবে ইহা! ক্ষেত্রবিদ্যার 
ন্যায়েতে সিদ্ধ হইয়াছে। 


৮৪ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


বন্তের আর এক ধর্ম এই যে অতি বৃহৎ হউক কিন্ব|! অতি 
ক্ষুদ্র হউক প্রকাণ্ড ুষ্যমগুলম্বরূপ হউক কিন্বা এক সামান্ত 
ঘটিক। চক্র্বরূপ হউক পরম্পর তুলন। করিতে হইলে আপন ২ 
ব্যাসার্দের বর্গান্ঠসারে অস্তরস্থ ক্ষেত্রফলের নিষ্পত্তি হইবে অথাৎ 
যে২ সুত্র খুরাইয়। বৃশ্ত অস্কিত হইয়াছে তত্তৎ বর্গের নিষ্পত্তির 
হ্যায় অন্তর ক্ষেত্রকলেপ নিষ্পভি জানিবা। অতএব যদি একট। 
বু্ত ৫ ফুট স্তর দিয়। আর একট। ১৭ ফুট দিয়! আক] যায় তবে 
বৃ বৃত্তের ক্ষেত্রফল ক্ষুপ্রের চাঁরিগুণ অধিক হইবে কেনন। দশের 
বর্গ ১০০ পঞ্চের বর্গ ২৫ হইতে চারিগুণ অতিরিক্ত কিন্ত ছুই বৃ 
পরিধি কেবল স্ত্রানসারে পরস্পর নিষ্পন্ন হইবে অতএব একস্থলে 
বৃহ বৃশ্ডের পরিধি ক্ষুত্র বৃত্তের দ্বিগুণ হইবে কেনন। ১০ ফুট স্তর 
৫ ফুট স্থত্রের দ্বিগুণ |” 


পরবতী অনেক জ্য।মিভিকার কুষ্খমোহনের ক্ষেত্রতত্ব অনুসরণ করে জ্যামিতি 
রচনা করেছেন। এই প্রসঙ্গে প্রথমেই উল্লেখযোগ্য, ভূদেব মুখোপাধ্যায় 
কর্তৃক স'কলিত “ক্ষেত্রতত্ব' (১৮৬২ )। পরবতী যুগের অনেক প্রখ্যাত 
জ্যামিতিকারও কৃষ্ণমোহন অপেক্ষ1 উৎকৃষ্ট জ্যামিতি রচনা! করতে পাঁরেন নি। 
এমনকি রামকমল ভট্টাচাষের জ্যামিতির তুলনায়ও কৃষ্ধমোহনের গ্রস্থটিই 
শ্রেষ্টতর | 

ভূগে!ল সম্বন্ধে কৃষণমোহনের আলোচন। রয়েছে বিষ্ভাকল্পদ্রমের ভূতীয় 'ও 
অষ্টম কাঁণ্ডে। বিগ্যাকল্পদ্রম__-৩য় কাণ্ড (বিবিধবিষয়ক পাঠ--১ম খণ্ড) 
১৮৪৬ খৃষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়| ৩য় কাণ্ডের ১ম অধ্যায়ে প্রারতিক ভূগোল 
নিয়ে আলোচনা রয়েছে । আলোচ্য বিষয় পৃথিবীর আকার, পরিমাণ ইত্যাদি | 
এহ আলোচনায় পৃথিবীর আকৃতি, পরিমাণ ইত্যাদি কয়েকটি প্রশ্নের বিচার 
করা হয়েছে। বিচারপ্রণালীতে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গীর পরিচয় সুস্পষ্ঠ। 
বিদ্যাকল্পদ্রম--৮ম কাণ্ড ( ভূগোলবৃত্বাস্ত ১ম ভাগ ) ১৮৪৮ খৃষ্টাব্দে প্রথম 
প্রকাশিত হয়। এই গ্রন্থের বিষয়বস্ত মুরের 'এন্সাইক্লৌপেডিয়া অব 
জিওগ্রাফি” (01195 ঢা, ০100860190৫ 0:509£1901)5)) মাণ্টে ত্রানের 
ভূগোল (5106 3107)95 050£1871)5) ইতাদি গ্রন্থ থেকে সংকলিত । 
রাজনৈতিক ভূগোল সম্বন্ধে বিস্তারিত আলোচনার সুত্রপাত হোল এই গ্রন্থে। 


রুষ্খমোহন বন্দ্যোপাধ্যায়, রাঁজেন্দ্রলাল মিত্র ও ভদেব মুখোপাধায় ৮৫ 


গন্থটির প্রারস্তে ভৌগোলিক পধবেক্ষণের ক্রমবিকাশ নিয়ে যে আলোচন। 
আছে, তাতে ভগোলবিজ্ঞানের এতিভাসিক তথা স্তান পেয়েছে । সংক্ষিপ্ত 
প্রকৃতির হলেও এই আলোচনায় লেখকের পাগ্ডিত্ের পরিচয় পাওয়। যাঁয়। 
'পরিভাষা” শীষক অধ্যায়ে ভগোলের সঙ্গে সংশ্লিষ্ট স জ্ঞাগুলে। নিয়ে উদাহবণ 
সহযোগে আলোচনা কর। হয়েছে । তবে ইউবরেজী ও বালায় লেখ। এষ্ট 
গোলের প্রীয় সর্বত্রই এতিহাসিক ও সাংস্কৃতিক হথাদি এসে গেছে । 
প্রাকৃতিক ভগোল বিষয়ে উল্লেখযোগ্য কোনে। অবদান কষ্জমোহনের নেই । 
বে তীর ক্ষেত্রতত্ব'9ও গোলে বাবজত পারিভাষিক শন্দ গুলি হৎকালীন যুগে 
সমাদৃত হয়েছিল ।২ 

জ্ঞান-বিজ্ঞানের প্রতি কষ্চমোহন বন্দ্োপাধ্যায়ের ববাবরহই অন্ঠরাগ ছিল । 
কুষ্চমোহন-সম্পাদিত “সংবাদ হ্থধাণশু' পত্রিকায় বিজ্ঞানালোচন। প্রকাশিত 
হোত । তা" ছাড় বিবিধ জ্ঞান-বিজ্ঞান বিষয়ক গ্রতিগানের সঙ্গে তার মিকট 
সযোগ ছিল। মস সকল প্রতিষ্ঠানের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, 
'সাধারণ জ্ঞানোপাজিক। সভ।' (59016 10: 076 2০৫01510101) ০0 
£67)61:9] 10005115485 ), বেখুন সোসাইটি, এশিয়াটিক সোসাইটি ও 
কলিকাত। স্কুল বুক সোসাইটি | ১৮৭৫ গুষ্টান্দে কুষ্ণমোহন “হপ্ডিরান লিগের 
সভাপতি মনোনীত হন। এই প্রতিষ্টামের সভাপতি হবার পর কষ্ধমোহন 
এদেশে বিজ্ঞানমূলক শিল্পচচার প্রসারের জন্যে সচেষ্ট হলেন এই সময়েই 
প্রতিষ্ঠিত হোল ডাঃ মহেন্দ্লাল সরকারের বিজ্ঞান-সভ।| শিল্প-শিক্ষার 
উদ্যোক্তার! ছু'দলে বিভক্ত হলেন । একদল মহেন্দ্রললকে সমন জানালেন । 
অপর দল সমর্থন করলেন কুষ্খমোহনকে | গভণমেণ্ট ৪ জনসাধারণের লমবেত 
সহযোগিতার ফলে মহেন্দ্রলালের বিজ্ঞান-সভাই শেষ পদস্থ স্থায়িত্ব অর্জন 
করে ।* 

ক্ষেত্রতত্বকে বাদ দিলে বাংল! বিজ্ঞন-সাভিত্যে উল্লেখযোগা কোনে। 
অবদান কষ্ধমোহনের নেই । কিন্ত বিগ্যাকল্পদ্রমে তিনি ইউরোপীয় জ্ঞান- 
বিজ্ঞানাদি বাংলাভাষায় প্রকাশের যে স্থবুহৎ পরিকল্পনা উপস্থাপিত করলেন, 
তা” বাংলায় বৈজ্ঞানিক গ্রন্থ রচয়িতাদের মনে এক নতুন শক্তি সঞ্চারিত করল। 


এপাশ পিপিপি পি 


২ রেভারেও কুঞ্কমোহন বন্দ্যোপাধায়--শিবরতন মিত্র মোনসী--বৈশাপ, ১৩১৬, পৃঃ ১৩৬) । 
৩ মহাক্গা টো বন্দ্যোপাধ্যায়-হুর্গাদান লাহিড়ী (শিল্পপুষ্পগ্রলি--১ম খণ্ড, ১২৯২ 
সাল, পৃঃ ১২৬ 


৮৬ বঙ্গপাহিত্যে বিজ্ঞান 


্ী 


দু 

পরবতী লেখক বাজেন্দ্রলাল মিত্র (১৮২২-১৮৯১) বাংল! বিজ্ঞান- 
স।ঠিতোর অন্যতম বূপকার | বিবিধার্থস" গ্রহ, রহশ্য-সন্দ্ভ প্রভৃতি সাময়িক 
পত্রকে কেন্দ্র ক'রে বিজ্ঞানের ভাষার সরসত। সম্পাদন বাংল! বিজ্ঞান-সাহিত্যে 
তার উল্লখমোগা কীতি। তার সম্পাদন!-গুণে উল্লিখিত ছুটি পত্রিকাই 
৫২কালীন যুগের অন্যতম শ্রেষ্ঠ সাময়িক-পত্র বলে পরিগণিত হয়েছিল। 
ও ছাড়। তত্ববোধিনী পত্িিকার সঙ্গেও তার নিকট-সমেগ ছিল। তিনি 
তব্ববোধিনীর গ্রবন্ধ-নির্বাচশী সভার অন্যতম সভ্য ছিলেন। 

সাঁল। সাহিত্যে বাজেন্দ্রলালের সর্বাপেক্ষ। উল্লেখযোগা অবদন ভগোল- 
বিজ্ঞানে । বা'ল। ভাষার তিনিই প্রথম প্রাকৃতিক ভগোল রচন। করেন । 
সতর্কত।পূবক পরিভাঁষার ন্যব্হাঁর সর্বপ্রথম বাজেন্দ্রলালের ভগোলেই দেখ। 
গেল। বস্ততঃ, ভৌগোলিক পনিভাষাঁর ক্ষেত্রে তিনি একটি নিদিষ্ট নিয়ম 
অন্সরণের পক্ষপাতী ছিলেন । গোলে যে-সকল শব্দ অর্থজ্ঞাপনের জন্যে 
সষ, উর মতে সেগ্ুলে। অন্গবাদের যে।গা। প্রয়েজন অন্যায়ী অন্তবাদের 
প্রচেষ্ঠ তার প্রাকৃত ভগোলেও দেখ। যায় । গ্রন্থটির শেষে ভূগোল ও ভূবিদ্ঠ। 
বিষ্ক পারিভাষিক বের একটি নির্ঘণ্ট দেওয়া আঁচে । একটি নিদি 
রীতি অনন্ত হলেও অন্রবাদিত শব্দগুলোর কয়েকটি বেশ দুরূহ । 
বাজেন্দ্লালের “প্রারুত-ভগোঁল অর্থাৎ ভমগুলের নৈসগিকাবস্থী বর্ণনাবিষয়ক 
গ্রন্থ ১৭৭৬ শকাব্দ ( ১৮৫9 খুঃ) প্রথম প্রকাশিত হয়। গ্রস্থারন্তে লেখক 
ভগোলবিগ্ভাকে তিন ভাগে ভাগ করেছেন-ব্যাবহারিক ভূগোল, গণিত 
ভূগোল ও প্রাকৃত ভূগোল" । শেষোক্ত বিভাগ ব। প্রারুত ভূগোল এই গ্রন্থের 
উপজীবা। বা“ল। ভাষায় প্রারুতিক ভূগোল বিষয়ক গ্রন্থের অভাবই এই 
গ্রন্থটি রচনার প্রধান কারণ। অবশ্য ইতিপূর্বে প্রকাশিত পিয়ার্সের ভূগোল 
বৃন্তীস্তে ও অক্ষয়কুমীর দত্তের ভগোলে রাজনৈতিক ভূগোলের সঙ্গে সঙ্গে 
প্রাকৃতিক ভূগোল সম্বন্ধেও কিছু কিছু আলোচন। রয়েছে । কিন্ত প্রাকৃতিক 
ভগোল সম্বন্ধে বাজেন্্লালের আলোচনা অনেক বেশী বিস্তৃত ও উচ্চাঙ্গের | 
বঙ্গলাহিতো প্রাকৃতিক ভূগৌল বিষয়ক আলোচনার অন্যতম প্রধান পথিকৃৎ 


৪ এই প্রসঙ্গে রাজেন্্রলালের ইংরেজী রচনা, * 4 5015610৩190. 0036 36105010786 01 
চ০৫91 50168161610 161055 11500 0৩ ৮০800195০0৫ [0918 (1877)” উল্লেখযোগ্য । 


রুষ্খমোহন বন্দ্যোপাধ্যায়, রাঁজেন্দ্রলাল মিত্র ও ভূদেব মুখোপাধ্যায় ৮৭ 


রাঁজেন্্লাল মিত্র । রাজেন্্লালের গ্রন্থে পৃথিবীর জলস্থলবিভাগ, পর্বত 
হষ্টর বিবরণ, ভূমিকম্প, আগ্নেয়গিরি, ভূপৃষ্ঠ, সমুদ্রজল ও সমূদ্রশ্োত, নদী, 
বায়ু, বৃষ্টি ইতাদি প্রসঙ্গ স্থান পেয়েছে । তা' ছাড়া এই গ্রন্থে রয়েছে জীব- 
বিজ্ঞান বিষয়ক প্রসঙ্গ 'দেশেভেদে উদ্ভিজ্জভেদ ও জীবভেদ' এব* নৃতত্ব-বিষয়ক 
প্রসঙ্গ “দেশভেদে মন্তুয়া-ভেদ"। রাঁজেন্দ্রলালের দৃষ্টিভঙ্গী বৈজ্ঞানিকের | 
রচনীও তথ্যসমুদ্ধ। তবে এখানে তার ভাষা প্রাণিবিজ্ঞান-বিষয়ক রচনা গুলোর 
মতো। সরস নয় । প্রারত ভগোঁলের ভাঁষ। সংস্কৃতঘেষ। | তা? ছাঁড়। যায়গায় 
যায়গায় সদ্ধি কিছুট। শ্রুতিকট্র । বাঁকবুণে সংস্কৃতীন্গত্য ও দুরূহ শবের 
প্রয়োগ গ্রন্থটির প্রায় সবন্রই পরিলক্ষিত হয়। রচনা নিদর্শন-_ 


“সমুদড্ই জলের আঁকব। ক্ুর্যা-কিরণে এ জল সর্দদাই বাম্পরূপে 
পরিণত হইয়। অন্তরীক্ষে উতক্ষেপিত হয়; ও তথায় কিয়ৎকাঁল 
থাকিয়| পরে বাধুর ক্রমে এবং পৃথিলী ও ককের পরস্পর অন্তরতাঁর 
হাস-বুদ্ধা্সসারে কোয়াশ। শিশির হিমানী ব। বুষ্টিরূপে পৃথিব্যুপর্ি 
বধিত হইয়া থাকে । এ বধিত বারির কিয়দংশ মু্তিক। মধ্যে 
প্রবিষ্ট হইয়! যাঁয়, ও অপরাঁ"শ নদ্দীবধূপে পরিণত হয়। যে জল 
ভূমিসাৎ হয়, তদ্দারা মুত্তিক। সিক্ত থাকিয়। পৃথিবীকে ফলবতী 
'ও প্রাণীর বাসোপযুক্ত। করে । অপর প্রুক্ষবিণাদির খনন করিলে 
এ জল উৎক্ষিপ্ণ হইয়। পূর্ণ করিয়। থাঁকে। 

তরল পদার্থের এক প্রধান ধশ্ম এই ষে, তাহার সর্ব সমোচ্চ 
থাঁকে, কদাপি তাহার কোন অণশ উচ্চ ৪ অপরা"শ নিন্ন হয় নাং 
কোন কারণ বশতঃ সমোচ্চতার হানি হইলে তৎক্ষণাৎ এ জল 
আন্দোলিত হইয়। সমোচ্চত। রক্ষার চেষ্ট। করে । এই কারণ- 
বশতঃ উচ্চ স্থানের কোন ছিদ্র ব। ফাঁটাঁলে বৃষ্টির জল প্রবিষ্ট হইলে 
এ ছিদ্র ব। ফাঁটালের তল দিয়! তাহ? শিল্প স্তানে আসিয়া তথাঁকাঁর 
কোন ছিদ্র দ্বারা অতি বেগে উৎক্ষিপ্ত হইতে থাকে | এ জলোৎ- 
ক্ষেপণের নাম উৎস" ব| “ফোয়ারা, ; এব” পৃথিবীর অনেক স্থানে 
তাহা বর্তমান আছে। অগ্কনৃত হইয়াছে যে সমুদ্র-জলও কোন ২ 
স্থানে মৃত্তিকা ভেদ করিয়। উৎসরূপে উতক্ষিপ্ত হইয়। থাকে; 
অপর ইহাঁও স্টিবীরুত হইয়াছে, ষে পৃথিবীর অন্র্ভাগে স্বভাবসিদ্ধ 


হর বঙ্গসাতিত্যে বিজ্ঞান 


জল আছে, সেই স্থান স্কটিত করিয়| দিলে তাহ। সমবেগে ক্রমাগত 
উতক্ষিপ্ত হইতে থাকে, বুষ্টি-জলজাত উৎসের ন্যায় কদাপি তাহার 
বেগের হ্বাসবুদ্ধি ব| মধ্যে ২ বিশ্রাম হয় ন।। এই উৎসের 
নাম “অন্তর্জলেস' 1” 


বাজেন্দ্রলাল মিত্রেপ্ন “শিল্পিক দর্শন” বঙ্গভাষান্বাদক সমাজের উদ্যোগে ১৮৬০ 
ষ্ঠাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল । এই গ্রন্থটি হোল বিবিধার্থসং গ্রতে 
প্রকাশিত কতক গুলে। শিল্পবিষয়ক প্রস্তাবের সংকলন । এই গ্রন্থে রাসায়নিক, 
খনিজ ইত্যাদি বিভিন্ন শিল্পবিষয়ক প্রন্তাব স্থান পেয়েছে । পূর্ণাঙ্গ বিজ্ঞীন গ্রন্থ 
একে বল। যায় না। তবে প্রস্তাব গুলে। সর্বসাধারণের পাঁঠোপযোগী ক'রে লেখ। | 

এ ছাঁড়। রাঁজেন্জলালের উদ্যোগে কলিকাত। স্কুল বুক সোসাইটি থেকে 
বা'লায় কয়েকটি মানচিত্র প্রকাশিত হয়েছিল। বাণলায় মানচিত্র প্রকাশ 
নতুন নয়। ইতিপুবে মণ্টেগ্ুর উদ্যেগে স্কুল বুক সোসাইটি থেকে বাণ্ল। 
ভাষায় পৃথিবীর মানচিত্র প্রকাশিত হয়েছিল । রীজেন্দ্রলাল মাতৃভাষায় বাংল।, 
বিহার ও উড়িস্যার বিভিন্ন জেলার মানচিত্র প্রত্তত করলেন। 

সারম্বত সমাজকে কেন্দ্র ক'রে বাংলায় ভৌগোলিক পরিভাষা প্রণয়নের 
প্রচেষ্টা বাঁজেন্দ্রলীলের উল্লেখযোগ্য কীতি। জ্যোতিপিন্্রনাথ ঠাকুরের 
উদ্যেগে ১৮৮২ খুষ্টান্দে কলিকাতায় সারঘ্বত সমীজ প্রতিষ্ঠিত হয়েছিল । 
বাংল। পরিভাষ। প্রণয়ন করাই এই সমাজের উদ্দেশ্য ছিল। রাজেন্দ্রলাল এই 
প্রতিষ্ঠানটির সভাপতি নিবাচিত হয়েছিলেন। সারম্বত সমাজ অল্লকাল 
স্থায়ী হলেও ভৌগোলিক পরিভাষ। প্রণয়নের ব্যাপারে এই প্রতিষ্ঠীন কিছুট? 
অগ্রসর হয়েছিল। পরিভাষাঁর খসড়। প্রস্তত করেছিলেন বাঁজেন্্রলাল মিত্র। 
এ ছাড়া এশিয়।টিক সে।সাইটি, ব্রিটিশ ইন্ডিয়ান এসোসিয়েসন প্রভৃতি গুরণগ্রাহী 
ও দেশহিতৈষী প্রতিষ্ঠানের সঙ্গেও দীর্ঘদিন ধরে তার নিকট যোগাযোগ ছিল। 


তিন 


ভূদেব মুখোপাধ্যায় ( ১৮২৭-১৮৯৪ ) যখন বিজ্ঞানগ্রন্থ রচনায় উদ্যোগী 
হলেন তখন তত্ববৌধিনী পত্রিকা, বিবিধার্থসংগ্রহ প্রভৃতিকে কেন্দ্র ক'রে 
বাংল। বিজ্ঞান-সা হিত্য জনপ্রিয় হয়ে উঠেছে । ভূর্দেব বিজ্ঞানকে জনপ্রিয় করবার 
জন্তে এগিয়ে এলেন না বিজ্ঞানের ভাষাকে যুক্তিনিষ্ঠ ও বিচারক্ষম ক'রে 


কষ্খমোহন বন্দ্যোপাধ্যায়, রাজেন্্লাল মিত্র ও ভূদেব মুখোপাধায় ৮৯ 


তুললেন। এরই নিদর্শন হোল তার 'প্রারৃতিক বিজ্ঞান--১ম ও ২য় ভাগ)" 
এই গ্রন্থ রচনার মূলে ছিল বিজ্ঞানের প্রতি ভূদেবের অঙ্গুবাগ । ডারউইন, 
ইপ্টারন্যাশানাল সাইন্টিফিক পিরিজ, কণ্টেম্পোরারি সাইন্স সিরিজ প্রভৃতি 
গ্রন্থ শেষ বয়স পর্যন্ত তিনি নিয়মিতভাবে পড়তেন ।« প্রারুতিক বিজ্ঞানের 
বিষয়বস্ত ছাত্রদের উদ্দেশ্যে লিখিত ভূদেবের নোট-বই থেকে স'গৃহীত | 
১৮৫৬ খৃষ্টাব্দে ভূদ্ববাবু হুগলী নগ্যাল স্কুলের প্রধান শিক্ষকের পদে নিযুক্ত 
হয়েছিলেন | এ সময় তাকে প্রাণিতত্ব, আলোকতত্ব, বীজগণিত, ভ্রিকোণমিতি, 
জ্যামিতি প্রভৃতি বিষয় মুখে মুখে ছাত্রদের পড়াতে হোত । এ সকল বিষয়ে 
কিছু কিছু অণশ পুস্তকাকাবে প্রকাশের উদ্দেশ্যে তিনি নিজের খাতায় লিখে 
নাখতেন ।৬ তা থেকে মাত্র কিছু অশ নিয়ে প্রাকৃতিক বিজ্ঞান ও ক্ষেত্রতন্ব 
প্রকীশিত হয়। প্রীকুতিক বিজ্ঞান ১ম ভাগের সঠিক প্রকাশকাল জান। 
যায় না।" তবে ১ম ভাগের ২য় সংন্গরণ যে ১৮৫৯ খুষ্ট।নেে প্রকাশিত হয়েছিল 
তাতে সন্দেহের কোনে। অবকাশ নেই । প্রাকৃতিক বিজ্ঞান ১য় ভাগ 
প্রথম প্রকাশিত হয়েছিল ১৮৫৭ খুষ্টান্দে। ১ম ৪ ২য় ভাগ একে প্রকাশিত 
হয় ১৮৬৬ খুষ্টান্দে। লেখকের প্রথমে ইচ্ছে ছিল, সমগ্র গ্রস্থটি এক ৭০৩ 
প্রকা করবার। কিন্তু ছু"টি কারণে ত|" সম্ভব হয় নি। প্রথম কারণ, এক 
খণ্ডের মধ্যে সণক্ষেপে অধিক তথ্যাদিণ সমাবেশে গ্রন্থটি কঠিন হয়ে পডবাণ 
আঁশঙ্ক। | দ্বিতীয় কারণ অর্থনৈতিক | মুলতুঃ এ ছু'টি কারণেই 'জডের 
গুণ”, গতির নিয়ম ও “ভাপ-মধা এই তিনটি প্রসঙ্গ নিয়ে প্রথম ভাগ 
প্রকাশিত হয়। ১ম ভাগ স'শোধন কে দিয়েছিলেন লেখকের নগ্ 
রামগতি ন্যায়রত্ব। ১ম ভাগে টেক্নিক্যালিটি এডাবানু উদ্দেশ্যে পদাথ- 
বিজ্ঞানের সঙ্গে সশ্িষ্ঠ গাণিতিক আলোচনা করা হয়েছে পাঁদটাকায়। কিন্থু 
২ঘ ভাগে গাণিতিক প্রসঙ্গ মূল আলোচনাতেই স্থান পেয়েছে | ২য় ভাগের 
আলোচ্য বিষয় “যন্্রবিজ্ঞান? ও “বাপ্পীয় যন্ত্র'। প্রাকৃতিক বিজ্ঞানের একটি 
বৈশিষ্ট্য, এই গ্রন্থের সর্বত্রই নিজ্ঞানবিষয়ক বাণ্ল। নাম ব্যবহ্ৃত। পাদটীক। 


৫ তুদেব্চরিত--১ন ভাগ, অবতরণিকা! পৃঃ %* | 

৬ ভূদেবচরিত--১ম ভাগ, পৃঃ ১৮২ 

৭ ব্রজেন্্নাথ বন্দোপাধায় অনুমান করেছেন ১৮৫৮ খুষ্টাব্দ €(সাহিত্য-সাধক চরিতমাল1-- 
ভুদেব মুখোপাধ্যায়, € ২য় সংস্করণ )১--পৃঃ ২৬ | 


৯০ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


ছাড়া অন্য কোথাও ইপ্রেজী নামের উল্লেখ পর্যন্ত নেই । গ্রন্থটির আর 
একটি বৈশিষ্ট্য, এতে লেখক বিজ্ঞানের তত গুলে শুধুমাত্র বর্ণনীই করেন নিও 
সেহ তব্রপ্থলে। বিচার ও করেছেন । ত।” ছাড় যায়গায় যায়গায় সরস উপম। 
প্রয়োগের ফলে আলোচ্য বিষের ছুরূহত। কিছুট। লাঘব হয়েছে । ছু'এক 
যায়গায় প্রাচীন মত৪ আলোচিত হয়েছে । তবে ২য় ভাঁগের কোনে 
ক|নে। অশ টেকনিক্যাল প্রক্কতির | 

ভদেব মুখোপাধায়ের “ক্ষেততত্রঁ রেভারেও্ড কষফ্চমোহন বন্দ্যোপাধ্যায়ের 
সম্মতি অন্যায়ী কলিকাত। স্কুল বুক সোসাইটি কর্তৃক ১৮৬২ খুষ্টীবে প্রথম 
প্রকাশিত হয় । গ্রস্থটি ইউক্লিডের জ্যামিতিকে অবলম্বন ক'রে রচিত হয়েছিল । 
রুষ্মোহন ও ভৃদেবের ক্ষেত্রতত্বের পরিকল্পনা ও রচনারীতি প্রায় একই 
প্রকৃতির । ভাষাও অনেক স্থলেই প্রায় এককপ | যেমন, কৃষ্ণমোহন লিখেছেন, 


৪ যাহার কেবল দৈর্ঘা ও বিস্তার আছে তাঁহাকে ধরাতল কহে । 
অন্কুমান। ধরাঁতলের সীমা! রেখা, এবং এক ধবরাতিল অন্য 
ধরাঁভলকে অবচ্ছিন্ন করিলে মে অবচ্ছেদনেতেও রেখার উৎপত্তি 
হয়। 

৫ যে ধরাঁতলে ছুই বিন্দু লইলে তাহাদের যোৌঁজক সরলবেখ। 
সর্বাঁশে এ ধরাতলে স'লগ্ থাকে তাঁহাকে সমধরাঁতিল কহ! 
যায়। 

৬ ছুই সরলরেখ। ভিন্ন ২ দিকে আসিয়। সংস্পর্শ করিলে তাহাদের 
পরম্পর অবনতিকে সরল রৈখিক কোণ কহা যাঁয়। 

[ বিদ্যাকল্পদ্রম, ২য় কাণ্ড, ক্ষেত্রতত্ব-_পৃঃ ২৩] 
আর ভূদ্দেববাঁবু লিখেছেন, 

৪ যাহার কেবল দৈর্ঘথা ও বিস্তার আছে, তাহাঁকে ধরাতল' কহে । 
অন্তমান। ধরাতলের সীমারেখা, এবং এক ধরাঁতল অন্য 
ধরাঁতলকে অবচ্ছিন্ন করিলে সে অবচ্ছেদনেতেও রেখার উৎপন্তি 
হয়। 

৫ যে ধরাতলে ছুই বিন্দু লইলে তাহাদের যোৌজক সরলরেখ। 
সর্বাঁশে এ ধরাতলে সংলগ্ন হইয়া থাকে, তাহাকে “সম-ধরাঁতিল" 
কহা। যায়। 


কষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রাঁজেন্ত্রলাল মিত্র ও ভূদেব মুখোঁপাঁধায় ৯১ 


৬ দুই সরলবেখা ভিন্ন ভিন্ন দিকে আসিয়! সংস্পর্শ করিলে, তাহাদের 
পরস্পর অবনতিকে “সরল রৈখিক কোঁণ' কহ ষাঁয়। 
[ ক্ষেত্রতত্ব_-১ম সংস্করণ, পৃঃ ২] 


বিভিন্ন প্রতিজ্ঞার সমাধান ও অন্কনের সময় উভয় গ্রন্থে একই অক্ষর ব্যবজত 
হয়েছে । তবে জ্যামিতিক নামের ব্যবহারে যায়গায় যায়গায় পার্থক্য দেখা 
যায়। ভূদেববাবুর গ্রন্থে বিভিন্ন অধায়ের শেষে অশ্ঠশীলনী হিসাবে অতিরিক্ত 
প্রতিজ্ঞা দেওয়া আছে । রুষ্য়োহনের গ্রন্থে ত। নেই । এ ছাড়া, নৃতনজের 
মধ্যে ভূদেববাবুর গ্রন্থে যায়গাঁয় যায়গায় বিকল্প প্রমাণ দে ওুয়। আঁছে। 

রাঁধানাথ বায়কে দিয়ে ইউরোপীয় আবিষ্বর্তীদের জীবনচরিত লেখাবার 
ইচ্ছে ভূদেবের ছিল ।৮ কিন্ত তার এই ইচ্ছে কার্যকরী হয় নি। ভূগোলে? 
ভদেবের যথেষ্ট অন্গরাগ ছিল। তিনি কালিদাস মৈত্রের ভূগোল স'শোধন 
ক'রে ছাত্রদের পড়াতেন । তা ছাড় প্রত্যেক জেলার যথাযথ ভঁগোল 
লেখাবার জন্যে ৪ তিনি চেষ্ট। করেছিলেন ।৯ হিন্দীতে তিনি একটি ভূগোল 
লেখেন | গ্রন্থটির নাম “গয়! কি ভূগোল" ।১০ 

এইবূপে কষ্মোহন বন্দ্যোপাধ্যায়, বীজেন্্রলাল মিত্র, ভদেব মুখোপাধ্যায় 
প্রমুখ লেখকদের প্রচেষ্রীয় বাঁঃল। বিজ্ঞান-সাহিত্যের সমৃদ্ধি সাধিত হোল। 


৮ ভূদেবচরিত--২য় ভাগ, পৃঃ ১৯৫ । 
৯-১* ভুদেব-জীবনী ( কাশীনাথ ভট্টাচার্য মুদ্রিত 'ও প্রকাশিত) ১ম সংস্করণ, পৃঃ ২৯। 


“বিবিধার্থ-সঙ্গ.হ রহস্ত-সন্দর্ড, বঙ্গদর্শন, আর্ধদর্শন ও ভারতী 


অক্ষয়কুমার দত্ত, কষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, বাজেন্লাল মিত্র প্রমুখ 
লেখকদের সমসাময়িক যুগে পাশ্চাত্য বিজ্ঞানকে দেশী সাজে সাজিয়ে 
সর্বজনবোধ্য বিজ্ঞনসাভিত্য রচনার ক্ষেত্র তৈরী হচ্ছিল তত্ববোধিনী 
পত্রিকায় । এই ক্ষেত্র আরও সরস হোল বিবিধার্থ-সংগ্রহ (অক্টোবর, 
১৮৫১) ৪ রহন্ত-সন্দর্ভে (মাচ, ১৮৬৩ )। আর বাংল। বিজ্ঞানসাহিত্যের 
উর্ববৃতা সাধিত হোল বঙ্গদর্শন ( বৈশাখ, ১২৭৯), আর্ধদর্শন (বৈশাখ, 
১৯৮১), ভারতা ( আাবণ, ১২৮৪) ইত্যাদি প্রথম শ্রেণীর সাময়িক 
পর্ধকে কেন্দ্র করে । তথাসমাবেশের দিক থেকে বিচার করলে একমাত্র 
প্াণিবিজ্ঞান ছাড় সমসাময়িক যুগের তববে।ধিনীর তুলনায় বিবিধার্থ-স" গ্রহ 
9 বহশ্য-সন্দভেন অধিকাংশ বিজ্ঞনবিষয়ক রচন।ই উচ্চাঙ্গের নয়। কিন্তু 
স্চচ্ছ প্রকাশ্ভঙ্গী, ভাঁষার লালিতা এব” সবসাধারণের উপযোগী কনে 
আলোচা বিষয়বপ্তর বিন্যাস, উভয় পত্রিকার বৈজ্ঞানিক রচনা গুলোকেই 
সাহিতিক উতকধতা দান করেছে । এখানেই পত্রিকা-ছু'টির বৈশিষ্টা | 
বন্ততঃ, সাহিত্যিক মূলোর দিক থেকে বিচার করলে, বিজ্ঞানসাহিত্যে 
তত্ববোধিনীর উন্নততর সংস্করণ হোঁল বিবিধার্থ-সংগ্রহ এবং বৃহস্য-সন্দউ | 
তত্ববোধিনী পত্রিকার ন্যায় বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে বিচিত্র প্ররৃতির 
আলোচনা এ দু'টি পত্রিকায় নেই। তা” ছাড়! বিবিধার্থ-সংগ্রহের প্রাকৃত 
ভূগোল নামক আলোচনাঁটিকে বাদ দিলে স্থদীর্ঘ বৈজ্ঞানিক প্রবন্ধের ও 
এখানে অভাব। কিন্ত স্থন্দর ও সরস প্রবন্ধের অভাব নেই। ভাষায় 
এই সৌন্দর্য ও সরসতার আরোপ বাংল। বিজ্ঞানসাহিত্যে এ দু'টি পত্রিকার 
উল্লেখযোগ্য অবদান। 


এক 


ইংরেজী “পেনি ম্যাগাজিন'এর অন্থুকরণে বিবিধার্থ-সংগ্রহ পত্তিকাটি 
কলিকাতার “ভার্ণাকিউলার লিটারেচার কমিটি" ব। বঙ্গভীষান্থবাদক সমাজের 
উদ্চোগে প্রকাশিত হয়। এই সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৫১ খুষ্টাবে | 
বাংলাভাষায় সারগর্ভ এবং প্রয়োজনীয় গাহস্থ্য গ্রন্থ প্রকাশ করা এদের 
উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্তেরই সাঁফল্যম্ডিত নিদর্শন বিবিধার্থ-সংগ্রহ। 


“বিবিধার্থ-সঙ্গ হ", রহস্ত-সন্দর্ড, বঙ্গদর্শন, আর্ধদর্শন ও ভারতী ৯৩ 


পত্রিকাটি সম্পাদনার দায়িত্ব পড়েছিল রাজেন্্লাল মিত্রের উপর । তিনি 
বিবিধার্ঘ-সংগ্রহের প্রথম ছয়টি পর্বের ( ১৭৭৩-১৭৮১ শক ) সম্পাদনা করেন । 
তার সম্পাঁদনা-কৃতিত্বে পত্রিকাটি অচিরেই জনপ্রিয়তা অর্জন করে। এই 
পত্রিকায় তিনি নিজেও নিয়মিতভাবে লিখতেন । পুস্তকাকারে অপ্রকাশিত 
রাজেন্দ্রলালের বহু মূল্যবান রচনা বিবিধার্থ-সংগ্রহ ও রহস্ত-সন্দভে ছড়িয়ে 
আছে । বাংল! বিজ্ঞানসাহিতো রাজেন্্রলালের অবদান নির্ণয় করতে গেলে 
এ সকল রচনার পরিপ্রেক্ষিতে তাকে বিচার করতে হয়। 

বিবিধার্থ-স'গ্রহে বিজ্ঞানবিষয়ক প্রবন্ধাদি নিয়মিতভাবে প্রকাশিত হোত । 
তন্মধো জীববিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান ও ভূগোল বিষয়ক আলোচনাহ অধিক । 
নানাপ্রকাঁর পাখী ও জন্থ সম্বন্ধে বু মনোজ্ঞ আলেো।চন। এঠ পঞ্জিকা 
প্রকাশিত হয় । বিবিধার্থ-স"গ্রঠের প্রথম স'খার প্রথম রচনাতে বিশ্বজগ ২ 
ও জীবজগতের নাঁনাবিধ বৈচিক্রোন কথ। উল্লেখ কারে পত্রিক।-প্রকানের 
উদ্দেশ্য সম্থন্ধে বল! হয়েছিল," আমর ণে কেবল চোতিবিগ্যায় ৪ 
জীবস+স্থার বর্ণনার নিযুক্ত থাকিন এমত শহে | পদার্থবিছ্য।, ভগোলবিগ্ধা।, 
পুবাবৃত্ত, ইতিহাস, সাহ্তালঙ্কারাদি সকল শাদ্ের মন্ম আমাদিগের সমরূপে 
উদ্দোশ্য 1” 

বিবিধার্থ-স' গ্রহে প্রাণিবিজ্ঞান বিষয়ক রচনার ছড়াঁছড়ি। অপিক।"শ 
প্রবন্ধেরই লেখক রাঁজেন্দ্লাল মিত্র । 

প্রাণিবিজ্ঞান জন্বন্ধীয় রচনাগুলির নৈশিষ্টা, প্রাণীদের শ্রেধাবিভ।গ 
আলোচনায় । সমসাময়িক যুগের তরবোধিনীতে প্রকাশিত প্রাণিবিজ্ঞান 
বিষয়ক রচণায় এই ধরনের বিজ্ঞানসম্মত অেণাবিভাগ নেই | ত।' ছাড় 
ভাষার লালিতোন দিক থেকেও বিবিধার্থ-স" গ্রহের রচনা গুলিরঠ শ্রেষ্ট । 
প্রথম দিকে এই পত্রিকার প্রায় প্রতিটি স'খ্যায়ই ছুটি কবে প্রাণিবিজ্ঞান 
বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হোতি। যেমন, ১৭৭৩ শকাকের কাণ্িক স'খায় 
“হোঁষা? ও গজিত্রাশ্রেণীস্ক পশুর বিবরণ", অগ্রহায়ণ সখ্যায় “ঢৌকন্‌ পক্ষি- 
জাতির বিবরণ, ও 'গপ্তাবু, পৌষ সখ্যায় “দুর্গন্ধ-নকুল? € মিনৌয়র 
পক্ষিজাতির বিবরণ, মাঘ সখ্যায় পপ্রজপিতি' ও “শৌকেক় শ্রেণিস্থ 
পক্ষিগণের বিবরণ” এবং ফান্তন সংখ্যায় “কাম্পেয়ারী পক্ষী ও শিশুকা | 
উল্লিখিত প্রবন্ধগুলির বৈশিষ্ট্য, ভাষার সরসতা এবং আলোচ্য জীবের 
বৈজ্ঞানিক শ্রেণীবিভাগ । কোনো কোনে। প্রবন্ধে শাস্ত্রীয় তথ্যাদি এসে 


৯৪ বঙ্গদাহিত্যে বিজ্ঞান 


গেছে । এই প্রসঙ্গে গণ্ডার” ও “মনৌয়র পক্ষিজাতির বিবরণ” শীর্ষক প্রবন্ধ 
চটি উল্লেখষোগ্য । কোনো কোনো প্রবন্ধে উচ্ছ্বাসের বাড়াবাড়ি । 
“প্রজাপতি” শীর্ষক প্রবন্ধটি এই প্রসঙ্গে উল্লেখযোগ্য । পরবর্তী প্রাণিবিজ্ঞান 
বিষয়ক রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য, “গয়ালরস্‌ ব। সিন্কুঘোটক" এবং 
'»[পিবাজ' ( বৈশাখ, ১৭৭৪ শক ), “বাইসন' ( জাষ্ঠ, ১৭৭৫ শক ) “বিড়ালাদি 
পশুর বিবরণ” ( ভান্র, ১৭৭৫ শক 7, 'জিরাফার বিবরণ” ( জ্যেষ্ঠ, ১৭৭৬ শক , 
'সর্পের বিবরণ" ( আষাঢ়, ১৭৭৬ শক ), 'কাগ্বিড়াল” ( আরীবণ, ১৭৭৬ শক ), 
“সিয়াকোষ' (ভীত্র, ১৭৭৬ শক ), “নর্বাল ব। দীর্ঘহস্ত তিমি" ( আশ্বিন, 
১৭৭৯ শক) ইত্যাঁদি। উল্লিখিত প্রবন্ধ গুলির প্রায় সব কয়টিতেই আলোচ্য 
পশুর আকৃতি, প্রকৃতি ও শ্রেণীবিভাগ নিয়ে স্থখপাঠ্য আলোচনা কর! 
হয়েছে । রচনার নিদর্শন £-- 


বিড়ালাদি পশুর বিবরণ। 

“সম-ধন্নীবলমি পশু-সকল এক শ্রেণিমধো নির্ণাত হইর়। 
থকে । বিড়াল, বাপ্র, সিংহ।াদি পশু-সকলের আকৃতি ও স্বভাঁব- 
গত কোন প্রভেদ নাই, স্বতবাঁঁ তাহারা এক শ্রেণিমধ্যে সঙ্কলিত 
হয়। সেই শ্রেণির নাম “বিড়ালাদি শ্রেণী'। বিহঙ্গম-বাহ-মধ্যে বাজ- 
পক্ষির ( বাঁজাদি ) শ্রেণী যাদৃশ, স্তন্জীবী মধ্যে বিড়ালাদি পশু ও 
তাঁদুশ » ইহারা উভয়েই জীবহিংসাদ্বারা দেহযাত্র! নির্ববাহ করিয়া 
থাকে, ও তদর্থে তাঁহার! উভয়েই অতি ভয়ঙ্কর নখ প্রাপ্ত হইয়াছে ; 
এবং পাছে ভ্রমণ-সময়ে মৃত্তিক।-স্পর্শে তাহার তীক্ষতাঁর হানি হয় এই 
অমঙ্গল নিবারণার্থে জগস্থ্ট এ নখ অন্গুলির ন্যাঁর নমনশীল 
করিয়। দিয়াছেন । বিড়ালাদি পশু ইতস্ততঃ করণ সময়ে তাহাদের 
নখ অঙ্গুলির ত্বগ্‌-মধ্য আচ্ছাদিত করিয়। রাখে ; এবং কেবল জীব- 
হিংসাঁকরণ সময়ে নখ নিঃসারণ করত আপন ২ খাছ পশুর দেহ 
ভেদ করে । বাজ পক্ষির নখেও এই কৌশল স্পষ্ট প্রতীত হয়। 
বিড়ালাদি হিংম্্র পশুর দস্ত সুচ্যাগ্র ও অতীব তীক্ষ, এবং মাংস 
ভেদকরণার্থে স্থ প্রশস্ত ; কিন্ত তন্বারা চর্বণ ক্রয়! নিষ্পন্ন হয় না; 
পরস্ত প্রস্তাবিত পশুদিগের খাছ্যত্রব্য চর্বণ করিবারও কদাঁপি 
আবশ্তক নাই । তাহাঁদিগের জিহ্বা অতি আশ্ধ্য । তছুপরি এক 


“বিবিধার্থ-ঙ্গ হ', রহস্য-সন্দ্ত, বঙ্গদর্শন, আধদর্শন ও ভারতী ৯৫ 


প্রকার অতি তীক্ষ কণ্টক হইয়! থাকে । উখা নামক লৌহাঙ্ 
যাদৃশ, ব্যান্তাদি পশুর জিহ্বাঁও তদ্রপ বোধ হয়। অস্থি সংলগ্ন 
মাংস-কণিকা যাহ] দন্তদ্বারা ছিন্ন করণ যাঁর ন|, তাঁচ। বিমুক্ত 
করিয়া লইবার নিমিত্ত এই জিহবা! অভি প্রয়োজনীয় | অস্থির 
উপর তাহ ছুই একবার ঘর্ষণ করিলেই তংস+লগ্ন সমস্ত মাঁস- 
কণিক1 অনায়াসে বিমুক্ত হয়। ইহাদিগের নয়নেন্দিয় ও দ্রাঁণেক্জিয় 
তীক্ষতার উপমাস্বরূপে বহুকালাবধি প্রসিদ্ধ আছে; তাহ।দিগের 
বল বিষয়েও বাক্যব্যয় কর! বিফল; ব্যাস্র-সি-হাদি পণ্থ অত্ান্থু 
বলবান এ কথ। পাঠকবগ কি অজ্ঞ।ত আছেন? 

প্রস্তাবিত পশু-সকল দেখিতে অতি কুন্দর। ভাহাদিগের 
দেহের প্রধান বর্ণ গীত শুরু ও কৃষ্ণ; অনেকের দেহ পীত বণোপপি 
উজ্জ্রল কুষ্বণেব বিন্দু বা রেখাদ্বারা চিত্রিত। ইহারা কেহ 
ইচ্ছাবশতঃ উদ্চিদ বন্ত ভক্ষণ করে ন।; সকলেই মাণসাশী, এব" স্বঘ* 
জীব-সংহার করিয়। এ মাসের উত্পাদন করে । এ জীব-সংত14- 
সময়ে তাহার] হন্তব্য পশুর পশ্চাৎ বেগে অধিক দ্র ধাবমাণ 
হয় না। অতি ধীরভাবে গোপনে তাহার নিকটে আসিয়।, পরে 
এক লম্ প্রদানপূর্বক তার উপর পড়িয়া তাহাকে বিনাশ করে । 
দূর হইাতে লম্ফ দিবার প্রয়োজন হইলে প্রথমতঃ ভূমিতে উপণিষ্ট 
হইয়! লক্ষদ্ধার। উৎক্রাম্য ভূমির দ্ূরত| শিরূপণ করণানন্তর লম্দ 
পান করে।? 


বিবিধার্থ-স" গ্রহের উ্চিদবিজ্ঞান বিষয়ক রচনাগুলির বৈশিষ্ট্য, উদ্চিদজগতের 
বৈচিত্র নিষে আলোচনায় । তবে উদ্চিদবিজ্ঞান বিষয়ক রচন। এই পর্রিকায় 
কদাচিৎ প্রকাশিত হোভি। এই পধায়ের যে ছু' একটি প্রবন্ধ পাঞয়। খায় 
তা সবলিখিত। এই প্রসঙ্গে প্রথমেই উল্লেখযোগ্য, 'উদ্চিজ্জ মাহা প্রতি 
কটাক্ষ-বে বৃক্ষ' ( কাস্তধন, ১৭৭৩ এক ) নামক প্রবন্ধটি । ইউরোপের বে নুক্গ 
সম্বন্ধে অতি অন্ন কথাই এই প্রবন্ধে আছ্ে। উদ্চিদজগতের বৈডিত্র্যই এই 
আলোচনার প্রধান উপজীব্া। আলোচনার ভঙ্গী কৌতৃহলোদ্দীপক । 
১৭৭৬ কাকের কাণ্তিক সংখ্যায় প্রকাঁশিত “উদ্ধিজ্জের চৈতন্য উষ্ণত। প্রভৃতি 
আশ্চর্য ধশ্ম' একটি উতকষ্ট প্রবন্ধ। এতে উদাহরণ সহযোগে উদ্ভিদের 


৯৬ বঙ্গলাহিত্যে বিজ্ঞান 


দবনপারণ প্রণালী, গতিশক্তি, চৈতন্য ইত্যাদি প্রসঙ্গ সহজ ভাঁষায় আলোচিত 

১2017 

এএারবিজ্ঞান বিষয়ক রচনা] বিবিধার্থ-স" গ্রহে পাওয়। যায় না। তবে 
১৭৭৬ একান্দের অগ্রনায়ণ স'খ্যায় প্রকাশিত “কম্পজনক বাইন-মত্শ্া শীর্ঘক 
রচনাটিতে আমেরিকার বাইনমতৎশোর দেহস্থ তড়িৎ সম্বন্ধে আলোচিন। প্রসঙ্গে 
গাবদেহে তড়িৎশক্তির বিকাশ আলোচন। কন। হয়েছে | 

ভগোল সঙ্গদ্গে উচ্চাঙ্গের আলোচন। এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল । 
এষ্ট প্রসঙ্গে প্রথমেই উল্লেখষে।গা, প্রাকৃতিক ভীগোল সঙ্গন্ধে রাজেন্দ্রলাঁল মিত্রের 
শালোচন। | রচন।টি ১৭৭৫ শকাব্দের আষাঁঢ সংখ্য। থেকে প্রাকত ভূগোল" 
শিরোনামায় পারাবাহিকভাবে এই পত্রিকায় প্রকাশিত হয়। এই রচনীটিতেই 
বাণ্ল। সাহিত্যে প্রাকৃতিক ভূগোল সম্বন্ধীয় আলোচনার ঘথার্থ স্থত্রপাত । 
আলোচা প্রবন্ধের নিষয়বপ্ পরে রাজেন্দ্লাল মিত্রের “প্রাকত ভগোল? (১৭৭5 
এক ) নামক গ্রন্থে সংকলিত হয়। এ ছাড়। বিবিধার্থ-স" গ্রহে বিভিন্ন দেশেল 
কয়েকটি ভ-বিবরণ প্রকাশিত হয়েছিল | তবে এদের কোনোটিকেই পূর্ণাঙ্গ 
ভৌগোলিক প্রবন্ধ বল। চলে না। তৃবিগ্য। বিষয়ক প্রবন্ধ এই পত্রিকায় নেই 
বললেই হয়। এই পধায়ের কোনো কোনো রচনায় ভৃবিজ্ঞান আলোচন। 
প্রসঙ্গে রাসায়নিক তথাদির সমাবেশে কিছুট। বাড়াবাড়ি দেখ। যাঁয়। ১৭৭ 
একান্দের কাণ্তিক সখ্যায় প্রকাশিত “স্বর্ণের ভাঁরতবধষীয় খনী" শীর্ষক 
প্রবন্ধটি এই প্রসঙ্গে উল্লেখযোগা | ভূবিগ্ঠ। বিষয়ক একমাত্র স্রলিখিত প্রবন্ধ 
'পাথুবিয়। কয়ল।? ১৭৮০ শকাবের ভাদ্র স'খ্যায় প্রকাশিত হয়। 

বিবিধার্-সংগ্রভের নসায়নবিজ্ঞান বিষয়ক আলোচনাগুলি কর। হায়েছে 
আলোঁচা বপ্তর ব্যবহারিক উপযোগিতার দিকে লক্ষা রেখে । এই পধায়ের 
আলোচনার মধো উল্লেখযোগা, “পারদ? (অগ্রহায়ণ, ১৭৭৬ শক ), "লৌহ" 
( মাঘ, ১৭৭৩ শক), 'শোৌর। প্রস্ততকরণের প্রথ।' (ফান্তন, ১৭৭৬ শক ) 
তাদ্দি। উল্লিখিত সবগুলি প্রবন্ধেরই ভাঁষ! প্রীঞ্জল এবং তথাসমাবেশ 
সধসাধারণের উপযোগী । তবে ছু'একটি প্রবন্ধে এতিহাাঁসিক তথ্যাদি এসে 
গেছে । এই প্রসঙ্গে পারদ" প্রবন্ধটির নাম কর। যেতে পারে। 

এই পত্রিকায় পদীর্ঘবিজ্ঞান বিষয়ক একমীত্র উল্লেখযোগ্য রচন। ইলেক্টি কৃ 
টেলিগ্রাফ অর্থাৎ তাঁড়িত-বার্তাবহ যন্ত্র ১৭৭৬ শকাবের ভাদ্র সংখ্যায় 
প্রকীশিত হয়েছিল। এতে তড়িতের মাহাত্মা কীর্তন ক'রে তাঁর অবস্থিতি 


“বিবিধার্থ-সঙ্গ হ', রহশ্ত-সন্দর্ভ, বঙ্গদর্শন, আধদর্শন ও ভারতী ৯৭ 


৪ গুণাবলীর বর্ণনা করা হয়েছে । এর পর টেলিগ্রাফ যন্ত্রের বর্ণনা! দিয়ে 
?টলিগ্রাফ-পদ্ধতির বর্ণনা । রচনাটি সবলিখিত। 

বিবিধার্থ-সং গ্রহের প্রথম দিককার সংখ্যাগুলোতে ক্গোতিবিজ্ঞান বিষয়ক 
প্রবন্ধ একেবারেই নেই । এই পধায়ের ছু*টি মাত্র প্রবন্ধ শেষ দিককার ছু" 
খ্যায় পাওয়া যাঁয়। উভয় ক্ষেত্রেই আলোচা প্রসঙ্গ ধূমকেতু । ১৭৭৯ 
শকাকের অগ্রহায়ণ সংখ্যায় প্রকাশিত ধূমকেতু বিষয়ক প্রবন্ধটিতে ধূমকেতুর 
শ্রেণীবিভাগ ক'রে তার উদয়কাঁল, ভ্রমণপথ, পুচ্ছ ইত্যাদি প্রসঙ্গ নিয়ে সংক্ষিপ্ত 
আলোচন। কর। হয়েছে । প্রবন্ধটি স্থখপাঠ্য । গণিত বিষয়ক একমাত্র প্রবন্ধ 
'বং্সব” ১৭৮০ শকাবের মাঘ সংখ্য। বিবিধার্থ-সংগ্রহ্ে প্রকাশিত হয়েছিল। 
এতে বৎসর গুণবার প্রাচীন ও আধুনিক কয়েকটি পদ্ধতি মহজ ভাঁধায় 
মালোচিত হয়েছে । 

বিবিধার্থ-সংগ্রহের অধিকাশ বৈজ্ঞানিক প্রবন্ধের লেখক রাঁজেন্দ্রলাল 
মিন্্। পত্রিকাটির জনপ্রিয়তার মূলে রাজেন্রলালের রুতিত্বই সর্বাধিক। 
বিবিধ।থ-স" গ্রহে প্রকাশিত রাজেন্দ্রলালের মরস বিজ্ঞানালোচনা গুলি বৈজ্ঞানিক 
প্রবন্ধের প্রতি জনসাধারণের আকর্ষণ কৃষ্টি করতে সমর্থ হয়েছিল । বাঁণ্ল। 
বিজ্ঞানসাহিত্যে রাঁজেন্ুলালের উল্লেখযোগ্য অবদান এখানেই | বিবিধার্ঘ- 
সংগ্রহে জীবরহন্তের লেখক মধুকদন মুখোপাধ্যায়ের ও কিছু কিছু রচনা ছড়িয়ে 
আছে বলে মনে হয়। মধুস্থদন মুখোপাধ্যায় কিছুকাল এষ্ট পত্রিকার 
সহকারী সম্পাদক ছিলেন। তবে প্রথম দিককার সংখ্যা গুলোতে প্রকাশিত 
কোনো কোনে। রচনার সঙ্গে জীবরহস্তের ( ২য় ভাগ ) রচনাগুলির সাদৃশ্য 
থাকলেও বিবিধার্থ-সংগ্রন্নের প্রাণিবিজ্ঞান বিষয়ক প্রবন্ধ গুলি যথার্থই মধুস্থদন 
মুখোপাধ্যায় লিখেছিলেন কিন], সে বিষয়ে সন্দেহের অবকাশ আছে। 
কারণ, ১৭৮৩ শকাবের আষাঢ় সংখ্য। বিবিধার্থ-সংগ্রহে জীবরহশ্য-২য় ভাঁগের 
সম্নালোচন। প্রসঙ্গে মন্তব্য কর। হয়েছিল, “আমর। ইহার সমালোচন। করণার্থ 
আন্তপুর্বিক পাঠ করিয়া দেখিলাম যে, প্রস্তাব সমুদায়ে মধুন্থদূন ব।বুর লেখ। 
নহে ; বিবিধার্থ-স" গ্রহের পুরাতন পর্ব হইতে সঙ্কলিত হইয়াছে অথচ 
বিজ্ঞাপনে তাহ। কিছুমাত্র নির্দেশিত হয় নাই ।” তবে প্রাণিবিজ্ঞান বিষয়ক 
প্রথম দিককার প্রবন্ধগুলির রচয়িতা যিনিই হোন নম! কেন, শুরু থেকেই 
পত্রিকাটির সরস ও পরিচ্ছন্ন পরিকল্পনার অন্তরালে ষে কৃতিত্ব তা” রাজেন্দর- 
লাঁলেরই প্রাপ্য । 


৯৮ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


স্তি 


দুই 

রাছেন্দ্রলালের অপর রুতিত্ব “রহন্য-সন্র্ভ' পত্জিকার সম্পাদন। | রহশ্থা- 
সন্দর্ভের প্রথম সম্পাদক তিনিই । পত্রিকাটি প্রকাশিত হয়ে।ছল কলিকাতা স্কুল 
পুর্ণ সোসাইটির ভার্ীকিউলার লিটারেচার ডিপার্টমেন্ট থেকে | বহস্-সন্দতে 
পিবিপাথ-স" গ্রচের রচনাদর্শ অনন্ত হয়েছিল। বস্ততঃ, শেষোক্ত পত্রিকাটি 
বঙ্গ হয়ে যাণ্য়াতেই রইন্গ-সন্দভের প্রকাশ । একের অভাব দূন করবার 
গাই একই আদর্শ নিয়ে অপরের আবিভীব | রহশ্ত-সন্দভ পত্রিকার প্রথম 
স'থ্য। সন্বন্দে সামপ্রকাশে মন্তব্য কর| হয়েছিল,..."আমরা ইহার প্রশংসাস্থলে 
এ মাত্র বলিতে পারি, লেখকের! যদি অধ্যবসায় সম্পন্ন হন, ক্রমে ইহ। 
পিবিধাথ-সং গ্রহের পদ প্রাপ্ত হইতে পারিবে ।”* অল্পকালের মধ্যেই এই 
পর্ধিক। বিবিধার্থ-সংগ্রভকে ছাড়িয়ে গিয়েছে বলে কলিকাতী। স্কুল বুক 
সোসাইটির রিপোঁটে* মস্থব্য করা হয়েছিল । কিন্ক বিজ্ঞানসাহিত্যের ক্ষেতে 
একমাত্র পদার্থবিছ্য। ছাঁড়। বিজ্ঞানের অপরাপর বিভাগঞ্লি সঙ্গন্ধে একথ। 
মেনে নেওয়া যায় ন।। 

বিবিধার্থ-স"গ্রতের আতো। বহশ্ত-সন্দডে9 প্রাণিবিজ্ঞান বিষয়ক রচনা? 
প্রাধান্য । কিন্ত বিবিধার্থ-সং গ্রহে প্রাণাদের শেণাবিভাগ নিয়ে যেরূপ বিস্তৃত 
আলোচন। পাওয়। গিয়েছিল, এই পঞ্রিকায় সেরূপ নেই । প্রাণিবিজ্ঞান 
বিষয়ক অধিকাংশ প্রবন্ধেই রচনার সবরসতার দিকে নজর দওয়া ইয়োছে 
বেশী। ফলে তথ্যপসমানেশের দিক থেকে প্রবন্ধ গুলি হয়ে পড়েছে ছুবল । 
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, ২য় পবের (১৯২১ স'বৎ )রেকুন পণ্ড । ১৮ থণ্ড। 
ও 'ওসিলট্‌ পশ্ড' (২০ খণ্ড), ৪র্থ পর্বের । ১৯২৩ সংবহ ) 'বেলবাড' 
(৪৩ খণ্ড), ৫ম পর্বের ( ১৯২৭ সংবৎ) 'দৌদাপক্ষী (৫৬ খণ্ড) ও 
'গগনভেড়' (৫৭ খণ্ড ), ৬ষ্ঠ পর্বের ( ১৯২৮ সংবত ) “বাবুই পক্ষী" ( ৬১ খণ্ড) 
ইত্যাদি রচন1। প্রাণিবিজ্ঞান বিষয়ক সারগঞ্ভ প্রবন্ধ এই পত্রিকায় কদাচিং 
প্রকাশিত হোত। এই জাতীয় প্রবন্ধের নিদর্শন, ৩য় পর্বের ( ১৯২২ 
ংবং ) “কোয়াটিমুন্তী' (২৮ খণ্ড) ও ৭ম পর্বের ( ১৯২৯ সংবৎ ) 'পঙ্গপাল' 
(৭৭ খণ্ড)। রহস্য-সন্দর্ভে প্রকাশিত প্রাণিবিজ্ঞান বিষয়ক অধিকাংশ 


সপ সপ পন 


১ সোমপ্রকাশ, *ই মার্চ, ১৮৬৩ খুষ্টাব । 
২ 0৪109009 ১০৮০০] 9০০৮ 5০০15$+5 2310 ৪০০: (1862-63)--৮, 25, 


'বিবিধার্থ-সঙ্গ হ', রহস্য-সন্দর্ড, বঙ্গদর্শন, আধদর্শন ও ভারতী নস 


প্রবন্ধেই বৈজ্ঞীনিক তথ্যাদির অভাব। তথাসমাবেশের দিক থেকে বিচার 
করলে কোনো কোনো রচন। বালকপাঠ্য রচনার মতো । তবে ভাষা 
সবত্রই সরস ও সহজবোধ্য । রচনাভঙ্গীর এই লালিত্যের জন্যই প্রবন্ধগুলির 
সাহিত্যিক মুল্য বেড়েছে । অধিকাংশ রচনারই লেখক বাঁজেন্্লাল মিত্র। 
উদ্ছিদবিজ্ঞান বিষয়ক প্রবন্ধ এই পত্রিকায় কদাচিৎ প্রকাশিত হোত । 

পদার্থবিজ্ঞান বিষয়ক উতকৃষ্ঠ রচন| এই পত্তিকীয় পাওয়া যায়। এই 
গসঙ্গে প্রথমেই উল্লেখযোগা, ২য় পরবে (২২ খণ্ডে) প্রকাশিত "প্রতিধ্বনি" 
শীমক প্রনন্ধটি। তথ্যসমাবেশের সঙ্গে ভাষার লালিত্য যুক্ত হওয়ায় চনাটি 
মনোরম হয়ে উঠেছে । তবে কোনো কোনে। ব্চনায় ই*পেজী বৈজ্ঞানিক 
“নদ বাংলায় অনুবাদের ক্ষেত্রে অসতকত! পরিলক্ষিত হয়। প্রশ্ন ও উদ্তবে4 
আকারে বণিত ৩য় পর্ব--৩৪ খগ্ডের 'বিছ্াৎ মাক রচনাটি এই প্রসঙ্গে 
উল্লেখযোগ্য | পদার্থবিজ্ঞন বিষয়ক সারগভ ও স্তদীর্ঘ প্রবন্ধ ও এই পাত্রকায় 
পাওয়। যায়। 'নৈম্বগীক বিজ্ঞান" শীষক রচনাটি ১১৭০ সালের ২য় খণ্ড 
থেকে ( রহন্স-সন্দভ-নব পধায় ) ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল । 
এখ[নে বিভিন্নপ্রকার "স্বাভাবিক শক্তি' সঙ্গদ্ধে আলোচনার পর “আকষণ 
শক, “কিমিঘ্ সম্পর্ক” উলেকট্রিসিটি' ও “চৌগকাকর্ষণ' সঙ্গন্ধে বিস্তৃঃ 
আলোচনা রয়েছে । রচনাটির বণনাভঙ্গী সহজ। পদার্থবিজ্ঞান বিষয়ক অপর 
উল্লেখযোগা প্রবন্ধ 'বিদ্যুৎ ও বিছ্যুৎ পরিচালক দণ্ডে' ( ১২৮০ সাল, নব পধায়, 
১ম পর্ব, ৭ম খণ্ড) বিদ্যুৎ সম্বন্ধে আলোচিন। প্রসঙ্গে ত]' থেকে আত্মরক্ষার বিষয় 
বণিত হয়েছে । রচনাটির প্রকাশভঙ্গী স্বচ্ছ । প্রকাশভঙগীর এই স্বচ্ছত। 
ও ভাষার লালিত্য এই পত্রিকার পদার্থবিজ্ঞান বিষয়ক অধিকা*'শ প্রবন্ধের 
উল্লেখযোগ্য বৈশিষ্ট্য । রচনার নিদর্শন ১ 


প্রতিধ্বনি সম্পর্কে আলোচনার একা"শ-__- 


“ইদানীন্তন দার্শনিক পণ্ডিতের। নিরূপণ করিয়াছেন যে 
শব একপ্রকার উন্মিমাত্র। জলে লোষ্ট নিঃক্ষেপ করিলে জলের 
কম্পনে যে প্রকার উম্মি উৎপন্ন হয়, বায়ুতে কোন পদার্থ আন্দোলিত 
হইলে সেইরপে বাঁযুর কম্পনে উশ্মি উৎপন্ন হয়, এবং সেই উশ্মি 
কর্ণমধ্যে গিয়া কোন বিশেষ ত্বচে আহত হইলে শব জ্ঞান হয়। 
ইহাঁর প্রমাণার্থে পণ্ডিতেরা বাষুবিহীন স্থানে ঘণ্টা বাজাইয়। 


১০০ 


বঙ্গদাহিত্ো বিজ্ঞান 


দেখিয়াছেন যে তথায় শব্দ উৎপন্ন হয় না, এবং বর্ণবিশিষ্ট বায়ুতে 
শন্দ করিলে এ উন্মি স্পষ্ট প্রত্যক্ষ হয়। অপর ইহাঁও প্রমাণিত 
আছে যে বাজ অত্যন্ত স্থিতিস্থাপক, স্ততরাং কোন দৃঢ় পদার্থে 
আহত হইলে তথ। হইতে তাহ। প্রতিক্ষিপ্ত হয়, স্তরাং গৃহমধ্যে 
শব করিলে সেই শবের উম্মি প্রথম গৃহস্থ মন্তয়োর করণে লাগিয়। 
একবার শব্দ জ্ঞান করায়, পরে নিকটস্থ দেয়ালের গাত্রে লাগিয়। 
তথ| হইতে প্রতিক্ষিপ্ত হইয়। এ মন্তম্তকর্ণে পুনঃ আনিয়। আর 
একটা শব্দ উৎপন্ন করে; তাহ। পুর্ব শব্দের প্রত্যাভাসমাত্র ; 
এব” তাহাই প্রতিধ্বনি বোধ হয়। তিষ্যগ গতিবিশিষ্ট শব্দ 
দিয়াল হইতে কণে না আসিয়া অন্যত্র যার, সুতরাং প্রতিধ্বনি 
হয় ন|। এই কারণে সামান্য গৃহ অপেক্ষা গ্রশ্থজবিশিষ্ট মসজিদ্‌ 
ব। দেবাঁলয়ে স্দীর্ঘ প্রতিধ্বনি হয়, যেহেতু এ মন্দিরের উর্ধভাগ 
বর্তলাকাঁর। তন্মধ্যে একজে যথেষ্ট বায়ু সন্কীর্ভাবে জম। হইয়। 
থাকে । সেই স্বানে শব আমিলে তাহা এ বায়ুদ্ার সবেগে 
প্রতিক্ষিপ্ত হয় এবং তন্দার। 'প্রতিধবনি উত্তমরূপে নিষ্পন্ন হইয়। 
থাকে । 

উপরে যে কারণ নিদ্দিষ্ট কর। হইল, তত্গিয়মানসারে বোধ 
হইতে পাবে ঘষে স্থানভেদে প্রতিধ্বনির ভিন্নতা হইবে, অর্থাৎ যে 
স্থানে একটা প্রশ্বজের পরিবর্তে চারি পাঁচটা গপ্ধজ ব। দেয়াল পর পর 
সংস্থাপিত আছে, সে স্থানে একবার শব্দ করিলে সকল দেয়ালেই 
তাহ? আহত হইবার সম্ভাবনা, এবং তাহার প্রতোক হইতে তাহ 
প্রতিক্ষি্ধ হইবে ; স্থতরাঁৎ সে স্থানে যে কএকটাী দেয়াল থাকিবে 
ততবার প্রতিধ্বনি শ্রুতিগোচর হইবে । ঢোল, তবলা, মুদ, 
পাঁথোয়াজ প্রভৃতি বাগ্ষস্ত্রের একটা উদর ; তদ্ধিধায় তাঁহাঁতে একবার 
আঘাত করিলে ছুইবার প্রতিধ্বনি হয় না। কিন্তু কোন কোন 
মস্জিদের তিন, চাঁরিটী বা ততোধিক চূড়া থাকে । তন্নিমিত্ত সে 
স্থানে গ্রতিধ্বনিরও আধিক্য হইবার সম্ভীবনাঁ। অপর, গৃহের ছার 
রুদ্ধ রাখিলে ঘে রূপ প্রতিধ্বনি হয়, ছার বিমুক্ত থাকিলে তদ্রুপ হয় 
না, কারণ দিয়াল হইতে প্রতিক্ষিপ্ত বাষুন্মি ছার দিয়! বাহিরে চলিয়া 
যাঁয়, গৃহস্থ মন্যষ্যের কর্ণে পুনরায় আইসে না। যে প্রকার প্রাচীর 


“বিবিধার্থ-সঙ্গ হ', রহস্য-সন্দর্,, বঙ্গদর্শন, আধদর্শন ও ভারতী ১১ 


হইতে শব্দোম্মি প্রতিক্ষিপ্ত হয়, সেই প্রকার কূপ তড়াগ নদী 
সমুদ্রাদির জল হইতেও প্রতিক্ষিপ্ত হইয়। থাকে, স্থৃতরা এ নকল 
স্থানেও প্রতিধ্বনির আধিকা আছে ।" 


ব্সারনবিজ্ঞান বিষয়ক প্রবন্ধ এই পত্রিকায় কদাচিৎ প্রকাশিত হোত। 
প্রবন্ধ গুলির অধিকাংশই স্থলিখিত | এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোঁগা, ও 
পর্বের 'গন্ধক' এবং 'প্লাটিন। ধাতু" । প্রথমোক্ত প্রনন্ধে গন্ধকের কয়েকটি গুণ 
€ আকরস্থ গদ্ধক ইত্যাদি প্রসঙ্গ নিয়ে সাধারণভাবে আলোচন। কর। হয়েছে । 
বচনাটি সর্বসাধারণের উপযোগী ক'রে লেখ। | দ্বিতীয় রচশায় বৈজ্ঞশিক দৃষ্টি- 
ভঙ্গীর পরিচয় আরও স্ম্পষ্ট। এতে প্লাটিনামের গুণাবলী, সংশোধন -প্রণালী 
। ৮%01200101) ) এবং প্রয়োজনীরত। নিয়ে আলোচন। বয়েছে ৷ বসায়নবিষ্ভ। 
বিষয়ে এটি একটি উতকুষ্ট প্রবন্ধ । 

রহশ্য-সন্দরে জোতিবিজ্ঞান বিষয়ক ঢু'একটি প্রবন্ধ পাঁওয়। মায়, 
তবে এদের কোনোটিই উচ্চাঙ্গের নয়। তথ্যের অভাব এব" অবান্তর কথার 
অবতারণ। প্রবন্ধ গুলির উত্কর্ষ নষ্ট করেছে । যেমন, স্যুট (৫ম পরব 7৫৮ 
খণ্ড, ১৯২৭ সব 1) 

প্রাকৃতিক ভূগোল বিষয়ক কোনে। সরস ব। উচ্চাঙ্গের আললোচন। এইট 
পর্রিকায় প্রকাশিত হয়নি । এই পধায়ের একমাত্র রচণ। 'ঝড়বৃষ্টির পূর্বলক্ষণ 
( «ম পর্ব-£৯ খণ্ড ) একটি নীরস প্রবন্ধ । 

রৃহশ্য-সন্দর্ভে কদাচিৎ বৈজ্ঞ/নিক-জীবনী প্রকাশিত হোত । এই প্রসঙ্গে 
উল্লেখযোগ্য, ২য় পর্বের "স্তর আইসাক্‌ ন্যটনের বাল্যাবস্থ।” শীষক প্রবন্ধটি । 
এতে নিউটনের বাল্যজীবনের এমন কয়েকটি বিষয় বর্ণন। কর। হয়েছে, মে গুলোর 
মধা দিয়ে তা"র ভাবী প্রতিভ। আল্মপ্রকাঁশের পথ খুজছিল। রচনাটি সরস 
ও স্থলিখিত। পরবর্তী খণ্ডে নিউটনের যৌবনকালের বিবরণ প্রকাশিত হবে 
বলে ঘোষণ। কর। হয়েছিল । কিন্ ত।' আর প্রকাশিত হয় নি। 

অতএব, দেখ। যাচ্ছে, রহস্ত-সন্দর্ভে প্রাণিবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, বসায়ন- 
বিজ্ঞান, জ্যোতিবিজ্ঞান বিষয়ক বচনাদি প্রকাশিত ভোত। প্রাণিবিজ্ঞান 
বিষয়ক অধিকাংশ রচনাই তথ্যসমাবেশের দিক থেকে প্রাথমিক প্রকৃতির । 
জ্যোতিবিজ্ঞান এবং ভূগোল ও ভৃবিদ্য। বিষয়ক পূর্ণাঙ্গ আলোচনা এই 
পত্রিকায় নেই । এ পধায়ের আলোচনার অধেকেরও বেশী আশ জুড়ে 


১০১ বহ্গসাহিত্যে বিজ্ঞান 


ঠতিহাস। বস্ততঃ, বিজ্ঞান নিয়ে কোনো সুম্মম ও গভীর আলোচনা এই 
পর্িিকার পাওয়া যায় না। বিজ্ঞানের ভাষার সরসতব সম্পাদনই বাঁল। 
বিজ্ঞানপাহিতো এই পত্রিকার সর্বাপেক্ষা! উল্লেখযোগ্য অবদান | 


সরস অথচ বলিষ্ঠ ভাষায় স্ুক্্ম 'ও গভীর চিস্তামূলক বিজ্ঞানীলোচন। 
পাঁওয়। গেল বঙ্গদর্শনে । এ পর্যায়ের অধিকাংশ প্রবন্ধেরহই লেখক বঙ্কিমচন্দ্র 
১ট্টোপাধ্যায়। বঙ্গদর্শন পত্রিকার প্রথম ছু" বৎসরে কয়েকটি উচ্চাঙ্গের 
বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছিল । এর মূলে কৃতিত্ব পত্রিকা-সম্পাদক 
। ১৯৭৯-১২৮২ ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের | ১২৭৯ সালের জ্ষ্ঠ স'খ্যায় 
'বিজ্ঞানকৌতুক' মাম দিয়ে বঙ্গদর্শনে বিজ্ঞানালোচনাঁর সুত্রপাতি তিনিই 
করেছিলেন | বঙ্ষিমচন্দ্র সম্পীদকত। ত্যাগ করবার পর এই পত্রিকায় 
বৈজ্ঞানিক প্রবন্ধের স'খা। হ্রাস পেল। ১২৮২ সাল থেকে ১২৯১ সালের 
মধো বঙ্গদর্শনের যে সখাগ্চলে। প্রকাশিত হয়েছিল, তাঁতে বৈজ্ঞানিক 
প্রবন্ধের সখ্যা অত্যল্প ৷ 

বঙ্গদর্শনের রচনাগ্তলির সবপ্রধান বৈশিষ্ট্য এদের ভাষায়। উপন্য।স, 
প্রবন্ধ ও সমালোচনাকে কেন্দ্র ক'রে বঙ্গিমচন্দ্র বাংলাভাষার যে সংস্কার সাধন 
করেছিলেন তার পরিচয় পাওয়া গেল বঙ্গদর্শনের বিজ্ঞানালোচনা গুলোতে ও। 
শুধুমাত্র লালিত্যই নয়, ভাষার যে বলিষ্ঠতা ও বাধুনি বৈজ্ঞানিক তত্বাদি 
প্রকাশের ক্ষেত্রে অত্যাবশ্তক, তা এই পত্রিকীয় পাওয়া গেল। এই বলিষ্ঠ ও 
পরিচ্ছন্ন ভাষ। বাংল। বিজ্ঞানসাহিত্যে নতুন শক্তি সঞ্চারিত করল। এই 
পত্রিকার বৈজ্ঞানিক প্রবন্ধ গুলির অপর বৈশিষ্ট্য রচনাঁতঙ্গীর পাবিপাট্যে ও 
বিষয়বস্তু নির্বাচনের অভিনবত্ধে। রচনাঁপারিপাঁট্যের মূলে রয়েছে লেখকের 
সাহিত্য-রসিক দৃষ্টিভঙ্গী | বিষয়বস্ত নির্বাচনের অভিনবত্ব প্রাণী ও 
জ্যোতিবিজ্ঞান বিষয়ক প্রবন্ধেই সমধিক পরিস্ফুট | 

এই যুগের অন্তীন্য পত্র-পত্রিকার ন্যায় প্রাণিবিজ্ঞান বিষয়ক গতানুগতিক 
প্রকৃতির আলোচন। বঙ্গদর্শনে নেই । এই পত্রিকার প্রাণী ও শারীরবিজ্ঞান 
বিষয়ক রচনাগুলোতে কোঁনেো। একটি জীবকে কেন্দ্র ক'রে তাঁর আরুতি ও 
প্রকৃতি বণিত হয় নি। জীবনই এখানে আলোচনার প্রধান উপাদান ৷ 
এই প্রসঙ্গে উল্লেখষোগ্য, “সর উইলিয়ম টমসনকরুত জীবন্হির ব্যাখ্যা' 


“বিবিধার্থ-সঙ্গ হ", বহস্য-সন্দর্ত, বঙ্গদর্শন, আর্ধদর্শন ও ভারতী ১০৩ 


। জ্যেষ্ঠ, ১২৭৯ ) ও “জৈবনিক" ( কাঁপ্তিক, ১২৮০ )। উভয় প্রবন্ধেরই লেখক 
বঙ্কিমচন্দ্র । ছু'টি প্রবন্ধ পরে বিজ্ঞানরহান্তে সংকলিত হয়। প্রথমোক্ত 
প্রবন্ধটি এক বিরাট জিজ্ঞাসা দ্রিয়ে পরিসমাপ্ত। দ্বিতীয় প্রবন্ধে জীব- 
“বীরের ভৌতিক তত্ব, জৈবনিকের উপাদান ও উতৎপক্তি সম্বন্ধে আলোচন। 
কর| হয়েছে । লেখকের পাঁণ্ডিত্য, যুক্তিজীল '৪ সরস বখনাভঙ্গী রচনাটিকে 
উচ্চাঙ্গের বৈজ্ঞানিক প্রবন্ধের পায়ে উন্নীত করোছে । বঙ্গর্শনের প্রাণি- 
বিজ্ঞান বিষয়ক অপন আঁলোচন। 'বৈজিক তত্ব' ১২৮৪ সালের অগ্রহায়ণ, 
পৌষ ৪ চৈত্র সখার ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। 'হেরিডিটি' সম্বন্ধে 
এ একটি সারগর্ভ ও উতকষ্ঠ রচনা । এখানে জনক-জননীর সঙ্গে সন্তানের 
আরুতি ও প্রকৃতিগত সাদৃশ্য আলোচন। করা হয়েছে প্রধানতঃ ডারউইন 
৪ হার্বাট ম্পেন্সবের গ্রন্থের উপর নির্ভর করে । লেখকের বিশ্লেষণ- 
কুশলতান পরিচয় প্রবন্ধটির সর্বত্রই ম্পরিস্ফট। এই প্রবন্ধটিরও লেখক 
সম্ভবতঃ লঙ্কিমচন্দ্র | 

বঙ্গদর্শনে জ্যোতিবিজ্ঞ।ন বিষয়ক প্রবন্ধের সখ্যাই সর্বাধিক । এ জাতীয় 
অধিকাশ প্রবন্ধের লেখক বহ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় । সরস বর্ণনাঁভঙ্গী ও 
পরিমিত তথ্যসমাবেশ অধিকাঁ'শ প্রবন্ধকেই আশ্চর্য রমণীয়ত। দান করেছে। 
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, দু'জন শ্রেষ্ঠ সাহিত্যিক বঙ্কিমচন্দ্র "৪ রবীন্দ্রনাথ 
--উভভয়কেই আকর্ষণ করেছিল জ্যোতিবিজ্ঞান। বঙ্থিমচন্দ্রের অধিকাঁ"শ 
বৈজ্ঞানিক প্রবন্ধই জ্যোতিবিজ্ঞান নিয়ে। আর ববীন্দ্রনাথ লিখেছিলেন 
"বিশ্বপরিচয়" ( ১৩৪3 ) | জ্যোতিবিজ্ঞানের প্রতি কবি 9 সাহিত্যিকদের এই 
আকর্ষণের মূলে একটি মাত্রই কারণ রয়েছে বলে মনে হয়; জ্যোতিবিজ্ঞানের 
বিরাট ও উদার ক্ষেত্রে কল্পনার 'অনায়ামবিহাঁরের যে অবকাশ রয়েছে, বিজ্ঞানের 
অপরাপর বিভাগে তা" নেই । বিশ্বজগতের অনন্থ বৈচিত্রের মধ্যে কবি 
ও সাহিত্যিক ভাদের কল্পনার খোরাক খুজে পান। বঙ্গদর্শনের প্রায় 
সবগুলি জ্যোতিবিজ্ঞান বিষয়ক প্রবন্ধের লেখক বঙ্কিমচন্দ্র । তাঁর লিখিত 
“আশ্চধ্য সৌবোখ্পাঁত' (জ্যেষ্ঠ, ১২৭৯), “আঁকাঁশে কত তাঁরা আছে ?' 
( অগ্র্ায়ণ, ১১৭৯ ), চঞ্চল জগত ( ভাঁজ, ১১৮০), গগন পর্যটন" ( পৌষ, 
১১৮০) এব" “পরিমাণ বৃহস্ত' ( চৈত্র, ১২৮০ ও আঁমাঁঢ়, ১২৮১ ) পরে 
বিজ্ঞীনবহন্তে সংকলিত হয়েছিল । প্রথমৌক্ত প্রবন্ধে স্থ্যে বিস্ফোরণের কথ। 
বর্ণন? প্রসঙ্গে কুর্য সম্বন্ধে আলেচিনা করা! হয়েছে । ছু'একটি সহজ উদাহরণ 


১০3 বঙ্গপাহিত্যে বিজ্ঞনি 


এন" প্রত্যঙ্দশী বণিত সৌরোৎ্পাঁতের বর্ণনা দেবার ফলে রচনাটির 
সরসত। বেড়েছে । পরবর্তী প্রবন্ধ গুলিতে বিশ্বজগতের বৈচিত্র্য রহস্যঘন হয়ে 
উঠেছে । “আকাশে কত তারা আছে" নামক প্রবন্ধে বিভিন্ন শ্রেণীর তারক। 
৪ বিভিন্ন বৈজ্ঞানিকদের প্রদত্ত তারকার হিসাব মনোজ্ঞ ভাষায় আলোচিত। 
“চঞ্চল জগং'-এ লেখক বোঝাতে চেয়েছেন, ক্ষদ্রতম পরমাধু থেকে শুরু করে 
গাচপাঁল।, পৃথিবী, স্থুয, সৌরজগৎ, নক্ষত্র প্রভৃতি সব কিছুই গতিবিশিষ্ট। 
প্রবন্ধটি ধীরে ধীরে স্ন্দরভাবে 011108+-এর দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু, 
উপস"হারে চাঞ্চল্যের উপযোগিত। বোঝাবার ফলে ত1 কিছুট। নষ্ট হয়েছে । 
শেষাঁঁশ নিক্নক্ূপ-- 


“যেখানে দৃষ্টিপাত করিব, সেইখানে চাঞ্চল্য, সেই চাঞ্চল্য 
মঙ্গলকর | যে বুদ্ধি চঞ্চলা, সেই নুদ্ধি চিন্তাশালিনী ! যে সমাজ 
গতিবিশিষ্ট, সেই সমাজ উন্নতিশীল, বর" সমাজের উচ্ছ খলত। 
ভাল, তথাপি স্থিরতা ভাল নহে |” 


“গগন পধ্যটন" এতিহাসিক, বৈজ্ঞানিক ও সাহিত্যরসের জ্িবেণী- 
সঙ্গম । শেষোক্ত প্রবন্ধ “পরিমাণ রহস্তে' পৃথিবীর ওজন, পৃথিবী থেকে 
স্বধের দূরত্ব, নীহাঁপিক| ও তাঁরকাদির দূরত্ব চিত্তাকৰক উপমার সাহায্যে 
বোঝান হয়েছে । বঙ্গদর্শনের জ্যোতিবিজ্ঞ।ন বিষয়ক অন্যান্য প্রবন্ধ হোল, 
'সুধ্যমণ্ডল' ( আশ্বিন, ১২৮২ ), "চন্দ্রের বৃত্তান্ত" ( চৈত্র, ১২৮৫ ) এবং ধুমকেতু 
ও উদ্কাপাত' (অগ্রহায়ণ, ১২৯০ )। প্রথমোক্ত প্রবন্ধে ধের দূরত্ব, উপাদান, 
মৌরকলম্ক ইত্যাদি আলোচন। প্রসঙ্গে বিভিন্ন বিজ্ঞানীর মতাঁমত উদ্ধৃত । 
রচনাঁটি পাণ্তিত্যপূর্ণ। শেষোক্ত রচন। ছু"টিতে বৈজ্ঞানিক তথ্যাদির সঙ্গে 
এতিহাসিক ও পৌরাণিক তথ্যের সমাবেশ ঘটেছে। 

পৌরাণিক দৃষ্টিভঙ্গীর পরিচয় পদার্থবিজ্ঞান বিষয়ক প্রবন্ধেও সুস্পষ্ট 
১২৮৯ সালের পৌষ সংখ্যা বঙ্গদর্শনে প্রকাশিত “পঞ্চভূত' শীক রচনাঁটির 
বৈশিষ্ট্য, শাস্বীয় তথ্যের প্রতি লেখকের নিষ্ঠ।। লেখক এখানে প্রমাণ 
করতে চেয়েছেন, আধ পণ্ডিতগণ যে পাঁচ ভূতে বিশ্বাস করতেন, সেই ভূতেবা 
মৌলিক পদার্থ নয়--স্থুল পদার্থের রূপান্তর মাত্র।' এই যুক্তিকে প্রতিষ্ঠিত 
করতে গিয়ে যে যুক্তিজাল ও তথ্যাদির অবতারণ। করা হয়েছে, তা'তে 
রচয়িতাব দার্শনিক দৃষ্টিভঙ্গী ও গভীর চিন্তাশীলতার পরিচয় পাওয়া ষায়। 


“বিবিধার্থ-সঙ্গ্‌ হ", রহন্ত-সন্দর্ভ, বঙ্গদর্শন, আর্ধদর্শন ও ভারতী ১০৫ 


রসাঁয়নবিজ্ঞান বিষয়ক পূর্ণাঙ্গ প্রবন্ধ বঙ্গদর্শনে নেই। ১২৮৭ সালের 
মাঘ সংখ্যার 'জল' নামক প্রবন্ধটি না পুরোপুরি শারীরবিষ্যা বিষয়ক না! 
রসায়নবিদ্য। সম্পকাঁয়। এখাঁনে মান্গষের শরীরে ও রক্তে জলের পরিমাণ, 
তৃষ্তজীর কারণ এবং জলে মিশ্রিত বিভিন্ন পদার্থ সম্পর্কে আলোচন্। করা 
হয়েছে । এটি জল সম্বন্ধে স্জনবোধা একটি তথ্যবহুল প্রবন্ধ । 

বঙ্গদর্শনে প্রকাশিত গণিত বিষয়ক একমাত্র প্রবন্ধ "বাঙ্গাল! ভগ্রীংশ' ১২৭৯ 
সালের চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়েছিল । প্রবন্ধটিতে লেখকের মৌলিক চিন্ত।- 
শক্তির ছাঁপ রয়েছে । গণিত সম্বদ্ধে এ ধরনের উতকষ্ট প্রবন্ধ তৎকালীন বাঁ'ল| 
সাময়িক-পত্রে অতি অল্পই পাওয়া যায়। এতে ছুই প্রকার সংখ্যা, অবচ্ছিন্ন 
( যখন কোনে। বিশেষ পদার্থের সংখ্যাকে বোঝায় ) ও নিরবচ্ছিম্ন । যখন 
কোনো পদার্থ বোঝায় ন। ) নিয়ে আলোচনার পর অবচ্ছিন্ন সংখ্যার শ্রেণী- 
বিভাগ এবং অনবচ্ছিন্ন রাশির ভাগ সম্বন্ধে মন্তব্য কর। হয়েছে । তা? ছাড়। 
এখানে ভগ্নাংশ ব্যবহারের কতকগুলি ক্রটি মনোজ্ঞ ভঙ্গীতে আলোচিত । 

ভৃতত্ব বিষয়ক কোনো কোনে। প্রবন্ধে গবেষণামূলক দৃষ্টিভঙ্গীর পরিচয় 
পাওয়। যায়। ১২৮৭ সালের ভাদ্র সংখ্যায় প্রকাশিত “অতলম্পর্শ' শীষক 
প্রবন্ধটি এই প্রসঙ্গে উল্লেখযোগা । এখানে বা'লার দক্ষিণে অবন্তিত সমুদ্রের 
বিরাট একটি গহবরের কথ। বর্ণন। করতে গিয়ে স্রেত-বাঠিত পলিমাটি দার। 
বা'লার উত্পত্তি সম্বন্ধে সারগরভ আলে ।চন। কর হয়েছে । ১২৮০ সালের 
ফাস্ন স'খ্যায় প্রকাশিত বঙ্কিমচন্দ্র “কত কাল মন্তুষ্য' শীর্নক প্রবন্ধটি পে 
বিজ্ঞানরহন্তে সকলিত হয়েছিল। তথ্যের অভাব থাকলেও রচনাটি সরম। 

১২৭৯ সালের ফান্ন সখখ্যায় প্রকাশিত ধুল।' নামক প্রবান্ধের লেখক 
বঞ্ষিমচন্ত্র। প্রবন্ধটি পরে বিজ্ঞানরহন্তে সকলিত হয়। রচনাটির মূলে ধুল। 
সম্বন্ধে টিগালের একটি দীর্ঘ প্রস্তাব। ভূমিকায় অবান্তর কথার অবতারণ। 
থাকলে ও ধূল। সন্ধে বক্তব্য এখানে অল্প কথায় স্থপরিকল্পিতভাবে অভিব্যক্ত । 

এইরূপে বঙ্গদর্শনকে কেন্দ্র ক'রে ভাষায় ও রচনাভঙ্গীতে বাংল] বিজ্ঞাণ- 
সাহিত্যের উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হোল। 


চার 
এই অগ্রগতির নিদর্শন পাওয়া গেল আরধদর্শনেও (প্রঃ প্রঃ_ বৈশাখ, ১২৮১ 
সাল )। বঙ্গর্শনের ঠিক সমগোত্রীয় না হলেও আর্দর্শনের অধিকাংশ 


১০৬ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


বৈজ্ঞানিক প্রবন্ধই স্ুলিখিত। পদীর্থবিজ্ঞান বিষয়ক প্রবন্ধই এই পত্রিকায় 
বেশী প্রকাশিত হোতি। তবে জ্যোভিবিজ্ঞান, ভূগোল, প্রাণী ও রসায়ন- 
বিজ্ঞান বিষয়ক কয়েকটি প্রবন্ধ 9 এতে পাওয়। যায় । 

পদার্থবিজ্ঞষন বিষয়ক প্রবন্ধ গুলির সর্বপ্রধান ক্রি, বিষয়বস্ত নির্বাচনের 
একঘেয়েমিত1 | এই পর্যায়ের অধিকাংশ রচনাই ভড়িৎ নিয়ে । তড়িৎবিজ্ঞান 
বিষয়ক প্রবন্ধ গুলির মধ্যে উল্লেখযোগ্য, তড়িৎ ও বিদ্যুৎ ( কান্তিক, ১২৮২), 
'বিছ্যৎ, ব্জ ও বিছ্যুদ্দগ্ড ( অগ্রহামণ, ১২৮২ )। এ ছাড়া ১২৮২ সালের 
চেত্র স'খ্য। থেকে ধারাবহিকভাবে প্রকাশিত “তড়িৎবিজ্ঞানের ইতিবৃত্ত এবং 
১২৮৫ সালের অগ্রহায়ণ স*খ্যায় প্রকাশিত “তাঁড়িত-বিজ্ঞান” এই প্রসঙ্গে 
উল্লেখযোগ্য । প্রথমোক্ত প্রবন্ধে (তড়িৎ ও বিছ্যুৎ) বিদ্যুৎ ও তড়িতের 
প্রকতিগত এক্য মনৌজ্ঞ ভাষায় আলোচিত । পরবতী প্রবন্ধটি অপেক্ষাকৃত 
তথ্যবনহুল। অভড়িখ্বিজ্ঞানের ইতিবৃত্তে ভড়িতের ইতিহাস আলোচন! কর! 
»য়েছে | মূল্যবান এতিহাঁসিক ৪ বৈজ্ঞানিক তথ্য-সমন্বিত এই প্রবন্ধটিতে 
বচয়িতার প্রগাঢ় পাঁগিত্যের পরিচয় পাওয়। যায়। পদার্থবিজ্ঞান বিষয়ক 
কোনে। কোনে প্রবন্ধে উচ্্বাসের বাড়াবাড়ি পরিলক্ষিত হয়। ১২৮৩ সালের 
বৈশাখ সংখ্যায় প্রকাশিত “'আলোক-বিশ্লেষণ যন্ত্র ও জ্যোতিষ" শীর্ষক প্রবন্ধটি 
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য | তবে ছু” একটি প্রবন্ধে সরস ভাষায় ঘে তর্কজ্াল 
বিস্তার কর। হয়েছে, তা" বেশ উপভোগা । এই প্রসঙ্গে ১২৮৪ সালের বৈশাখ 
স্খ্যায় প্রকাশিত “বৈজ্ঞানিক পদার্থবাদ' শীর্ষক প্রবন্ধটির নাম করা যেতে 
পানে। 

জ্যোতিবিজ্ঞান নিয়ে বঙ্গদর্শনের ন্যায় উচ্চাঙ্গের আলোঁচনা আর্দশনে 
নেই । এই পধায়ের যে ছু" একটি আলোচনা এই পত্রিকায় কদাচিৎ 
প্রকাশিত হোত তা" তথ্যবহুল, বিস্তৃত ও স্থলিখিত হওয়। সত্বেও গতানুগতিক 
প্রকৃতির । যেমন, ১২৮১ সালের আবণ সংখ্যায় প্রকাশিত “সৌরজগৎ । 

প্রাণিবিজ্ঞান বিষয়ক রচনাগুলিতে তত্বকেই প্রাধান্য দেওয়। হয়েছে । 
১২৮২ সালের আষাঢ় ও শ্রাবণ সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত 
'ডারউইনের মত" এবং ১২৮৪ সালের পৌষ সংখ্যায় প্রকাশিত “অধ্যাপক 
হক্স্লির দার্শনিক মত' এই প্রসঙ্গে উল্লেখযোগ্য । শারীরবিজ্ঞান বিষয়ক 
সারগর্ভ ও স্থুবৃহৎ প্রবন্ধ এই পত্রিকায় পাঁওয়া যাঁয়। যেমন, ১২৯১ সালের 
আশ্বিন সংখ্য। থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত “শরীর-তাঁপ" শীর্ষক প্রবন্ধটি । 


“বিবিধার্থ-সঙ্গ হ', রহস্য-সন্দর্ভ, বঙ্গদর্শন, আর্ধদর্শন ও ভারতী ১০৭ 


ভূবিদ্যা বিষয়ক পূর্ণাঙ্গের আলোচনা এই পত্রিকায় না থাকলেও কোনো 
কোনে? প্রবন্ধে প্রাকৃতিক ভূগোল বিষয়ক কিছু কিছু তথ্যাদি রয়েছে । যেমন, 
চট্টগ্রাম-প্রীকৃতিক বিবরণ' (কান্তিক, ১২৮২, “কাবুলের ভৌগোলিক 
বিবরণ'( পৌষ, ১২৮৯) ইত্যাদি । 

রসায়নবিজ্ঞান সম্পকীয় একমাত্র প্রবন্ধ কানাইলাল দে লিখিত “রসাঁয়ন- 
শাশ্ের আবশ্যকতা! ও ইতিবৃত্ত ১২৮২ সালের ল্যষ্ঠ সখা। থেকে ধারাঁবাহিক- 
ভাবে প্রকাশিত হয়েছিল। ন্বল্পপরিমরের মধ্যে অধিক তথ্যের সমাবেশে 
রচনাঁটির সাহিত্যিক মূল্য নষ্ট হয়েছে । 

বিজ্ঞন ও ধর্ম বিষয়ক প্রবন্ধ এই পত্রিকায় কদাচিৎ প্রকাশিত হোতি। 
এই পধায়ের একটি স্থলিখিত প্রবন্ধ “বিজ্ঞীন ও ঈশ্বর ১২৮৫ সালের কািক 
স'খ্যায় প্রকাশিত হয়েছিল । রচনাঁটিতে লেখকের গভীর দার্শনিক দৃষ্টিভঙ্গীর 
পরিচয় স্ুম্পষ্ট । গণিত সন্বন্ধীয় কোনে। প্রবন্ধ এই পত্রিকায় নেই । 


পচ 


গণিত নিয়ে উচ্চাঙ্গের আলোচন। পাঁওয়। গেল ভীরতীতে । পত্রিকাটি 
ছ্িজেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় ১২৮৪ সালের শ্রাবণ মাসে প্রথম প্রকাশিত 
হয়েছিল। দীর্ঘদিন ধরে ভারতী বা'লাভাষ। ৪ সাহিত্যকে নাশাভাবে সমুদ্ধ 
করেছে। ১২৯৩ সালে এই পত্রিকাটি 'বাঁলক'-এর সঙ্গে যুক্ত হয়ে 'ভারতী ও 
বালক”? ( ১২৯৩-১২৯৯ ) নামে প্রকাশিত হতে থাকে । বালক যুক্ত হবৰি পূর্ব 
পর্যন্ত ভারতীর প্রথম্ন যুগ । বিজ্ঞানসাহিত্যের ক্ষেত্রে এই যুগের ভারতীর সর্ব- 
প্রধান অবদান গণিত বিষয়ক প্রবন্ধে। এই পধায়ের রচনাগুলির বৈশিষ্ট, 
মৌলিক দৃষ্টিভঙ্গী ও গণিতের ইতিহাস আলোচনার প্রয়াস। গণিতের 
ইতিহাস বিষয়ক সবগুলি প্রবদ্ধই কাঁলীবর বেদাম্ববাগাশ লিখেছিলেন । 
কালীবর লিখিত “গণিত ও জ্যোঁতিবিগ্ভার আবিরাবকাল' ( আশ্বিন, ১২৮৫ ) 
শাস্ীয় তথ্য-নিভর একটি পাগ্ডিত্যপূর্ণ প্রবন্ধ । ইতিপূর্বে প্রকাশিত (কাণ্তিক। 
১২৮৪ ) “প্রাচীন ভারতের শিল্প' নামক প্রবন্ধে শাস্ধীয় তথ্য প্রমাণাদিন মাধ্যমে 
প্রাচীন ভারতবাঁপীর সময়জ্ঞান (যাঁম, অর্পযাম, মুহুর্ত ইত্যাদি ) সঙ্গন্ধে 
যুক্তিপূর্ণ আলোচনা করা হয়েছে । ১২৮৫ সালের অগ্রহায়ণ সংখ্য। ভারতীতে 
কালীবর বেদাস্তবাগীশ প্রাচীন ভারতের কয়েকটি কালনির্ণয়ক যন্ত্র সন্বদ্ধে 
আলোচনা করেছিলেন । উল্লিখিত প্রতিটি রচনাই সারগর্ভ । তবে রচনাভঙ্গী 


* ০৮” বহ্গসাহিত্যে বিজ্ঞ।ন 


কোঁনোটিরই সরস নয়। গণিত সন্বদ্ধীয় কোনে! কোনো আলোচনায় মৌলিক 
দু্টিভঙ্গীর পরিচয় পাঁওয়! যায়। এই প্রসঙ্গে উল্লেখষোগ্য, ১২৮৬ সালের 
অগ্রহায়ণ সথা। থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত জ্যামিতির নৃতন 
সংন্গরণ' ও ১২৯০ সালের পৌষ সখ্য। থেকে প্রকাশিত স্থান্মান” | প্রথমোক্ত 
প্রবন্ধে ইউক্লিডের জ্যামিতির কতকগুলি ক্রটি দেখাবার চেষ্টা দেখা যাঁয়। 
শোষোক্ক প্রবন্ধে ইউক্লিডের হ্যায় শুপুমাত্র শুন্য আঁকাঁশকেই আলোচনায় 
স্থান ন। দিয়ে শূন্য আকাশের সঙ্গে সঙ্গে দৃঢ় বস্তকেও আলোচনায় নেওয়া 
হয়েে। ঢ"টি প্রবন্ধেই বক্ষ বিচারশক্তির পরিচয় পাঁওয়া যায়। ১২৮৭ 
সালের মাঘ সখ্য ভারতীতে “ভৌতিক বিজ্ঞানের মূল-পন্তন' নামক যে 
প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল, ভা শেষোক্ত রচনার মতবাদের উপর নির্ভর 
করে লেখা। 

এই যুগের ভারতীতে প্রকাশিত জ্যোতিবিজ্ঞান বিষয়ক প্রবন্ধে কোনোৌবপ 
নতনত্ব নেই । রচনাভঙ্গী ও বিষয়বস্ত নির্বাচনের দিক থেকে এই জাতীয় 
সবগুলি প্রবদ্ধই গতানুগতিক প্রকৃতির । কোনে। কোনে। প্রবন্ধে বৈজ্ঞানিক 
অপেক্ষ। এতিহাসিক তথ্যাদি বেশী । এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, প্রলয়ের 
পমকেতু' (আবাঢ়, ১২৮৯) ও ন্বর্ণকুমারী দেবী লিখিত “প্রলয়” ( আশ্বিন, 
১২৮৯ )। এই যুগের ভারতীতে প্রকাশিত গ্রহ-সন্বদ্ধীয় রচনা গুলিতে তথ্য 
'৪ যুক্তির সম্মিলন ঘটেছে । যেমন, স্বর্ণকুমারী দেবী লিখিত “অন্ান্ 
গ্রহগণ জীবের নিবাসভূমি কিনা ( জ্যৈষ্ট, ১২৯১ ) ও “মঙ্গলে জীব থাকিতে 
পারে কি না" ( বৈশাখ ১২৯২ )। 

এই পর্বের ভারতীর উদ্ছিদরবিদ্যা বিষয়ক অধিকাংশ প্রবন্ধই নীরস। 
কদাচিৎ ছু" একটি প্রবন্ধে স্বল্পপরিসরের মধ্যে সরস ও সার্গর্ত আলোচনা 
পাওয়া যাঁয়। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, উদ্চিদ* ( চৈত্র, ১২৮৪ ), উদ্ভিদ 
ও জন্ত' (কান্িক, ১২৯০) উদ্ভিদবিজ্ঞান বিষয়ক সুদীর্ঘ প্রবন্ধও এই 
যুগের ভাঁরতীতে পাওয়া যায়। যেমন, ১২৯২ সালের ভীদ্র সংখ্য। থেকে 
ধারাবাহিকভাবে প্রকাশিত শ্রীপতিচরণ রায়ের লেখ। “মাংসাদ উদচ্ছিদ' 
শীর্ষক প্রবন্ধটি । এখানে রচনা কিছুটা ইতিহাস-ঘেঁষা। রচনাভঙ্গীও আঁড়ই্ট। 
তা" ছাড়। দু'একটি প্রবন্ধের প্রধান ক্রটি, যায়গায় ঘায়গায় গুরুচণ্ডালী দোষ। 
এই প্রসঙ্গে ১২৯০ সালের শ্রাবণ মাসে প্রকীশিত 'পুষ্পতত্ব নামক প্রবদ্ধটির 
নাম করা ঘেতে পারে । দীর্ঘ বাক্য ও দুন্ধহ শবের মাত্রাতিরিক্ত প্রয়োগের 


“বিবিধার্থ-সঙ্গ হ”, রহস্য-সন্দর্ড, বঙ্গদর্শন, আর্ধদর্শন ও ভারতী ১০৯ 


ফলে কোনো কোনো প্রবন্ধ নীরস ও ছুর্বোধ্য। যেমন, শ্রীপতিচরণ রায় 
লিখিত 'ক্রমোখান-পুষ্প' ( চৈত্র, ১২৯১ )। 

জীববিজ্ঞান সম্বন্ধে চিন্তাশীল প্রবন্ধ এই যুগের ভারতীতে পাওয়। যাঁয়। 
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, ১২৮৫ সালের চৈত্র স'খ্যায় প্রকাশিত 'জীবজগতের 
ক্রমীতিব্যক্তি'। এ ছাড়া শ্রপতিচরণ রায় জীববিজ্ঞান নিয়ে কয়েকটি 
প্রবন্ধ লিখেছিলেন । যেমন, 'পিপীলিকা-ধেন্নু' ( বৈশাখ, ১২৯০ ), চালস্‌ 
ডারউইন ও উনবিংশ শতাব্দী" ( আশ্বিন, ১২৯০ )| অস্থিবিজ্ঞান বিষয়ক 
একমাত্র প্রবন্ধ কালীবন বেদাস্তবাগীশ রচিত 'শব-চ্ছেদ' ( মীঘ, ১২৮৫) 
শাস্বীয় তথ্য প্রমাণাদির উপর নিউর ক'রে লেখ। | 

ভূগোল ও ভৃবিগ্ঠ। বিষয়ক প্রবন্ধ এই যুগের ভারতীতে পাণ্য়। গেলে? 
এই জাতীয় অর্ধিকা'শ প্রবন্ধই নীরস। যেমন, 'গাঙ্গেয় ব্ধীপ ও কলিকাতা র 
ভূতব' ( চৈত্র, ১২৮১ ), ভূগভ' ( আশ্বিন, ১২৮৭ )। 

এই যুগের ভারতীতে নূসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ক প্রবন্ধ গেই বললেন 
হয়। পদীর্থবিজ্ঞান সম্বন্ধীয় একমাত্র রচন। স্বর্ণকুমারী দেবী লিখিত পদাথের 
চতুর্থ অবস্থা ও কিরগু পদার্থ” (শ্রাবণ, ১২৯১) একটি চিম্তাশীল ও মরস 
প্রবন্ধ । বসায়নবিজ্ঞান বিষয়ক আলোচনা ফণীভৃষণ মুখোপাধ্যায়ের 
'পরমাণবিক সিদ্ধাস্ত' ( আষাঢ়, ১২৯১) একটি স্থলিখিত প্রবন্ধ । 

দার্শনিক চিন্তামূলক কয়েকটি সথখপাঠ্য প্রবন্ধ এই যুগের ভারতীতে 
প্রকাশিত হয়েছিল। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, “দেশ, কাল এব* তাহার 
অতীত প্রদেশ' (শ্রাবণ, ১২৮৭ ) ও “পৃথিবীর পরিণাম" ( ভার, ১২৮৭ )| 

এইভাবে বিবিধার্থ-স"গ্রহ, রহস্য-সন্দঙ, বঙ্গদর্শন, আধদর্শন, ভারতী 
প্রভৃতি উচ্চাঙ্গের সাময়িক-পত্রকে কেন্দ্র ক'রে বা'ল। নিজ্ঞানসাহিত্যের 
ভীষা ও রচনারীতিতে উন্নতি সাধিত হোল। 


স্রীপাঠ্য ৪ বালকপাঠ্য পত্রিকা £ সংবাদপত্র ও মফঃম্থল পত্রিকা 


বিবিধার্থ-সংগ্রহ, রইন্য-সন্দর্ভ, বঙ্গদর্শন প্রভৃতি উচ্চাঙ্গের সাময়িক-পত্র 
ঈাড়াও এই যুগের বিভিন্ন খ্বীপাঠ্া ও বালকপাঠ্য পত্রিকায় এবং কয়েকটি 
স"নাদপত্র ও মফংম্বলপত্রে বিজ্ঞানালোচন। পা ওয়। গেল। 

এদেশে পাশ্চাত্য পদ্ধতিতে শ্বীশিক্ষার প্রচলন ও ক্ত্রীপাঠ্য পত্রিকার 
প্রবর্তন হয়েছিল একই যুগে । বস্ততঃ, উনবিংশ শতাব্দীর মধ্যভাগে স্্বীশিক্ষা- 
আন্দোলন যখন পুণীঙ্গ রূপ নিল, তখনই শ্বীপাঠ্য পত্রিকার প্রথম প্রকাশ । 
এদেশে দ্বীশিক্ষ। প্রচলনের প্রচেষ্ট। অনেকদিন থেকেই চলছিলি। কলিকাতি। 
স্কুল সোসাইটি ( ১৮১৭ ) এই ব্যাপারে সর্বপ্রথম উদ্যোগী হয়েছিলেন । এবপর 
“ফিমেল জুভিনাইল সোসাইটি" (86701610৬61 ১০০1৪), মিস্‌ কুক 
(1155 0০০), 'বেঙ্গল লেডিজ্‌ সৌসাইটি' (81)£91 [.99165' 90০190) 
প্রভৃতির সহায়তায় কয়েকটি বালিক। বিদ্যালর স্থাপিত হয়।১ কিন্তু খৃষ্টান 
ধঠ প্রচার করাই এই সকল নিছ্যালয়ের প্রধান উদ্দেশ্য ছিল। তাই এদেশীয় 
জনসাধারণের সঙ্গে এদের কোনে। সংযোগ ছিল ন।। ধম্নিরপেক্ষ প্রথম 
বালিক।-বিগ্ভালয় স্থাপনের রুতিত্ব ড্রিংকওয়াটার বেখুনের । তিনি ঈশ্বরচন্দ্র 
বিছ্বাসাগর, মদনমোহন তর্কালংকার প্রভৃতির সহায়ত।য় ১৮৪৯ খুষ্টাব্দের ৭ই 
মে এই বিচ্যালয়ের প্রতিষ্ঠ। করেন । এরপর থেকেই বাংল৷ দেশে পাশ্চাত্য 
পদ্ধতিতে স্ত্রীশিক্ষার যথার্থ সুত্রপাত। '্রীশিক্ষ। সম্বন্ধে সচেতনত৷ এই যুগের 
বাণলা সাময়িক-পাত্রেও দেখ! গেল। সবশুভকরী পত্রিকার | প্রঃ প্রঃ আগস্ট, 
১৮৫০ ) দ্বিতীয় সংখ্যায় মদনমোহন তর্কালংকার স্ত্রীশিক্ষা সম্বন্ধে প্রবন্ধ 
লিখলেন ।২ অল্পকালের মধ্যেই “সাধারণের বিশেষতঃ স্ত্রীলোকের জন্তে 
প্যারীটাদ মিত্র ও রীাধানাথ শিকদার সম্পার্দিত “মাসিক পত্রিকা” ( আগস্ট, 
১৮৫৪) প্রকাশিত হোল । স্ত্রীদের উদ্দেশ্টে প্রচারিত প্রথম সাময়িক-পত্র 
সম্ভবতঃ এটিই। কিন্তু এই পত্রিকাটিতে বৈজ্ঞনিক প্রবন্ধ প্রকাশিত 
হোত না। স্ত্ীপাঠ্য সাময়িক-পত্রে বিজ্ঞানীলোচন। নিয়মিতভাবে শুরু হোল 
“বামাবোধিনী পত্রিক।” ( প্রঃ প্রঃ আগস্ট, ১৮৬৩) থেকে। স্ত্বীশিক্ষার 


১ রামতন্ু লাহিড়ী ও তৎকালীন বঙ্গনমাজ (আয সংস্করণ ১--শেবনাধ শাস্ত্রী__পৃঃ ১৮৬-১৮৭ 
২ বাংলা সাময়িক-পত্র, ১ম খণ্ড (নৃতন সংস্করণ )স্ত্রজেন্জনাথ বন্দ্োপাধ্যায়স্পৃং ১১৫ । 


স্্রীপাঠ্য ও বালকপাঠ্য পত্রিকা £ সংবাদপত্র ও মফঃম্বল পত্রিকা ১১১ 


উন্নতিবিধানই যে বামাবোধিনীর জ্ঞান-বিজ্ঞান বিষয়ক আলোচনার মূল লক্ষ্য 
ছিল, পত্রিকা-প্রকাশের উদ্দেশ্ত থেকে তা” জানা যায়। পত্রিকাটির প্রথম 
সংখ্যায় ঘোষণা করা হয় ₹- 


“ঈশ্বর প্রসাদে এক্ষণে এদেশের অবলাগহণর প্রতি অনেকের 
দৃষ্টি পড়িয়াছে। পুরুষদের ন্যায় তাহাদের শিক্ষ। বিধান যে নিতাস্ত 
আবশ্তক, তছিন্ন তাহাদের ছুরবস্থার অবসান হইবে ন, দেশের 
সম্যক্‌ মঙ্গল ও উন্নতিরও সম্ভাবনা নাই ; ইহ ও অনেকে বুঝিয়াছেন। 
আমরা দেখিতে পাই এই উদ্দেশে দেশহিতৈষি মহ্োদয়গণ স্থানে 
স্থানে বালিক। বিদ্যালয় সকল স্থাপন করিতেছেন, দয়াশীল গভর্ণমেণ্ট'9 
তদ্িষয়ে সহ্কায়ত। করিতেছেন । কিন্তু এ উপায়ে অতি অল্প স'খ্যক 
বালিকার কিছুদিনের উপকার হয়। অন্তঃপুর মধ্যে বিছ্যালোক 
প্রবেশের পথ করিতে ন। পারিলে সর্বসাধারণের ঠিত সাধন হইতে 


এই পত্রিকাতে স্্বীলোকদিগের আবশ্যক সমুদয় বিষয় লিখিত 
হইবে। তন্মধো যাহাতে তাহাদেন শ্রম ও কুস'ঙ্কার সকল দু 
হইয়। প্ররুত জ্ঞানের উদয় হয়, যাহাতে তাহাদের উতকৃষ্ঠ মনোবুণ্তি 
সকল উপযুক্ত বিষয়ে পরিচালিত হয়, এব" যাহাতে তাহাদের নিতান্থ 
প্রয়োজনীয় জ্ঞান সকল লাভ হইতে পারে, ততপ্রতি বিশেষ দৃষ্টি 
থাকিবে ।” 
এইরূপে স্্ীশিক্ষাকে কেন্দ্র ক'রে ত্রীপাঠ্য সাময়িক-পন্ধে বিজ্ঞানালেচনার 
স্ত্রপাতি। 


এক 


বামাবোধিনী পত্রিকায় প্রীণিবিজ্ঞান, শারীরবিজ্ঞান, জ্যোতিবিজ্ঞান 
পদার্থ ও রসায়নবিজ্ঞান এবং ভূগোল ও ভূবিষ্যা প্রভৃতি বিজ্ঞানের বিভিন্ন দিক 
নিয়ে বহু প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। প্রথম কয়েক বংসর শারীরবিজ্ঞন এব" 
ভূবিদ্যা ও ভূগোল বিষয়ক আলোচনার উপরেই বেশী জোর দেওয়। হয়। 
ভূগোল বিষয়ক প্রবন্ধ প্রথম দিককার প্রীয় প্রতি সংখ্যায়ই প্রকাশিত হোত। 
যেমন, “পৃথিবীর আকার” (ভাত্র, ১২৭০), 'পৃথিবীর পরিমাণ ও স্কিতির 


১১২ বঙ্গসাঠিত্যে বিজ্ঞান 


বিষয়' ( আশ্বিন, ১২৭০ ), প্রথিবীর গতি' (কাহিক, ১২৭০), “গোলকের 
বিষয়? ( মাঘ, ১২৭০ ) ইতাঁদি। উল্লিখিত রচনাগুলির প্রতিটিতেই ঈশ্বরের 
প্রতি গভীর বিশ্বাসের পরিচয় স্রম্প্ট । প্রচলিত বিশ্বাস অনেক ক্ষেত্রে উদ্ধত 
কর] হয়েছে । ভাষ| সহজবোধ্য হলে 9 যায়গায় যায়গায় নীরস ও একঘেয়ে । 
ওবে স্তপ্রচলিত দ্রব্যের সাহাধ্যে উদাহরণ সহযোগে আলোচনা করার ফলে 
পচন গুলির সাঁরল্য কিছুট। বেড়েছে । এই যুগের বামাবোধিনীতে প্রারুতিক 
ভগোল সম্বন্ধে কয়েকটি সারগভ প্রবন্ধ প্রকাশিত হয়েছিল । ১২৭২ সালের 
শ্রাবণ 9 ভাদ্র সখখ্যায় প্রকাশিত “জোয়ার ভাটা” এব” ১২৭৭ সালের 
ন্বগ্রন্ঠাযণ ও পৌষ স'খ্যায় প্রকাশিত “পর্বত” এই প্রসঙ্গে উল্লেখযোগ্য । 
ভববোধিনী পত্রিক। ও বিবিধার্থ-সগ্রহকে বাদ দিলে প্রাকৃতিক ভূগোল সন্বন্ধে 
এরূপ বিস্তৃত আলোচন। সমসাময়িক আর কোনো পত্রপত্রিকায় পাওয়া 
ধায় ম।| 

পত্রিক।-প্রকীশের প্রথম কয়েক বংসরের মধো বামাবোধিনীতে প্রাণি- 
বিজ্ঞান বিষয়ক স্থবিস্তৃত আলোচনা প্রকাশিত হয়েছিল। এই প্রসঙ্গে 
উল্লেখযোগা, ১২৭১ সালের ফাল্গুন ও চৈত্র সংখ্যায় 'মাকড়স। এবং ১২৭৪ 
সালের অগ্রহায়ণ সংখ্যা থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত প্প্রাণীবিদ্য।? | 
শেষোক্ত প্রবন্ধে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীবিভাগ, রক্তসঞ্চলন, 
নিঃশ্বাস-প্রশ্বীন ইত্যাদি নিয়ে আলোচনা | প্রবন্ধটির রচনাভঙ্গী মোটেই 
সরস নয়। তবে বিভিন্ন শ্রেণীর প্রাণীর শারীবরবিজ্ঞান নিয়ে এব্ধপ সারগর্ভ ও 
ম্পরিকল্পিত আলোচনা তৎকালীন যুগের সাময়িক-পত্রে অল্পই পাওয়া যাঁয়। 
আলোচ্য জীবের অন্তর্গত বিভিন্ন শ্রেণীর জীবদের শারীববিজ্ঞান নিয়ে 
তথ্যপূর্ণ আলোচনা এই পত্রিকার প্রাণিবিজ্ঞান বিষয়ক কোনো কোনে। 
প্রবন্ধের বৈশিষ্ট্য । এই প্রসঙ্গে ১২৭৮ সালের কান্তিক ও অগ্রহায়ণ সংখ্যায় 
প্রকাশিত “সরীস্কপ জাতি” শীর্ষক রচনাটি উল্লেখযোগ্য । তবে প্রাণিবিদ্ধা। 
বিষয়ক এমন বহু রচনাঁও এই পত্রিকায় বেরিয়েছিল, যাদের বৈজ্ঞানিক 
প্রবন্ধ না বলে প্রীণিজগতের বিচিত্র বিবরণ বল! চলে। ১২৮০ লালের 
বৈশাখ সংখ্যায় প্রকাশিত “সারঙ্গ পুচ্ছ' এই ধরনের একটি রচন।। 

বামাবোধিনীর উল্লেখষোগ্য বৈশিষ্ট্য শারীরবিজ্ঞান বিষয়ক প্রবন্ধে । 
এই পর্যায়ের অধিকাংশ প্রবন্ধই সাঁরগর্ভ। শাঁরীরবিজ্ঞান বিষয়ক এপ 
সারগর্ভ প্রবন্ধ তংকালীন যুগের অপরাপর সাময়িক-পত্রে কদাচিৎ পাওয়! 


স্্রীপাঠ্য ও বালকপাঠা পত্রিকা : সংবাদপত্র ও মফঃম্বল পত্রিকা ১১৩ 


যাঁয়। তবে এদের ভাষা অধিকাংশ ক্ষেত্রেই শ্ররতিকটর। এই প্রসঙ্গে 
উল্লেখযোগ্য, পরিপাক ক্রিয়া" ( জ্যৈষ্ঠ, ১২৭৮), “বাগমন্ত্র' ( আষাঁট, ১২৭৮), 
'রক্তসঞ্চালন” (মাঘ, ১২৭৯) ইত্যাদি । কোনে! কোনো প্রবন্ধে বক্তব্য 
বিষয় কবিতার মাধ্যমে বোঝান হয়েছে । এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখ- 
যোগ্য, স্রলভ সমাচার পত্র থেকে উদ্ধৃত 'পরিপাঁক ক্রিয়া । রচনাটিতে 
কবিতাঁর সাহাঁয্যে পরিপাক-পদ্ধতির বর্ণন। কৌতৃহলোদ্দীপক। কবিতাটির 
কিছু অংশ উদ্ধৃত কর। হোঁল-_ 


“চর্বণ লেহন কবি গিলিলে আহার, 
কোথা গেল বলিতে কি পার সমাঁচাঁর ? 
উদর শীতল হল জাঁনিল উদর, 

আপন কাঁধেতে আছে সতত তৎপর | 
কণচনালী পার যাহা হয় একবার, 

উদর £পটক মধ্যে প্রবেশ তাহার, 
করিতে তওুল পাক যত আয়োজন । 
আগুন সলিল কাঁষ্ঠ যত প্রয়োজন 1 
উদনে খাঁছ্যের পাঁক অদ্ভুত কৌশল, 
শিল্পকর বসি তথ। ঘুবাইছে কল। 
আহার উদর যত করয় পেষণ, 

অনর্গল রস তাহে হয় উদ্গীরণ, 

বূসাক্ত আহার পরে বহিদ্বার দিয়! 
ক্লোম পিণরুস সহ যাঁয় মিশাইয়, 
জার্ক পাচক রস আপনি যোগায়, 
নৃতন পাঁকেন যন্ত্রে খাছ লয়ে যাঁয়। 
উদর গর্ভের মধ্যে বিঘত প্রমাণ, 
তিরিশ চল্লিশ হাত নলের সংস্থান । 
অদ্ধচন্দ্রীকার তাব্‌ মাঝে থাক থাক, 
চাপিয়। চাপিয়া অন্ন করে পরিপাক । 
অধোতে নামিল যাহ! চলে অধোদেশে, 
উপরের পথ রুদ্ধ যেন বাঁজাদেশে । 


১১৪ বঙ্গমাহিত্যে বিজ্ঞান 


পুনঃ পুনঃ পুনঃ পুনঃ পেষণে পেষণে, 
স্থজীণ হইল অন্ন জএর ঘর্ষণ, 

অসার যে সব ভাগ মোট] নাঁড়ী দিয়া, 
মলরূপে দেহ হতে যায় বাহিনিয়। | 
সারভাঁগ দুগ্ধবৎ হইয়া তরল, 

রক্ত প্রবাহের সহ মিশে অবিরল। 

মেদ মাংস অস্থি চণ্ম যতেক প্রকার, 
আশ্চধ্য কৌশলে হয় তাহাতে তৈয়ার | 
ধন্য জগদীশ ধন্য তেমার করুণ।, 

এত যত্বে পালিতেছ কিছুই জানি না।” 


উদ্ভিদবিজ্ঞান বিষয়ক প্রবন্ধ এই পত্রিকায় নেই বললেই হয়। প্রথম বিশ 
বংসরের মধ্যে (১২৭০-১২৯০ ) উদ্ছিদবিজ্ঞান বিষয়ক একমাত্র উল্লেখযোগা 
প্রবন্ধ “উদ্চিদবিদ্য।' ১২৭২ সালের আবণ স'খ্যা থেকে ধারাবাহিকভাবে 
প্রকাশিত হয়। এতে পাত।, ফুল, ফল, বীজ ইত্যাদি নিয়ে সহজ ভাষায় 
আলোচনা কর। হয়েছে। 

বামাবোধিনীর জ্যোতভিবিজ্ঞান বিষয়ক অধিকাঁঁশ প্রবন্ধ গতান্গতিক 
প্রকৃতির । অধিকা'শ প্রবন্ধেই আলোচ্য বিষয় সৌরজগৎ । কদাঁচিৎ 
ছু' একটি প্রবন্ধে নৃতনত্তের পরিচয় পাওয়। যাঁয়। যেমন, 'ব্রঙ্মাণ্ডের অসীমত্ব' 
( অগ্রহায়ণ, ১২৮ন )। 

পদার্থবিজ্ঞান সন্বদ্ধে সারগর্ভ ও স্থবিস্তৃত আলোচন। এই পত্রিকায় পাঁওয়। 
যায়। ১২৭৮ সালের পৌষ সংখ্যা থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত 
'শব্দবিজ্ঞান, শীর্ষক প্রবন্ধটি এই প্রসঙ্গে উল্লেখযৌগ্য । তবে ভূগোল, শারীর- 
বিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান বিষয়ক অধিকাংশ প্রবন্ধের ন্যায় পদীর্থবিজ্ঞান বিষয়ক 
প্রবন্ধগুলিও নীরস | যেমন, “বায়ুনিধান যন্ত্র (শ্রাবণ, ১২৮২ ), “বাম্পযন্ত্র 
( বৈশাখ ও জোট্ট, ১২৮৪ )। বসায়নবিজ্ঞান বিষয়ক প্রবন্ধ গুলিও একই 
দোষে ছুষ্ট। যেমন, ১২৭৯ সালের অগ্রহায়ণ সংখ্যা থেকে ধারাবাহিকভাবে 
প্রকাশিত “রসায়নবিদ্যা' এবং অন্নদীচরণ বন্দ্যোপাধ্যায় লিখিত 'দীপশিখা 
( জ্যৈষ্ঠ, ১২৮৭ )। 

বৈজ্ঞানিক-জীবনী এই পত্রিকায় কদাচিৎ প্রকাশিত হোত। এই 


স্্ীপাঠ্য ও বালকপাঠ্য পত্রিকা £ সংবাদপত্র ও মফঃম্বল পত্রিকা ১১৫ 


প্রসঙ্গে নগেন্দ্রনাথ ধর লিখিত *চালস্‌ রবট ডারুইন্‌* ( জৈোষ্ঠ, ১২৮৭) 
শীধক রচনাটি উল্লেখযোগ্য । 

বিজ্ঞানের নিয়মিত বিভাগ বামাবোধিনীতে পাওয়া যায়। “বিজ্ঞান- 
বিষয়ক কথোপকথন” এই শিরোনামায় কথোপকথনের আকারে বিজ্ঞানের 
বিভিন্ন দিক নিয়ে আলোচন। এই পত্রিকায় বছিন ধৰে প্রকাশিত হয়েছিল । 

বাম:বোধিনইুত বিজ্ঞানালোচনা নিয়মিতভাবে বেবিয়েছিল। অধিকাং4 
প্রবন্ধই সারগভ | কিন্ত ভাষায় শ্রুতিমধুরতাঁর অভাব অধিকাংশ প্রবন্ধের 
প্রধান ক্রুটি। 

ডাঃ ভুবনমোহন সরকার সম্পাদিত “বঙ্গমহিল।” । বৈশাখ, ১২৮১) 
পতিিকাঁয় মাঝে মাঝে বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হোতি। বঙ্গমহিলায় স্বাস্থ্য 
বিষয়ক আলোচনাই অধিক | তবে কদাচিৎ মনোবিজ্ঞান ও জ্যোভিবিজ্ঞন 
নিয়ে স্থলিখিত প্রবন্ধ পাওয়া যায়। ১৯৮৩ সালের শ্রাবণ সংখ্যায় 
প্রকাশিভ 'শ্বাভাবিক স'স্টাব' মনন্তত্ব বিষয়ক একটি লিখিত প্রবন্ধ । 
জ্যোতিবিজ্ঞান সন্ন্ধে তখাপুণ প্রবন্ধ 'সুয্য' ১১৮৩ সালের আশিন সংখ্যায় 
প্রকাশিত হয় | 

'পরিচারিকায় ( প্রঃ প্রঃ উজ্যষ্ট, ১২৮৫ ) বৈজ্ঞানিক প্রবন্ধ নিয়মিতভাবে 
প্রকাশিত হোতি। পত্রিক।-প্রকাশের উদ্দেশ্য সম্বন্ধে প্রথম সংখ্যায় বঙ্গ 
হয়েছিল, “পরিচারিক। জ্ঞান, নীতি, সভ্যতা! বিষয়ে কথ|। কহিতে কুন্ঠিত 
হইবেন ন। |” পরিচাবিকার অন্যতম বৈশিষ্ট্য, এতে শ্বীলোকের। নিয়মিতভাবে 
লিখতেন । শ্বীলোকদের লিখিত প্রবন্ধ গুলে। স্রচীপত্রে আলাদা ক'রে উল্লেখ 
কর! হোতি। তবে লেখিকার নাম দেওয়। হেতি ন|। প্রথম বংসনে 
প্রকাশিত বৈজ্ঞ/নিক প্রবন্ধের সবগুলিই ক্ীলোকদের লেখ|। পরিচাবিকায় 
জ্যৌতিবিজ্ঞান, প্রাণিবিজ্ঞ।ন, পদার্থবিজ্ঞান এব" ভূগোল ও ভৃবিদ্য। বিষয়ক 
প্রবন্ধ প্রকাশিত হয়েছিল । জ্যোতিবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান বিষয়ক প্রবন্ধের 
সংখ্যাই অধিক। তবে অধিকাংশ প্রবন্ধই উচ্চাঙ্গের নয় । বস্ততঃ, উংরুষ্ঠ 
বৈজ্ঞানিক প্রবন্ধ পরিচারিকায় নেই বললেই হয়। 

এই পত্রিকার জ্যোতিবিজ্ঞান বিষয়ক অধিকা*শ প্রবন্ধই ক্ষুদ্র 'ও অসম্পূর্ণ । 
পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক প্রবন্ধ এদের বল! যায় ন।। উদাহরণস্বরূপ “স্থধ্যম গুল; শ্রাবণ, 
১২৮৫ ) চন্দ্রমণ্ডল” ( কাহ্িক, ১২৮৪ ), “জগতের উৎপন্তি' ( পৌষ, ১২৮৫) 
“ছায়াপথ” (চৈত্র, ১২৮৫), “সৌরজগৎ (বৈশাখ, ১২৮৬) ইত্যাদি 


১১৬ বঙ্গদাহিত্যে বিজ্ঞান 


উল্লেখযোগ্য । উল্লিখিত প্রবন্ধ গুলির সবই স্ত্রীলিখিত। কোনো কোনে। 
প্রবন্ধের ভাষার গ্রাম্যতার ছাপ রয়েছে । যেমন, ধুমকেতু” (শ্রাবণ, ১২৮৮)। 

শারীর ও প্রাণিবিজ্ঞান বিষয়ক প্রবন্ধ গুলির অধিকাংশই ক্ষুদ্র, নীরস ও 
অসম্প্র। এই প্রসঙ্গে 'দেহতন্ব' ( আঁষাঁঢ়, ১১৮১ ), চক্ষু” (আশ্বিন, ১২৮৬), 
প্রজাপতি” (শ্রাবণ, ১৯৯১), ইত্যাদি রচনাসমূহের নামোল্লেখ করা যায়। 
প্রাণিবিজ্ঞান বিষয়ক উৎকৃষ্ট প্রবন্ধ এই পত্রিকায় কদীচিৎ পাঁওয়। যাঁয়। 
'বিজ্ঞান' এই শিরোনামায় প্রকাশিত “প্রাণ (ভাদ্র, ১২৯৩ ) নামক প্রবন্ধটি 
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য | 

পরিচারিকাঁর পদার্থবিজ্ঞান বিষয়ক রচনাগুলি প্রাথমিক প্রকৃতির । 
(যমন, “টেলিফোন যন্ত্র ( জ্যেষ্ঠ, ১২৮৫ ), বাশ্পের ক্ষমতা” (কাহিক, ১২৮৬), 
'মেঘ কি?" ( বৈশাখ, ১১৯০ ) ইত্যাদি । 

ভূগোল ও ভূবিদ্য। বিশয়ক উৎকৃষ্ট বৈজ্ঞানিক প্রবন্ধ এই পত্রিকায় নেই । 
এই জাতীয় কোনে। কোনে। প্রবন্ধে কবিত্বের ছাঁপ নুয়েছে । যেমন, “পর্বত” 
( অগ্রহায়ণ, ১২৯৫ )। 


ছুই 


এই যুগে বালক ও স্ত্রীদের উদ্দেশ্টে যে সব পত্রিকা প্রকাশিত হয়েছিল, 
তাদের মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য “অবৌধবন্ধু" ও “জ্যোতিরিঙ্গণ | প্রধানতঃ 
বালক ও স্ত্রীদের উদ্দেশ্টে প্রচারিত অবোধবন্ধু ( এপ্রিল, ১৮৬৩) পত্রিকায় 
রসায়নবিজ্ঞান, প্রাঁণিবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও ভূগোল বিষয়ক রচনাদি প্রকাশিত 
হোত। এই পত্রিকার কোনে। কোনে! বৈজ্ঞানিক প্রবন্ধ উতকর্ষতাঁর দীবী 
রাঁখে। প্রাঞ্জল ভাঁষ। ও স্বচ্ছ প্রকাশভঙ্গী অধিকাংশ বিজ্ঞানীলোচনার বৈশিষ্ট্য । 
এই পত্রিকার উৎকৃষ্ট রচনাগ্তলোর মধ্যে উল্লেখযোগ্য, “বাফু ( ফান্ধন, ১২৭৩ ), 
“পিপীলিকা ( বৈশাখ, ১২৭৪ ), “বিদ্যুৎ ও বজ্র" ( আষাঁঢ, ১২৭৪), “পৃথিবীর 
গতি” (আবণ, ১২৭৪ )। তা" ছাঁড়। এই যুগের প্রায় সবগুলো উংকুষ্ট 
বালকপাঠ্য পত্রিকায় বিজ্ঞানীলোচনা' প্রকাশিত হোঁতি। বালকপাঠ্য পত্রিকায় 
বিজ্ঞানীলোচন1 এই যুগে নৃতন নয়। ইতিপূর্বে প্রকাঁশিত পশ্থাবলীকে 
বাঁলকপাঠ্য পত্রিকার পর্যায়ে ফেল। ষাঁয়। তা” ছাড়া রামচন্দ্র মিত্র সম্পাদিত 
“পক্ষির বিবরণ। 01236501085 ০. 1৮ (১৮৪৪) এই প্রসঙ্গে 
উল্লেখযোগ্য । 


ভ্লীপাঠ্য ও বালকপাঠা পত্রিক। £ সংবাদপত্র ও মফ:ম্বল পত্রিকা ১১৭ 


বালক ও ন্ত্রীদের উদ্দেশ্টে প্রচারিত “জ্যোতিবিঙ্গণ ( প্রঃ প্রঃ জুলাই, 

৩৯ গুঃ) পত্রিকায় বৈজ্ঞানিক প্রবন্ধ নিয়মিতভাবে প্রকাশিত হয়েছিল। 
তন্মধো প্রাণিবিজ্ঞীন বিষয়ক প্রবন্ধ অধিক । তবে এদের অধিকাংশই 
পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক প্রবন্ধ নয়। অবশ্ট অধিকাশ আলোচনারই ভাঁষ। সরল; 
বালকদের উপযোগী । তা? ছাড়! অনেক আলোচনাতেই রয়েছে উপাখ্যান । 
ফলে রচনাগুলে! বালকদের কাছে চিহ্তাক্নক হবার স্মযোগ পেয়েছে । প্রাণি 
বিজ্ঞান বিষয়ক অধিকাশ রচনা ক্ষুদ্র । ভগবখবিশ্বাম অনেক যায়গাতেই 
প্রকট | এই প্রসঙ্গে উল্লেখষোগা, সি'হ? ( জুলাই, ১৮৬৯), "প্রজাপতি, 
( আগস্ট, ১৮৬৯), "সিন্ধুঘোটক' । নবেহ্বর, ১৮৭০ ) ইতা|দি | 

প্রাণিবিজ্ঞানের তুলনায় ভগোল ও ক্বিগ্য|, রসায়নবিজ্ঞান ও পদাখবিজ্ঞ।ণ 
বিষয়ক রচনার স খা। এতে নগণ্য | ভগোল ও ভবিদ্য| বিষয়ক বচন] 'চন্জ্রগ্রহণ' 
( ফেব্রুয়ারী, ১৮৬৯ ) এব' 'খনি” । ফেব্রুয়ারী, ১৮৭০ )।  প্রথমোক্ত রচনাটি 
সাময়িক ঘটনাকে কেন্দ্র ক'রে রচিত। সহজ দৃষ্টান্ত দিয়ে এখানে বক্তব্য 
বির বোঝাবার চেষ্ট। কর। হয়েছে । দ্বিতীয় রচনাটি একেবারেই অসম্পূর্ণ । 
পসায়নবিজ্ঞান সম্বন্ধীয় আলোচন। “বায়ু ১৮৭২ খুষ্টাবের এপ্রিল সংখায় 
প্রকাশিত হয়েছিল । এতে বাঁসায়নিক তথা [দি কিছু কিছু আছে। পদীর্থ- 
বিজ্ঞান বিষঘ়ক কোনে। কোনে। রচন। কথোপকথনের আকারে প্রকাশিত 
হয়েছিল। যেমন, ১৮৬৯ খ্রষ্টান্দের মাচ স'খা। থেকে ধারানাহিকভানে 
প্রকাশিত জ্জন-যন্ত্ | ভাষায় গ্রাম্যত। দ্বোষ রচনাটিব প্রধান ক্রটি। 

বিজ্ঞানের নিয়মিত বিভাগ গুলে। 'জ্যোভিরিঙ্গণ ও “সখা?র বৈশিষ্ট্য । 
জ্যোতিরিঙ্গণে ১৮৭৭ সালের জুলাই সখ্য। থেকে বৈজ্ঞানিক কথ।” এই 
শিরোনামায় বিজ্ঞানবিষয়ক বিবিধ আলোচন। প্রকাশিত হয়েছিল । এই 
আলোচন। হোত কথোপকথনের আকাবে । ১৮৭৩ সালের নবেহ্গর সণখ্য। 
থেকে জ্যোতিরিঙ্গণের “বিজ্ঞানতত্ব এই শিরোনামায় বিভিন্ন বৈজ্ঞনিক প্রসঙ্গ 
সহজ ভাষায় আলোচিত হোত । 

'বালকবন্ধু'র (প্রঃ প্রঃ ১৮০০ শক) বিজ্ঞান প্রস্তাব 'ও বৈজ্ঞানিক প্রনন্ধ গুলি 
বেশ সরল ও সরস। বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের মধ্যে উল্লেখযোগ্য, প্রিতিধ্বনি' 
(৭ম সংখ্যা, ১৮০০ শক)। সরস গল্লের মধ্য দিয়ে প্রাথমিক প্ররুতির 
বিজ্ঞানালোচন। এই পত্রিকার বৈশিষ্ট্য । এই ধরনের আলোচনার মধ্যে 
উল্লেখযোগ্য, “মেঘের গল্প' (১৪ সংখ্যা, ১৮০৭ শক )। প্রারুতিক বিজ্ঞানের 


১১৮ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


বিভিন্ন দিক নিয়ে বিচিত্র প্রক্তির আলোচন। পাঁওয়া গেল “সখা” পত্রিকায় । 
সগ। প্রমদাচর্ণ সেনের সম্পাদনায় ১৮৮৩ খষ্টাব্দের জান্চয়ারী মাসে প্রথম 
প্রকশিত হয়। বিজ্ঞনালোচনার নিষয়বন্ত নির্বাচনে এতখাঁনি অভিনবত 
ইতিপূর্বেক।র আর কৌনে। বালকপাঠ্য পত্রিকায় পাওয়। যায় না। তা 
ছাড়া ভাষার শ্রুতিমধুরত। ও চিন্তাকর্ষক বর্ণনাভঙ্গী সখার অধিকাঁশ 
বৈজ্ঞানিক প্রবন্ধের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য । এই পত্রিকায় নিয়মিতভাবে 
বৈজ্ঞানিক প্রবন্ধ লিখতেন মন্মথনাথ মুখোপাধ্যায়, ভুবনমোহন বায়, দিজেন্ত্রনীথ 
বস্তু, উপেন্দ্রকিশোর বাঁয়চৌধুরী প্রভৃতি । তা'ছাঁড়। শিবনাথ শান্ধী, বিপিনচন্দ্ 
পাল, যৌগেশচন্দ্র রায় প্রমুখ মনীষীরা 9 সথাঁয় মাঝে মাঝে লিখতেন । 

সখার উদ্চিদ, প্রীণী ৪ শারীরবিজ্ঞান বিষয়ক অধিকাংশ প্রবন্ধেরই 
বৈশিষ্ট্য, ভাষার লালিত্যগুণ। এই (প্রসঙ্গে উল্লেখযোগ্য, উপেন্দ্রকিশোর রাঁয় 
চৌধুরী লিখিত “মশা (অক্টোবর, ১৮৮৩), মন্সথনাথ মুখোপাধ্যায়ের 
'প্রবালকীট" (মে, ১৮৮৬ ), ভুবনমোহন রায়ের উদ্ভিদের আহার" ( জুলাই, 
১৮৮৮) ও চক্ষু' (অক্টোবর, ১৮৮৯ থেকে ধারাবাহিক ), দ্বিজেন্দ্রনীথ বস্তুর 
"প্রকৃতির ছদ্মবেশ" (ফেব্রুয়ারী, ১৮৮৯ ) এব" যোগেশচন্্র রায়ের 'বজকবচ 
ব। পুত্তিকভূক' ( নবেন্বরু, ১৮৮৯ )। 

পদার্থবিজ্ঞান বিষয়ক প্রবন্ধ গুলির ভাঁষাঁও খুবই সরল । কোথাও বা 
কথোপকথনের মধ্যে সহজ পরীক্ষার অবতারণ1, আবার কোথাও ব। গল্পরস 
রচনাগুলিকে রমণীয়তা দান করেছে । এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, ফণীভৃষণ 
মুখোপাধ্যায় লিখিত “বামধন্ত' ( ফেব্রুয়ারী, ১৮৮৪ ), উপেন্দ্রকিশোর বায়- 
চৌধুরী লিখিত “মূলবর্ণ' ( আগস্ট, ১৮৮৫ থেকে ধারাবাহিক ) এবং দ্বিজেন্দ্রনাথ 
বন্থর “আলোক পরীক্ষা (মে, ১৮৮৮) ও “আলোক-বিজ্ঞান' ( জুলাই, 
১৮৮৮) । কোনো কোনে। প্রবন্ধ সাময়িক ঘটনাকে কেন্দ্র ক'রে লিখিত । 
যেমন শিবনাথ শান্ত্রীর “বাযুমগ্ডল' ( জুন, ১৮৮৭ )। 

সখায় প্রকাশিত ভূগোল ও ভূবিষ্ভা বিষয়ক অধিকাংশ প্রবন্ধেই লেখক 
মন্মথনাথ মুখোপাধ্যায় ও ভূবনমোহন বাঁয়। প্রথমোক্ত লেখকের রচনা 
তথ্যপূর্ণ অথচ সরল | যাষগায় যায়গায় অতি সাধারণ উদাহরণের অবতারণা 
তাঁর রচনা গুলির বৈশিষ্ট্য । যেমন, “পৃথিবীর গোলত্ব' (আগস্ট, ১৮৮৬ )। 
ভুবনমোহন রায়ের কোনো কোনো রচনা বালকদের পক্ষে কিছুটা ছুব্ধহ। 
ঘেমন, "টর্ণেডো। বা ঘূর্ণবাফু" ( এপ্রিল, ১৮০৮ )। 


স্বীপাঠা ও বালকপাঠা পত্রিক। £ সংবাদপত্র ও মফংম্বল পত্রিকা ১১৯ 


বুসায়নবিজ্ঞান বিষয়ক কোনে। কোনে প্রবন্ধে লেখকের আন্তরিকতার 
পরিচয় রয়েছে । যেমন, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী লিখিত 'দীপশিখ।' 
( ডিসেম্বর, ১৮৮৬ থেকে ধারাবাহিক )। 

জ্যোতিবিজ্ঞান সম্বন্ধীয় একটি সরস প্রবন্ধ 'পূণিম। 'ও অমীবশ্তযা' ১৮৮৬ 
খষ্টাকের ফেব্রুয়ারী সংখ্যায় বেরিয়েছিল। প্রবন্ধটির লেখক মক্সথনাঁথ 
মুখোপাধ্যায় । বিপিনচন্ত্র পাল লিখিত 'ছাঁয়াপথ' | সেপ্টেম্বর, ১৮৮৯ ) 
ক্ষোতিবিজ্ঞান বিষয়ক একটি ক্ষুদ্র রচন। | 

বৈজ্ঞানিক-জীবনী এই পত্রিকায় কদাচিৎ প্রকাশিত হোত । এই প্রসঙ্গে 
উল্লেগযোগা, ভূননমোহন বায় লিখিত “মাইকেল ক্যারাঁডে ( নবেশর, 
১৮৮৫ ) |  প্রবন্ধটির যায়গায় যায়গায় উপদেশ ও নীতিকথ। রয়েছে । 

নিজ্ঞনের নিয়মিত বিভাগ সখাঁর একটি বৈশিষ্ট্য । 'ঠীকুরদাঁদার গল্প' এই 
শিবোনামায় বিজ্ঞানালোচন। করতেন মন্সথনাথ মুখোপাধ্যায় । নানি। প্রসঙ্গ 
এ শিরোনামাঁতেও বিজ্ঞানালোচনা নিয়মিতভাবে প্রকাশিত হোত । এষ্ট 
বিভাগে লিখতেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী | 

আলোচা সাঁময়িক-পত্র গুলি ছাড়। “বিশ্বদর্পণ'ৎ । মাঘ, ১২৭৮) পত্রিকাতে ৪ 
বিজ্ঞানালোঁচন। প্রকাশিত হোতি। 


তিন ৮ 

এই যুগের স"বাদপন্রে উচ্চাঙ্গের বৈজ্ঞানিক প্রবন্ধ পায়। যাঁয় ন|। 
কোনে। কোনে। স"বাদপত্র ও মফঃম্বলপত্রে বিজ্ঞান প্রসঙ্গ একেবারেই নেই । 
এমনকি এডুকেশন গেজেট?* (প্রঃ প্রঃ জুলাই, ১৮৫৩), সোম প্রকাশ? 
( প্রঃ প্রঃ নবেম্বর, ১৮৫৮) প্রভৃতি অনেক প্রখ্যাত সংবাদপত্রে উল্লেখযোগা 
কোঁনে। বৈজ্ঞানিক নিবন্ধ নেই । তবে কোনো কোনে। স"বাদপত্রে মাঝে 
মাঝে বিজ্ঞনালোচন। প্রকাশিত হোত । যেমন, “সত্যপ্রদীপ' (প্রঃ প্রঃ 
মে, ১৮৫০ ), “্থলভ সমাচার' (প্রঃ প্রঃ অগ্রহায়ণ) ১২৭৭) প্রভৃতি । 
“সমাচার আধাবর্ষণ-এ' ( প্রঃ প্রঃ জুন, ১৮৫৪ ) কদাচিৎ বৈজ্ঞানিক প্রন্তাবদি 


৩ বাংল! সাময়িক-পত্র (দ্বিতীয় খণ্ড_দ্বিভীয় সংস্করণ ) পৃঃ ৭। 
৪ ভুদেব চরিত (১ম ভাগ ৩৪৩ পৃঃ) থেকে জান! যায়, বৈজ্ঞানিক বিবরণ' এই নাম দিয়ে 
এডুকেশন গেজেটে বৈজ্ঞানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয় । 


১২৩ বঙ্গলাহিত্যে নিজ্ঞন 


পাওয়।! যাঁয়। মফঃন্বল পত্রিকার মধো একমাত্র “বান্ধব (প্রঃ প্রঃ আষাঢ়, 
১১৮১) ছাড়া আর কোনোটিতেই প্রথম শ্রেণীর বৈজ্ঞনিক প্রবন্ধ পাওয়া 
মার ন।। সংবাদপত্রে প্রকাশিত বৈজ্ঞানিক রচনামূহের অধিকাংশই 
প্রাথমিক প্ররুতির। এই যুগের স"বাদ প্রভাকর ৪ স"বাদপূর্ণচান্দ্রোদয়ে 
মাঝে মাঝে বৈজ্ঞানিক নিবন্ধাদি প্রকাশিত হোত । 

সংবাদ 'প্রভাকরে কদাচিৎ ভূ-বিবরণ, জ্যোতিবিজ্ঞান, জীববিজ্ঞান "ও 
পদার্থবিজ্ঞান বিষয়ক নিবন্ধাদি স্থান পেত। তবে এদের অধিকাংশই অসম্পূর্ণ 
ও প্রাথমিক প্ররূতির রচনা । সংবাদ 'প্রভাকরে প্রকাশিত ভূ-বিবরণগুলির 
সবপ্রধান ক্রটি, প্রায় সকল ক্ষেত্রেই ভৌগোলিক আলোচনার ফীকে ফাঁকে 
এীতিহাসিক তথ্যাদির অবতাঁবণ।। এই প্রসঙ্গে ভ্রমণকাঁরী বন্ধুর লিখিত 
'জিলা ভুলুয়ার- পুরাতন '9 বর্তমান বিবরণ ( ২৯শে মাঘ ১২১১ সাল ), 
'জিল। বাখরগঞ্চের বিবরণ" ( ১২ই চৈত্র, ১২৬১ সাল ) প্রভৃতি রচনাগুলি 
উল্লেখযোগ্য । কিছু কিছু ভৌগোলিক তথ্যাদি উপনোৌক্ত নিবন্ধগুলিতে 
বয়েছে ; কিন্ত পূর্ণাঙ্গ ভূ-বিবরণ একটিও হয় নি। কোথাও বা ইতিহাস 
আলোচন। প্রসঙ্গে ভৌগোলিক তথ্যাদির অবতাঁরণ। কর! হয়েছে । যেমন, 
১২৫৯ সালের ৪ঠ। ও ২৭শে আশ্বিন তারিখে প্রকাঁশিত “ঢাকার ইতিহাস” 
শীষক রচনাটি। ভৃ-বিবরণগুলির অধিকীংশই “ভারতবর্ষের ভূগোলবৃত্তীস্ত" 
গ্রন্থের লেখক শ্টামীচরণ বস্তুর রচন। বলে মনে হয়। জ্যোতিবিজ্ঞীন বিষয়ক 
রচনা এই পত্রিকায় কদাচিৎ প্রকাশিত হোত। এই প্রসঙ্গে 'ব্রন্ধাণ্ডের 
বুহত্ব” (১লা। জ্যৈষ্ঠ, ১২৬৬ সাল) শীর্ক আঁলোচনাটি উল্লেখযোগ্য | 
জ্যোতিবিজ্ঞান বিষয়ক কিছু কিছু তথ্য এতে থাঁকলেও যাঁয়গাঁয় যায়গায় 
বিশ্বাস যুক্তিকে আচ্ছন্ন করেছে । কোনো কোনো তথ্য ভূল। যেমন, 
একাদশ গ্রহের উল্লেখ । রচনাটির একাঁংশ-_ 


“পৃথিবী অতি বৃহৎ বটে, .কিন্তু সৌরজগতের মধ্যে ইহ। 
তৃতীয় গ্রহ বলিয়া গণা হইয়া থাঁকে। সৌরজগতে একাদশ 
গ্রহ আছে। তাঁহার পরস্পর অন্তর থাকিয়া! যথাকালে মধ্যস্থিত 
সু্য্যকে প্রদক্ষিণ করিতেছে । এই পৃথিবীর ন্যায় সেই সকল 
গ্রহেও জীবজন্ত, এবং তাহাদের জীবনধারণোৌপযোগী বিবিধ খাদ্য 
দ্রব্য আছে। 


স্্রীপাঠ্য ও বাঁলকপাঠ্য পত্রিকা £ সংবাদপত্র ও মফ:য্বল পত্রিকা ১২১ 


চন্তর এক উপগ্রহ । গ্রহগণ যেমন স্য্যকে প্রদক্ষিণ কবে, 
এই চন্দ্রও তদ্রপ এই পৃথিবীকে পরিবেষ্টন করিয়া থাকে । পৃথিবীর 
হ্যায় অন্যান্য গ্রহেরও চন্দ্র আছে। পখিবীর চন্দ্রের ন্যায় সেই 
সেই চন্দ্রও সেই সেই গ্রহকে প্রদক্ষিণ করিয়! থাঁকে। 

এই যে আলোক ও উত্তীপের আকর স্বরূপ জগল্লোচন 
বিবোচন ইনি পৃথিবী অপেক্ষা! ১৪১০০০০০ গ্রণ বৃহৎ । গ্রহগণ 
স্বভাবতঃ আলোকপূর্ণ ও তেজোময় নহে, সুধ্য হইতে আলে। 
ও€ উত্তাপ প্রাপ্ত হইয়া থাকে ।” 


প্রাণিবিজ্ঞান বিষয়ক আলোচন। স্বাদ প্রভাকরে অল্পই পাওয়। যায়। 
এই '্রসঙ্গে ১২৬৬ সালের ১৯শে ভাদ্র তারিখে প্রকাশিত “সিংহ? শীষ্নক 
বচনাটির নামোলেখ কর। খায়। এতে সিহের আকৃতি 'ও প্রকৃতি নিয়ে 
সংক্ষিপ্ত আলোচন। রয়েছে । রচনাভঙ্গী সরল। তবে তথ্যসমাবেশ প্রাথমিক 
প্রকৃতির । শারীরবিজ্ঞান বিষয়ক রচনা গুলির তথ্যসমাবেশ কিছুট। উচ্চাঙ্গের 
হলেও রচনাভঙ্গী অত্যন্ত নীরস। উদাহরণস্বরূপ ১২৬৬ সালের মই কাৰ্তিক 
তারিখে প্রকাশিত “শাবীরিক তবেব সংক্ষেপ বিবরণ” শীমষক রচনাটির 
মাম কর। যেতে পারে। প্রাণিবিজ্ঞান বিষয়ক (কানে! কোনে। বচনার 
লেখক অক্ষয়কুমার দন্ত । পদার্থবিজ্ঞান বিষয়ক যে দু' একটি নিবন্ধ স+বাদ 
প্রভাকরে পাওয়। যায়, তা*তে বক্তব্য বিষয় অস্পষ্ট ও অসম্পূণ। এই প্রসঙ্গে 
১২৬৬ সালের ২৬শে পৌষ তারিখে প্রকাশিত “আঁকাশমগুলকে কেন 
শীলবর্ণ দেখায়” শীর্ষক রচনাটি উল্লেখধোগ্য । 

সংবাদপূর্ণচন্দ্রোদয়ে পদার্থবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, নৃতব, শারীরবিদ্য। "ও 
ভূগোল বিষয়ক আলোচন। কখনো কখনো প্রকাশিত হোত । 

পদার্থবিজ্ঞান বিষয়ক কোনে! কোনো! নিবন্ধের ভাষ। বেশ প্রা্গল। 
যেমন, ১৮৫১ খুষ্টান্দের ওরা জুলাই তারিখের স"বাদপূর্ণচন্দ্রোদয়ে প্রকাশিত 
স-যোগাকর্ষণ সম্বন্ধে আলোচনাটি। এতে আকর্ষণশক্তি, বিশেষতঃ ম'যোগাকর্ষণ 
সম্থন্ধে আলোচনা স্থপরিকল্পিত । 

এই পত্রিকায় মাঝে মাঝে অপরাপর পত্রপত্রিক! থেকে বৈজ্ঞানিক নিবদ্ধ 
ও সংবাদাদি সংকলিত হোতি। এই প্রসঙ্গে ১৮৫২ খুষ্টাের ১৫ই মের 
স'বাদপূর্ণচন্দ্রোদয়ে প্রকাশিত লিংকস্‌ নামক এক বন্য পশুর আকুতি ও 


১২২ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


প্রকৃতি সন্দ্ধে আলোচনাটি উল্লেখযোগ্য । রচনাটি সত্যার্ণব পত্রিকা থেকে 
প"কলিত হয়। এ ছাড়া সত্য প্রদীপে প্রকাশিত কোনে! কোঁনে। বিজ্ঞানসংবাদ 
এই পত্রিকায় সংকলিত হোত। 

স"বাঁদপূর্ণচন্দ্রোদয়ে প্রকাশিত নৃতত্ব বিষয়ক কোনো কোনে। আলোচন। 
হ্থলিখিত। যেমন, 'মন্গগ্তের প্রাকৃতিক ইতিবৃত্ত" ( ১৮৫২ ) শীর্ষক ধারাবাহিক 
এচনাটি। এখানে মাঁছমের কৈশোর, যৌবন, প্রোঢাবস্তা ও পরমাষু সম্পর্কে 
শঠলোচন। ক'রে বিভিন্ন আঁরুতির মানুষের কথ। বণিত হয়েছে । 

এই পত্রিকায় প্রকাশিত শারীরবিজ্ঞান বিষয়ক রচনা গুলি দুরূহ ও দুর্বোধ্য 
প্রকৃতির । উদাহরণস্বরূপ ১৮৫৮ খুষ্টান্দের ১৪ই ডিসেম্বরের সণবাঁদপূর্ণ- 
চন্দরোদয়ে প্রকাশিত “বিদ্যাাঁরাবলী” শীর্ষক রচনাটি উল্লেখযোগ্য । এখানে 
আলোচ্য বিষয়বস্তু শারীরবিষ্ভা। রচনাঁটির ভাষ। শ্রতিকটু। রচনার 
নিদর্শন-- 


“নিশ্বাস প্রশ্বামের কারণ দেওন অগ্যাবধি অতি ছুঃসাধা 
হইয়াছে এব পুৃর্ধের ব্যবচ্ছেদকের! কেবল ইহ]! জ্ঞাত ছিলেন সে 
নিঃশ্বাস প্রশ্বাসকা্য সিদ্ধ না হইলে জীবনধারণ হয় না । কিন্তু সে 
সকল যাহা হউক যখন ব্যবচ্ছেদকের। দেখিতে পাইলেন যে শরীনের 
অন্ত ২ সমস্ত অংশের এবং তাহাঁরদের কাধ্যের কারণ সমন্ত প্রণালী- 
ভূত হইয়াছে এবং এ অংশসকল স্ব ২ কাধ্যসিদ্ধার্থে অতি স্রনিশ্মিত 
তখন তাহার মনেতে'""...ইহাও স্থির করিলেন যে নিঃশ্বাস- 
প্রশ্বাসের কারণও তদ্রপ প্রমাঁণীভূত হইতে পারিবে অতএব প্রিস্তি, 
নামে পণ্ডিত যে ২ পরীক্ষা করিয়াছিলেন তদ্বারা নিঃশ্বাস 
প্রশ্বাসেন্দ্রিয় বিষয়ে অনেক জ্ঞান উৎপন্ন হইয়াছে ।” 


এই সংখ্যারই তৃতীয় অধ্যায়ে এদেশীয় পণ্ডিতদের রচিত প্রাচীন ব্যবচ্ছেদ- 
বিদ্যা, চিকিতসাবিষ্য1 ও রসায়নবিগ্য। সম্পকিত কয়েকটি গ্রন্থ সম্পর্কে আলোচন। 
করা হয়েছে । এদের রচনাভঙ্গী অত্যন্ত ছুরূহ। 

প্রাকৃতিক ভূগোল বিষয়ক উতকৃষ্ট কোনো আলোচনা এই পত্রিকায় 
পাওয়া যায় না। ১৮৫৭ খৃষ্টাব্বের ৯ই মে থেকে উত্তর আমেরিকার ঘে 
ভৌগোলিক বিবরণটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, তাতে প্রাকৃতিক 
ভূগোলের সঙ্গে সঙ্গে বাণিজ্যিক ভূগোল বিষয়ক তথ্যাদিও এসে গেছে । 


স্্রীপাঠ্য ও বালকপাঠ্য পত্রিক1 £ সংবাঁদপত্র ও মফ:ম্বল পত্রিকা ১২৩ 


সংবাদ দ্বিজরাঁজ (প্রঃ প্রঃ ডিসেম্বর, ১৮৪৭) ও সমাচার সুধাবর্ষণ | প্রঃ 
প্রঃ জুন, ১৮৫৪ ) পত্রিকার যে সংখ্যাগুলে। এখনও পযন্ত পাওয়। যায়, তাঁতে 
বিজ্ঞান প্রসঙ্গ নেই বললেই হয়। তবে সমাঁচীর সুধাবধণে কদীচিৎ বৈজ্ঞানিক 
নিবন্ধ প্রকাশিত হোত । যেমন, ১২৬২ সালের ২২শে পৌষ তারিখে 
প্রকাশিত “উদ্িজ্জবিদ্যা” শীর্ষক রচনাটি। একে পূর্ণাঙ্গ বিজ্ঞানীলোচন। বল! 
ন। গেলেও উদ্ভিদের শ্রেণীবিভাগের মধ্য বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গীর পরিচয় 
রয়েছে । রচনাটির ভাষ। নীরস | 

উনবিংশ শতাব্দীর মধ্যভাগে প্রকাশিত সত্য প্রদীপ পত্রিকায় বৈজ্ঞানিক 
নিবন্ধাদি প্রকাশিত ভোতি। এই পঞ্জিকার প্রথম সশখ্যায় (৪ঠ1 মে, 
১৮৫০ ) পত্রিকা 'প্রকীশের উদ্দেশ্য সম্বন্ধে মন্তব্য কর। হয়েছিল, “এতদ্দেশীয় 
লোকেরদের সংজ্ঞান '9 গুণ যাহাতে বুদ্ধি হয় এমত উপায় কর] সত্য প্রদীপের 
প্রধান অভিপ্রায় ।” “বিজ্ঞানকাণ্ড এই শিনোনামায় সত্যপ্রদীপে অনেকগুলি 
বিজ্ঞানীলোচন। প্রকাশিত হয়। তবে এদেব মধ্যে সবজনবোধ্য প্রাঞ্চল 
আলোচন। অতি অল্পই আছে । অধিকাশ রচনার ভাষাঁয়ই জড়ত্ব বিদ্যমান | 
তা? ছাড়! কোনে। কোনো রচন। কিছুট। টেক্নিক্যাল প্রকৃতির । সত্য প্রদীপের 
অধিকাংশ বিজ্ঞানালোচনাষ্ট পদার্থবিজ্ঞান বিষয়ক | তবে পদার্থবিজ্ঞানের 
স্ত্র-৪ তব নিয়ে এখানে আলোচন। নেই ; প্রায় সর্বজ্ই আলোচন। কর। 
হয়েছে বিভিন্ন যন্ত্র নিয়ে। যেমন, বাঁযুর ভার পরিমাপক ঘন্ত্র( ১ল। জন, 
১৮৫০ ). বিদ্যতৎজনক যন্ত্র (৮ই জুন, ১৮৫০ ), তাঁপমাঁপক যন্ত্র ( ২৭শে জুন, 
১৮৫০ ) ইত্যাদি । আলোচনাগুলির 'অধিকণশহই অতি সপক্ষিপ্ত এব” 
অসম্পূর্ণ । উদ্ছিদবিজ্ঞান বিষয়ক রচনাঁদি এই পত্রিকায় কদাচিং প্রকাশিত 
হোতি। এগ্ুলে। একেবাবেই প্রাথমিক প্রকৃতির । মেমন, ১৮৫১ গুষ্টী্দের 
৮ই মার্চ তারিখের স্ত্যপ্রদীপে প্রকাশিত কয়েক জাতীয় বীজ সম্পর্কে 
আলোঁচনাটি। 

এই যুগের জনপ্রিয় পত্রিক। এডুকেশন গেজেট 'ও সাপ্তাহিক বার্তাবহ এব" 
সোমপ্রকাশে বৈজ্ঞানিক নিবন্ধাদি প্রকাশিত হোতি না; অবশ্ঠ সোম প্রকাশে 
বিজ্ঞানবিষয়ক গ্রস্থাদির সমালোচন। নিয়মিতভাবে স্থান পেত। রেভাঃ 
রুষ্ধমোহন বন্দ্যোপাধ্যায় সম্পাদিত স্বাদ স্ধাংশ্। ( প্রঃ প্রঃ সেপ্টেম্বর, 
১৮৫০ ) পত্রিকায় বিজ্ঞান বিষয়ক বিবিধ আলোচন। প্রকাশিত হয়েছিল বলে 
মনে হয়। 


১২৪ বঙ্গসাহিত্ে বিজ্ঞান 


নললভ সমাচার পত্রিকায় বিজ্ঞান প্রসঙ্গ যথেষ্ঠ আছে; কিন্ত কোনোটিই 
উতকুষঞ্ নয়। ১১৭৭ সালের অগ্রহয়িণ মাসে প্রকাশিত সুলভ সমাচারের 
১ম খণ্ড, ১ম স'খ্যায় পত্রিকরি আলোচ্য বিষয়বন্ত সম্বন্ধে যে ঘোষণ। 
করু| হয়েছিল, তার শেষাঁণে ছিল, .-****বিজ্ঞানের মূল সত্য সকল যতদূর 
সহজ কথায় লেখ। যাইতে পারে ইহাতে সেইরূপ লিখিতে আমর। ক্রি 
করিব না|” পত্রিক। প্রকাশের পর প্রথম ছু' বংসর এতে বিজ্ঞানীলোচন। 
প্রায় নিয়মিতভাবে প্রকাশিত হয়। ১৯৭৯ সাল থেকে বিজ্ঞানালোচনায় 
ভাট। পড়ে। কথোপকথনের আকারে এই পত্তিকায় অনেক বিজ্ঞান- 
বিষয়ক আঁলোচন। প্রকাশিত হয়েছিল । রচনাগুলির প্রধান ক্রি, ভাষায় 
গ্রম্যত। এব” গুরুচগ্ডালী দোষ। সুলভ সমীচারে ভাগোল ও ভূবিদ্য।, 
পদার্থবিজ্ঞান, জ্যোভিবিজ্ঞান এব” শারীবুবিজ্ঞান বিষয়ক রচনাঁদি পাঁওয়! 
যায়। ভঁগোল ও ভৃবিদ্য। বিষয়ক রচনী গুলির অধিকাংশই কথোপকথনের 
আকারে । যেমন, বুষ্টি ( ১ল। অগ্রহায়ণ, ১২৭৭), নদী (৮ই অগ্রহায়ণ, 
১১৭৭), ভূমিকম্প ( ১৫ই অগ্রনায়ণ, ১১৭৭) ইত্যার্দি। রচনাগুলির ভাঁষ। 
সনল। তবে গুরুচগ্ডালী দোষ ও প্রকাঁশভঙ্গীতে গ্রাম্যত। অধিকাংশ 
রচনার মাঁধুষ নষ্ট করেছে । যেমন, ভূমিকম্প" শীর্ষক রচনাটির একাঁশ-_ 


বাম। পণ্ডিত মশায়, পাঞ্জীবের দক্ষিণে সমুদ্রের পারে না কি সিন্ধু 
বলে একটি দেশ আছে, সেখানে ন। কি মাসখানেক হইল 
একটা বড় ভূমিকম্প হইয়! গিয়াছে ? তাঁরিণীবাবু বলছিলেন যে 
সেখানকার গাছ বাড়ী সব কেঁপে উঠেছিল, দোঁকানদারদের 
সাঁজীন হাঁড়ি কুঁড়ি সব পড়ে গিয়েছিল, দেয়াল পড়িয়া একট! 
ছেলে মারা গিয়েছে, আর কামানের মত দুম্‌ দুম করে শব্দ 
হয়েছিল। ন1কি প্রায় এক দণ্ড ধরে ভূ'ইকম্প হয়? 


আলোচনা! কিছুটা! এগোৌবার পর পণ্ডিতমশাই ভূমিকম্পের কারণ বুঝিয়ে 
দিচ্ছেন, 


২০০৮, “পৃথিবীর ভিতরে এমন সকল বস্ত আছে যাহা সহজে 
জলিয়া উঠে। চুণে জল দিলে ফুটিয়া উঠে ইহা তোমরা কতবার 
দেখিয়াছ। এরূপ যদি গন্ধক আর লোহার গুড় মিশাইয়া 
তাহাতে জল দেও তাহা গরম হইয়া ফুটিয়৷ উঠিবে এবং গলিয়া 


সত্রীপাঠ্য ও বালকপাঠ্য পত্রিকা : সংবাদপত্র ও মফংব্বল পত্রিকা ১২৫ 


চারিদিকে গড়িয়া পড়িবে । পৃথিবীর ভিতরেও গন্ধক টন্ধক 
আছে, তাহাতে জল আসিলে অথবা অন্ত কোন কারণে তাহ! 
গরম...--এবং গলিয়। ফ্লাপিয়। উঠে । 


বিজ্ঞান" এই শিরোনামায় স্ৃলভ সমাঁচারে কিছুকাল ধবে নিয়মিতভাবে 
বিজ্ঞানালোচন। প্রকাঁশিত হয়। আলোচনাগুলির অধিকাংশই অসম্পৃ। 
উদাহরণন্বরূপ “পরমাণু” ( ২৯শে অগ্রহায়ণ, ১২৭৭ ) শীষক রচনাঁটির উল্লেখ 
করা যায়। এখানে পরমাণু কি ত।' বোঁঝাবাঁর জ্নে লেখক আপ্রাণ 
চেষ্টা করেছেন। তা" সবে তথ্যের অভাবে রচনাটি ব্যর্থ হয়েছে । 
পদীর্থবিজ্ঞান বিষয়ক অপরাপর বচনাঁগুলিও নিকুষ্ট ধরনের | এই প্রসঙ্গে 
১২৭৭ সালের ২৬শে মাঘ তারিখের সুলভ সমাচানে প্রকাশিত “তারের 
খবর” শীষক রচনাটি উল্লেথষোগা । এখানে ইলেকট্রিক টেলিগ্রাফ সঙ্গন্ধে 
আলোচনায় লেখকের অজ্ঞতা যায়গায় যায়গায় হাল্তকর হয়ে উঠেছে । 
আলোচনার উপসংহারে এর চরম পরিণতি । ১২৭৮ সালের ৭ আঁষাট 
থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত “বাজপড়।” শীর্ষক রচনাটিতে'ও লেখকের 
অজ্ঞতা যায়গায় যায়গায় প্রকট | 

এই পত্রিকায় জ্যোতিবিজ্ঞান বিষয়ক আলোচনার স'খ্য। অপেক্ষারুত 
অল্প। এই শ্রেণীর ফে ছু'একটি রচন। পাওয়। যাঁয় তাও অসম্পূর্ণ । 
যেমন, ১২৭৭ সালের ২৯শে অগ্রহায়ণ তারিখে প্রকাশিত চন্দ্র, সুর্য ও 
পথিবী সম্বন্ধে আলোচনাটি | 

স্থলভ সমাচারের শাবীর ৪ প্রাণিবিজ্ঞন বিষয়ক বচনাগুলি প্রাথমিক 
প্রকৃতির এবং অত্যন্ত সপক্ষিপ্ধ। যেমন, বিক্সঞ্ধালন? (১৭শে বৈশাখ, 
১২৭৮), পারঙ্গপুচ্ছ' (১০ই আষাঢ়, ১২৮১) উত্যাদি। 
| অতএব, বৈজ্ঞনিক রচন1। কোনে। কোনে। সংবাদপত্রে থাকলেও বিজ্ঞ/ন- 
বিষয়ক উৎকৃষ্ট 'প্রবন্ধ এ যুগের স*বাদপত্রে প্রকাশিত হয় নি। 


চারি 
ঢাকা থেকে প্রকাশিত দু'একটি পত্রিকাঁকে বাদ দিলে উৎকুষ্ট বৈজ্ঞানিক 
প্রবন্ধ এ যুগের অনেক মফঃম্বলপত্রেও পাওয়া যায় না। এলাহাবাদ- 
মৌসিমগঞ্জ থেকে প্রচারিত প্রয়াগদূত' (১২৭৫), হালিসহর পত্রিকা” (১২৭৮), 


১২৬ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


চুচড়। থেকে প্রকাশিত পাধারণী” (১২৮০), কাঁচড়াপাঁড়া প্রকাশিকা? 
(১১৮০), ময়মনসিংহ থেকে প্রকাশিত “বাঙ্গালী” (১২৮১), বহরমপুর 
থেকে প্রকাশিত "মাসিক সমালোচক” (১২৮৬), শ্রীহট্ট থেকে প্রকাশিত 
“পরিদর্শক' (১৮৮০) ইত্যাদি বিভিন্ন পত্র-পত্রিকার যে সকল সংখ্য। এখনও 
পধন্ত পাঁওয়। যায়, তাতে প্রাকৃতিক বিজ্ঞান-বিষয়ক কোনে। রচনা নেই । তবে 
'মজিলপুর পত্রিকা” (১৮৫৬), ঢাক। থেকে প্রকাশিত মনোরঞ্জিকা১৫ (১৮৬০) 
বালী থেকে প্রকাশিত “শুভকরী” (১৮৬২), যশোহর থেকে প্রকাশিত অমৃতি- 
প্রবাহিনী” (১৮৬২) ইত্যাদি পত্রিকায় বৈজ্ঞানিক রচনাদ্দি প্রকাশিত হোতি 
বলে মনে হয়। 

তমোলুক পত্রিকায় (১২৮০) বৈজ্ঞানিক রচনাদি পাওয়া যাঁয়। নাম 
তমোলুক পত্রিক। হলেও পত্রিকাটি প্রকাশিত হোত কলিকাতা! থেকে। 
তা” ছাঁড়। তমোলুকের সংবাদ ও তথ্যাদি এতে অল্পই প্রকাশিত হোঁতি। 
অতএব পূর্ণাঙ্গ মফংম্বল পত্রিক। একে বলা যায় ন।। তমোলুক পত্রিকায় 
পদার্ঘবিজ্ঞন ও প্রাণিবিজ্ঞান বিষয়ক বচনাদি রয়েছে । ভাষায় গ্রাম্যত। 
এব* বৈজ্ঞানিক তথ্যের স্বল্পত! অধিকাংশ রচনারই প্রধান ক্রটি। 

মফঃস্বল পত্রিকার মধ্যে উল্লেখযোগ্য ব্যতিক্রম ঢাঁকা থেকে প্রকাশিত 
বান্ধব পত্রিক।। পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১২৮১ সালের আষাঁঢ মাসে । 
সম্পাদক ছিলেন কালীপ্রসন্ধ ঘোষ। বান্ধব পত্রিকায় জ্যোতিবিজ্ঞান, 
জীববিজ্ঞান ও শারীরবিজ্ঞান এবং ভূগোল ও ভৃবিষ্য। বিষয়ক রচনাদি 
প্রকাশিত হোত। কোনো কোনে। রচন। বেশ উচ্চাঙ্গের। তবে এই 
পত্রিকার অন্যতম বৈশিষ্ট্য, বিভিন্ন সংখ্যায় কয়েকটি বিজ্ঞান-বিষয়ক কবিতার 
পরিবেশন । বান্ধব ও বামাবোধিনী পত্রিকা ছাড়। কবিতার মাধ্যমে 
বৈজ্ঞানিক তথ্যাদি প্রকাশের প্রচেষ্ট। আর কোনো সাময়িক-পত্র্রে দেখ! 
যায় না। বান্ধব পত্রিকার বিজ্ঞান-বিষয়ক কবিতাগুলির মধ্যে প্রথমেই 
উল্লেখযোগ্য , ১২৮১ সালের পৌষ সংখ্যায় প্রকাশিত “বিজ্ঞান-উতৎসব' 
শীর্ষক কবিতাটি । বিজ্ঞানে পাশ্চাত্য জাতিদের উন্নতি এবং ভারতের 


৫ পূর্ববঙ্গের প্রথম সাময়িক-পত্র “মাসিক মনোরঞ্রিকা'। মনোরপ্লিকার পরিচালকদের 
উদ্চোগে “ঢাকা প্রকাশ' (ফা, ১২৬৭) প্রকাশিত হয়। ঢাকা প্রকাশের যে সকল সংখা। পাওয়া 
যায়, তাতে উল্লেখযোগ্য কোন বৈজ্ঞানিক প্রবন্ধ নেই। 


স্্রীপাঠ্য ও বালকপাঠ্য পত্রিকা £ সংবাদপত্র ও মফ:ম্বল পত্রিকা ১২৭ 


অধঃপতনের কথা এই কবিতার উপজীব্য । ১২৮২ সালের জ্যেষ্ঠ সংখ্যায় 
কবিতার মাধ্যমে “বৈজ্ঞানিক' ও 'ভট্টাচাধোর" যে কথোপকথনটি প্রকাশিত 
হয়, তাও বেশ কৌতুহলোদ্দীপক। ১৩০৮ সালের ফাল্গুন সংখ্যায় 
“বিজ্ঞান-গায়ত্রী' অথবা “সৌরজগতের স্ততিগীত' নামক যে কবিতাটি 
প্রকাশিত হয়, তার সর্বাপেক্ষা উল্লেখষোগ্য বৈশিষ্ট্য, সধ থেকে বিভিন্ন 
গ্রহের ক্রমান্বয়ে অবস্থান অনুযায়ী বর্ণনা । কবিতাটিতে লেখকের বৈজ্ঞনিক 
দৃষ্টিভঙ্গীর পরিচয় স্ুস্পষ্ট। দু'এক যায়গায় পৌরাণিক দৃষ্টিভঙ্গী এব 
কবিত্ব ও উচ্ছ্বাস রয়েছে | বুচনাটির লেখক সম্ভবতঃ কালীবর বেদাস্তবাগীশ। 
রচনার নিদর্শন £-- 


স্যর প্রধান ভক্, 
সে প্রেমের অন্তরক্ত, 
প্রেমাঞ্জলি দেয় বুধ সন্নিকটে খাকিয়।? 
রূপে গুণে মনোহর, 
ভেনাচ. তাহার পর, 
'দত্যগুর শুক্রাচাধ্য আছে ব্যোম যুড়িয়। ! 
শুক্র ও বুধেতে নাই, 
জীব যোগ্য বাস ঠাই, 
তরল গোলক তার, জ্যোতিরদব্দ বলিছে। 
সামান্য বালুক! মাঝে, 
ধার কষ্ট প্রাণী রাজে, 
ভারি স্থষ্ট দুটা গ্রহ প্রাণ-শূন্য ভ্রমিছে ! 
প্ডিতের। যা বলুন, মনে ত না মানিছে! 
ধন, ধান, প্রাণী ভরা, 
আমাদের বস্ুম্ধরা, 
ঘুরিছে আপন কক্ষে এক চন্দ্র লইয়া) 
শুক্র ও বুধের দেশে, 
চন্দম। কতু না হাসে, 
বিহনে এ স্বধাধারা আছে তার। মরিয়। 


১২৮ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


পিরণীগসভ্ভৃত 
মভাঁবীর মহোদ্ধত,” 
মঙ্গল তাঁহার পর রক্তরাগ রঞ্চনে ; 
“ডিম্স্‌”, “ফোবস্” নামে, 
দু"টি চন্দ্র ডানে বামে, 
শশী সম হুধাময় নহে তাঁরা কিরণে ! 
স্‌ ০ ঈ 
পরে গুরু বৃহস্পতি ; 
চাঁবিটি চাদের পতি, 
্র্ধ্য ছাঁড়া বড় তাঁর নাহি সৌর-জগতে ; 
পাইর। একটি চন্দ্র, 
আমাদের মৃহানন্দ, 
হয় ন। সে স্তখাস্বাদ কল্পন। এ মরতে ! 


কবিত।টির দু'এক যায়গায় পৌরাণিক দৃষ্টিভঙ্গীর পরিচয় রয়েছে। 


তাঁর পরে শনৈশ্চর, 
আট চন্দ্র-অধীশ্বর, 

উড়িল গণেশ-মাঁথ। যার দৃষ্টি পতনে ! 
আজে। যারে ক'রে ভয়, 
পূজে গৃহী সমুদয়, 

যাহাঁর দ্শীর ভোগ ভয়াবহ ভুবনে ! 


কবিত্ব ও উচ্ফ্বীসের পরিচয়ও ছু" এক যায়গায় সুম্পষ্ট। যেখন, 


বর্ণন। প্রসঙ্গে বল। হয়েছে, 


সে দেশ নিবাসী যাঁরা, 
অমর নিশ্চয় তাঁরা, 
অত স্থধ! পানে কতু জরা মৃত্যু রয় না! 
সে দেশের গাছপালা, 
রজত কিরণে আলা, 
চকোৌর চকোরী তথা নিশিতে ঘুমায় না! 


যেমন, 


শনি গ্রহের 


স্ীপাঠ্য ও বালকপাঠ্য পত্রিক। : সংবাদপত্র ও মফংম্বল পত্রিকা ১২১ 


বান্ধবে জ্যোতিবিজ্ঞান বিষয়ক কয়েকটি উতকষ্ট প্রবন্ধ প্রকাশিত হয়েছিল । 
কোনে। কোনে। প্রবন্ধে বিদেশী বৈজ্ঞানিক শব্দ বাংলায় প্রায় অবিরুতভাবে 
ব্যবহার কর! হয়েছে । যেমন, ১২৮৭ মালে ৭ম স'খায় প্রকাশিত 'ল্ষা" 
শীর্মক প্রবন্ধটি । অধিকাণশ প্রবন্ধ বিস্তৃত ও তথাব্হুল। ১২৯৩ সালের 
দশম সংখায় স্্ধ স্ঘদ্ধে যে রচনাটি প্রকাশিত হয়, এই প্রসঙ্গে তা" উল্লেখযোগা। 
এই বংসরের একাদশ ও দ্বাদশ সখ্যায় ধারাবাহিকভ।বে প্রকাশিত “পৃথিবী” 
একটি স্রলিখিত প্রবন্ধ । শাদ্ীয় তথা-নির্ভর জ্কোতিবিজ্ঞান বিষয়ক প্রবন্ধ ও 
এইট পত্রিকায় পাওয়। যায়। কালীবর বেদান্তবাগীশ “জীর্ণোদ্ধার” এই 
শিবোনামায় স্ধমগ্ডুল 1 ৫ম সাথা!, ১২৮৯) এব চন্দ্রমগুল (৭ম সথা।, 
১১৮৯ ) সম্বন্ধে “ম ছুটি প্রবন্ধ লিখেছিলেন এই প্রসঙ্গে তা" উল্লেখযোগ্য । 

বিদেশী বিজ্ঞান বিষয়ক শক ভবহু বাঁ লায় বাবহাবেন প্রচেষ্ট। পদার্থবিজ্ঞ।ণ 
বিষয়ক “কানে। কোনে! রচনায় দেখ। যায়। যেমন, “গ্রকুতিবিজ্ঞান” এই 
শিরোনাম প্রকাশিত মেঘ | ৭ম সখ্য, ১১৮৮) স্বন্দে আলোচনায় । 

অনুবাদের চেষ্ট। দেখ। মার শারীরবিজ্ঞান লিষয়ক আলোচনায় । ১১৮৭ 
সালে ১২শ স'খা। থেকে ধারাবাঠিকভাবে প্রকাশিত “শারীর্ক্কিয়। তত্ব" এ 
প্রসঙ্গে উল্লেখযোগা । প্রবন্ধটি সুদীর্ঘ ৪ তথানহুল। যায়গ।র যায়গায় 
অন্গবাদেন চেষ্ট। বয়েছে | যেমন, 091191091--শাঙ্গ রসিক ; 9815 ০৫ 
11076. চৌপিক লবণ ইত্যাদি | 

প্রাণী ৪ উদ্চিদবিজ্ঞান বিষয়ক অনেক প্রবন্ধ এঠ পত্রিকায় প্রকাশিত 
হয়েছিল । তবে এদের অধিকা*শই গতাঙছগগতিক পদ্ধতিতে লেখ|। 

নৃতনত্তের পরিচয় পাওয়। গেল ভূগোল 9 ভৃবিষ্য। বিষয়ক আলোচনায় । 
এই প্রসঙ্গে “হিন্দুভৃগোল” ৬ স'খা।, ১২৮৫ ) শীর্ঘক প্রবন্ধটি উল্লেখযোগ্য | 
এখানে পুরাণে বণিত ভূগোল মালোচা বিষয় হলেও আধুনিক বৈজ্ঞানিক 
চিন্াধার। সন্বন্ধে লেখক সচেতন । এইট পর্যায়ের পরবতী আলোচন। 
১২৮৮ সালের ৫ম, ৮ম ও ১০ম সংখা। বান্ধবে প্রকাশিত হয়েছিল । 

বৈজ্ঞনিক-জীবনীও বান্ধব পত্রিকায় পাওয়া যায় । এই প্রসঙ্গে বিশেষ- 
ভাবে উল্লেখযোগ্য, ১৩১০ সালের আশ্বিন ৪ কান্তিক সংখ্যায় প্রকাশিত 
“অধ্যাপক স্তার্‌ উইলিয়াম্‌ ক্রুকৃম্‌” শীর্ষক প্রবন্ধ । প্রবন্ধটির লেখক জ্যোতি- 
রিজ্্রনীথ ঠাকুর । এখানে প্রখ্যাত রাসায়নিক ত্রুকসের প্রধান আবিষ্কার 
ও তার জীবনের প্রধান প্রধান ঘটন। আলোচিত হয়েছে । সংক্ষিপ্ত হলে 9 


১৩৩ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


এচনাটি সারগর্ভ। তবে জ্যোতিবিজ্রনাথের অন্যান্য বিজ্ঞান-প্রবন্ধের মতে। 
সরস নয্ব। 

ঢাঁক। থেকে প্রকাশিত পাম" 1১৮৮২ ) পত্রিকায়ও বৈজ্ঞানিক প্রবন্ধাছি 
প্রকাশিত হোত। 

এইনপে প্রীপাঠ্য ও বালকপাঠ্য পত্রিকার সঙ্গে সঙ্গে এই যুগের ছু' একটি 
মফস্বল পত্জিকাকে কেন্দ্র করেও বাংল। বিজ্ঞানসাহিত্য জনপ্রিয়তা লাভ 
করল। 


বিবিধ সাময়িক-পান্র ও বিজ্ঞান-পত্তিকা 


মূলতঃ ধর্মসভার দুখপত্র হলেও তন্ববোধিনী পত্তিকাঁকে কেন্দ্র কবেই 
বংল। বিজ্ঞান-সাহিত্যে নবযুগের স্থত্রপাতি। কিন্ধ 'সত্যাণবকে বাদ 
ছিলে উনবি'শ শতাব্দীর প্রথমার্পে প্রকাশিত ধমসক্রান্ত অনেক উল্লেখ- 
যোগ্য সাময়িক-পত্রে বিজ্ঞানালোচনার কোনে স্থান ছিল না। প্রসঙ্গত; 
'মঙ্গলোপাখ্যান পত্র (১৮৪৩ 7, “ছুজ্জনদমণমহ নবমী? ( ১৮৪৭) ইত্যাদি 
সাময়িক-পত্রেপ মাম কর। যায়। 


এক 


পাদরী লঙ্‌ সম্পাদিত সত্যার্ণন পত্রিকায় ( ১৮৫০ ) প্রাণিবিজ্ঞান বিষয়ক 
ণচনাদি প্রকাশিত হোতি। অধিকাংখ রচনায় তথ্যের একান্ত অভাব। 
দু'একটি রূচন।কে বাদ দিলে এদর কোনোটিকেই পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক প্রবন্ধ 
বল। যায় ন। | তবে এব। বিজ্ঞানঘেষ। | এই প্রসঙ্গে উল্লেখষোগ্য, 'জিবাধ, 
অথব! উষ্ট ব্যাদ্র' ( জুলাই, ১৮৫১), বন্যবরাঁহ? (অক্টোবর, ১৮৫১), “টেপর' 
( ডিসেঙর, ১৮৫১), গগাগার” (জানুয়ারী, ১৮৫২) ইত্যাদি । সবত্রট 
আলোচা জীবের আকুতি, প্ররৃতি ও প্রাপ্তিস্থান নিয়ে আলোচন।। ভাষায় 
সংস্কৃতান্ুগত্য প্রায় সর্বত্রই পরিলক্ষিত হয়। প্রাঁণিবিজ্ঞান বিষয়ক সাঁরগর্ড 
ও মনোজ্ঞ আলোচন। সত্যার্ণবে কদ।চিৎ প্রকাশিত হোত। এই প্রসঙ্গে 
১৮৫২ খুষ্টব্ের মার্চ স্খ্যায় প্রকাশিত “প্রজাপতি” শীর্ষক রচনাটির নাম 
কর যায়। 

এ ছাঁড়া উনবি'শ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত ছুটি উল্লেখযোগ্য 
সময়িক-পত্র 'সর্বাশুভকরী পত্রিকা" (১৮৫০ ) ও প্দুরবীক্ষণিকা” (১৮৫০ )। 
উন্তয় পত্রিকীতেই ভূগোল ও পদার্থবিজ্ঞান বিষয়ক রচনাদি প্রকাশিত হোত । 

উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের প্রথম দশকে প্রকাশিত শুলভ পত্রিকা? 
(১৮৫৩ ), “বঙ্গবিদ্য] প্রকাশিক পত্রিকা? (১৮৫৫ ) ও সর্বার্থ প্রকাঁশিকা'য় 
( ১৮৫৭ ) বিজ্ঞানালোচন! পাওয়। যায়। তবে এদের অধিকাংশই পুর্ণাঙ্গ 
বৈজ্ঞানিক প্রবন্ধ নয়। সলভ পত্রিকায় জ্যোতিবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও 
পদার্থবিজ্ঞান বিষয়ক রচনাদি প্রকাশিত হোত। ১২৬১ সালের পৌষ সংখ্য। 
সুলভ পত্রিকায় প্রকাশিত 'ধৃমকেতু' একটি ক্ষুদ্র ও অসম্পূর্ণ বি্ঞানালোচন! । 


৩২ বঙ্গলাহিত্যে বিজ্ঞান 


চা 


এই সখাদ় প্রকাশিত প্রাপ্িবিজ্ঞান বিষয়ক আলোচন। “পেলিকান পক্ষী? । 
বিবিধার্থস" গ্রহের প্রাণিবিজ্ঞান বিষয়ক রচনার সঙ্গে আলোচ্য রচনার 
পরিকল্পনায় কিছুট। মিল দেখ! যায় । তবে বিবিধার্থসংগ্রহের ভাঁষ। অনেক 
বেশী সরস । ন্লভ পত্রিকার পদার্থবিজ্ঞান সম্পকীম আলোচনার মিদর্শন 
'ামধন্গুক এবং “অঙ্গবীক্ষণ যন্ত্র ( জ্যোষ্ট, ১২৩২ )। উভয় বুচনায়ই বৈজ্ঞানিক 
তথ্যাদি অভাব | বঙ্গবিষ্ঠ। প্রকাশিকা পত্রিকার বিজ্ঞান বিবননক রচনা গুলি 
অত্যন্থ সংক্ষিপ্ত । ও" ছাঁড়। এদের ভাষ। অত্যন্ত নীর্স। পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক 
প্রবন্ধ এষ্ট পত্রিকায় একটিও নেই । কতকগ্চলি রচন। লেখকের অক্ষমতার 
পরিচয় বহন করে । যেমন, উদ্চিজ্ঞবিগ্য। ( অগ্রহায়ণ, ১২৬২ ), “ভূতত্ববিগ্ঠ।, 
(২০ স"খ্য।, ১২৩9 11 শেমে।ক্ত রচনাটিকে বিজ্ঞান-স"বাদ বল। চলে। 
'সর্দ।থ প্রকাশিক। পত্রিকা “প্রাকৃতিক আলোচন। কি মনোহর এই 
শিরোনামায় প্রাণিবিজ্ঞান বিষয়ক রচন। প্রকাশিত হোঁতি। ভাষার আঁড়ষ্টত।, 
অযথ। দীর্ঘ বাকের ব্যবহার এবং তথোর স্বল্পত। রচনাগুলির প্রধান ক্রট। 
এই জাতীয় রচনার নিদর্শন 'হাঁয়ন।' । শ্রাবণ, ১৭৭৯ এক), 'আরমেডিলে। 
( আশ্বিন, ১৭৭৯ এক ) এব' “অপোঁজম্ । পৌষ, ১৭৭৯ শক )। 

এ ছড। কালীপ্রসন্ন সি» সম্পাদিত "সর্তক প্রকাশিকায় (১৮৫৬) 
ভূতক, ভাগে।ল ও প্রাণিবিজ্ঞান বিষয়ক বচনাদি প্রকাশিত হোঁতি বলে মনে 
২য়।৯ বিজ্ঞানশিহিলে|দয়ে । ১৮৫৭ ) মনোবিজ্ঞান বিষয়ক রচন। প্রকাশিত 
হয়েছিল ।১ 

বহন্ত-সন্দভের অন্চকরণে 'সর্বাথস"গ্রহ (১৮৬১১) ও 'নবপ্রবন্ধ” ( ১৮৬৬) 
নামক ছুটি পত্রিক। প্রকাশিত হয়েছিল। সর্বা্থসং গ্রহ সম্বন্ধে রহস্য-সন্দতে « 
মন্তুবা করা হয় ৮ 


“ইহ। একটা মাসিক পত্র, এবং রমণীয় উপন্যাস সাহিতা 
বিষয়ক প্রস্তাব বিজ্ঞীন ও নীতি সম্বন্ধীয় বাখ্যান এবং শিল্পশাপ্র 
বিষয়ক প্রবন্ধ প্রকাঁশ করাই ইহার উদ্দেশ্য ; ফলে রহস্য-সন্দের 
যে সঙ্কল্প, ইহাঁরও সেই সঙ্কল্প।” 


১ বাংল! সাময়িক-পত্র ( ১ম খণ্ড )--নুতন সংস্করণ ত্রজেক্জনাথ বলেপাধায়, পৃঃ ১৪৬১ 
২ এ পৃঃ ১৫১ । 
৩ রহন্ত-সনর্ত--ওয় পর্ব (৩১ খণ্ড) পৃঃ ১১১ । 


বিবিধ সাময়িক-পত্র ও বিজ্ঞান-পত্তরিকা ১৩৩ 


ননপ্রবন্ধ সম্পর্কে বহস্-সন্দভের* মন্তবাটি নিম্নূপ ₹₹- 


“আমাদিগের বিবেচনায় সর্বারথসঙ্গ হ ও রহন্স-সন্দ্ভ নাম 
পত্রদ্ধয় যে অভিপ্রীয়ে প্রকটিত হইয়া থাকে প্রস্তাবিত পত্রিকা 
সেই অভিসন্ধিতে প্রকাশিত হইয়াছে |... . সম্পাদক প্রাচীন 
হিন্দুদিগের শাঙ্গীচসারে কি নবা ইউরোপীয় শাস্ের মতান্সারে, 
কি যখন যে রূপ ইচ্ছ। হইবে তদম্রসারে, বিজ্ঞানশাক্মের উপদেশ 


দিন, তাঁহার স্থির হইতে না।" 


এভাবে উতকুষ্ট নীময়িক-পহকে অভসরণ কনে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞানীলোচন। 
প্রকাশিত ভালেও উনবিশ শভানদীল মঠ, সপ্ূম ৪ আষ্টন্ দশকে প্রকাশিত 
নত সাময়িক-পচ্ত্র্ নৈজ্ঞানিক প্রবন্ধ পাঁওয়। যার ন। | এই প্রসঙ্গে 
উল্লেখযোগা, 'সর্দার্ধপর্ণচন্দ্র' (১৮৫৫), 'পণিমা 1১৮৫৯, 'জ্ঞনচন্দিকা' 
। ১৮৬০ ), 'ভিতসাধক" ( ১৮১৮), 'বিদূযক" | ১১৭৭ ।, "মাসিক প্রকাঁশিক।' 
( ১৯৭৭ ). “সাতিতামুকুব (১৮৭১), মধাসঙ্ক' (১৯৭৯), *বঙ্গসুজাদ' (১২৭৯), 
'বঙ্ষমিভির' (১১৮০), দিমদশ্শী' ( ১২৮১, ভিদর্শন" (১১৮১, তম? 
(১১৮৯) ঈত্যাদি। উল্লিখিত পর্িকাগুলোর ঘে সকল সখা! এখনও 
পধন্থ পাওয়। যায়, হাদদন কোনোটিতেই গ্রাকতিক নিজ্ঞনি বিষয়ক কোঁনো। 
*বন্ধ নেই | 

উনবি'শ শতাব্দীর সপ্তম দশকে প্রকাশিত পরিকা গুলোর মধো বঙ্গদর্শনের 
পর কয়েকটি উৎকৃষ্ট বৈজ্ঞানিক প্রবন্ধ পাওয়া! গেল 'জ্ঞানাক্ষীর”এ € ১১৭৯ )। 
তবে জ্ঞানাঙ্করে বিজ্ঞানালোচন। নিয়মিতভাবে প্রকাশিত হয নি। ও) ছাঁড়। 
প্রাকৃতিক বিজ্ঞানের জা বিভাগ নিয়েও এই পত্রিকায় আালোৌচন। নেই | 
জ্ঞনাঙ্করের বৈশিষ্টা, ভগোল ও ভবিষ্য। বিষয়ক আলোচনায় । ১৯৮০ সালের 
অগ্রভাঁয়ণ সংখ্যা থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত ্বর্ধ্যঘড়ি' নামক 
টেকনিক্যাল প্ররুতির রচনাটিকে বাঁদ দিলে ভূগোল ও ভৃবিষ্যা বিষয়ক অন্যান্য 
রচনাগুলোর অভিনবত্ব অস্বীকার করা যায় না। এই প্রসঙ্গে প্রথমেই 
উল্লেখষোগ্য, ১২৮১ সালের মাঘ ও চৈত্র সখ্যায় প্রকাশিত “ভুগোলের 
ইতিহীস' শীর্ঘক প্রবন্ধটি । প্রবন্ধটির লেখক সম্ভবতঃ কালীবর বেদীস্তবাগীশ | 
এখানে লেখকের মৌলিক দষ্টিভঙ্গীর পরিচয় সুস্পষ্ট | ভূগোলের ইতিহাসকে 


প্পশীসপি ০ 


৪. রুহস্ত“ন্দ্ভ--৩য় পর্ব (৩৫ পণ্ড) পু ১৭৩-৭৪ | 


১৩৪ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


গতান্গতিক তিনটি ভাগে (১ প্রাচীন ২ মধ্যম ও ৩ আধুনিক ) ভাগ ন' 
ক'রে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে । এই শ্রেণীবিভাঁগের মধ্যে পরিকল্পিত 
ধতিহাসিক দৃষ্টির পরিচয় মেলে। প্রবন্ধটি সমাপ্ত হয়েছিল কিনা জান। 
মায় না। প্রথম ছু'টি কাল--১ “জল্লিশিক" 'ও ২ 'সঙ্গলন? নিয়ে আলোচন। 
জ্ঞানাঙ্কীরের সখ্যাগুলোতে পাওয়। যায়। জাল্লনিক কাল নিয়ে আলোচন। 
প্রধানতঃ হোমারের গ্রন্থে প্রাপ্ত ভৌগোলিক তথাঁদির উপর ভিত্তি ক'রে । 
'সঙ্কলন” কালের বিবরণ হাঁনে।, স্কাইলাক্স, আনিছটল প্রমুখের তথ্য থেকে 
গৃঠাত | বা"ল। সাহিত্যে ভূগোলের ইতিহাস লিখবার 'প্রথম সার্থক প্রয়াস এই 
প্রবন্ধে দেখ। গেল । ভূবিছ্য। বিষয়ক কোনো কোনে। প্রবন্ধে শান্ীয় দৃষ্টিভঙ্গীর 
পরিচয় প1ওয়। যাঁয়। এই প্রসঙ্গে নিশেষভাবে উল্লেখযোগ্য, ১২৮২ সালের 
অগ্রহায়ণ সংখা। থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত “আর্ধাদিগের ভৃবৃন্তীস্থ" 
শীর্ষক প্রবন্ধটি । 'প্রবন্ধটির লেখক কালীবর বেদীন্তবাগীশ। এতে লেখক 
বিবিধ শাপ্ধ ও পুরাণাদি থেকে বিভিন্ন তথা ও প্রমাণ উদ্ধত ক'রে শ্রম।গ 
করতে চেয়েছেন, আধুশিক যুগে ভবিছ্য। সম্বন্ধে যা' জান। যাঁয়, অনেক আগেই 
আধষের। ত।' জানতেন । আলোঁচা প্রবদ্ধে শাঁন্ে লেখকের প্রগাঢ় পাঞ্ডিত্যের 
পরিচয় পাঁওয়। যায়। কিন্তু দুরূহ শব্দ. দীর্ঘ বাঁকা ও নীরস বর্ণনাভঙ্গী 
প্রবন্ধটির মাঁধধ নষ্ট করেছে । ভৃবি্য। বিষয়ক কোনে। কোনে। প্রবন্ধে 
কবিতের পরিচয় সুম্পষ্ট। ১২৮২ সালের কান্তিক সংখ্যায় প্রকাঁশিত “ভতক- 
পন্য নামক প্রবন্ধটির অর্ধেকেরও বেশী অংশ জুড়ে কবিত্বময় বর্ণনা | যেমন £-- 


“পূর্বেব পৃথিবীতে মনুষ্য ছিল না । সেই নক্ষত্রপুপ্ধ সম্বেষ্টিত 
শশধর পূর্বেবও স্থম্সিপ্ধ কর বর্ষণ করিয়। জাগতিক জীবগণের সন্তোষ 
বিধাশ করিত ; সেই দিবাকর খরতর কিরণে পৃথিবী দগ্ধ করিত ; 
সেই জলধরগণ অযাচিত হইয়াঁও বারিবধণ কবিরা জগতের শীতল-্ত। 
সম্পাদন করিত ; সেই সৌদীমিনী মেঘমধ্য হইতে দেখ। দিয়। 
মেঘান্তরালে লুকাইত ; সেই স্থুক্সিপ্ধ মলয়মারুত জীব দেহে বায়ু 
ব্জন করিত ;” 


জ্ঞানাঙ্করের জ্যোতিবিজ্ঞান বিষয়ক প্রবন্ধগুলি তথ্যসমৃদ্ধ এবং মনোজ্ঞ । এই 
প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য, "অনন্ত আঁকাঁশে অসংখ্য সৌরমগ্ডল' ( চৈত্র, 
১২৮০ ), এবং “প্রলীয়মাঁন নক্ষত্র ( জ্যেষ্ঠ, ১২৮১ )। 


বিবিধ সাময়িক-পত্র ও বিজ্ঞান-পত্রিকা ১৩৫ 


সন্্ীবচন্দ্র চট্রোপাধায় সম্পাদিত "ভ্রমর" (১২৮১) পত্রিকায় প্রাণি- 
বিজ্ঞান ও জ্যোতিবিজ্ঞান বিষয়ক প্রবন্ধ কদাচিৎ প্রকাশিত হোঁত। 
এই প্রসঙ্গে উল্লেখষোগা, 'নৃতন জীবের হ্ষ্টি' (উজোষ্ট, ১২৮১) ও 
'চন্দ্রলৌক" । চৈত্র, ১২৮১) | উচ্চাঙ্গের বৈজ্ঞানিক প্রবন্ধ এদের একটিও 
নর 

উনবিংশ খতাঁকীর দ্বিতীয়াপে প্রকাশিত অধিকাংশ ধঞ্নবিষয়ক পত্রিকায় 
বিজ্ঞানালোচনা ৭ স্থান পেত । এই প্রসঙ্গে উল্লেখযোগা, “হিন্দু প্রদর্শক' (১৭৯১ 
শক ). 'আধাদর্শন' ( ১১৮১), 'আধাপ্রদীপ ( ১২৮৫ ) ইত্যাদি । শিবনাথ 
শাক সম্পীদিত সমদশীতে বিজ্ঞান-প্রসঙ্গ না থাকলে তারই সম্পাদনায় 
প্ুকাশিত সাঁধানণ ত্রাঙ্গসমাজেব মুখপত্র 'তবকৌমুদী'তে (১৮০০ এক ) ধর্ম- 
বিজ্ঞান বিষয়ক কয়েকটি উতকুষ্ট প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। এই প্রসঙ্গে 

উল্লেখষোগা "ধূমকেতু ( ১ল। পৌষ, ১৮০৪ শক 7, 'লিজ্ঞান ও ধশ্ম' (১৬৯ 
বৈশাখ, ১৮১১ শক ) এব" “বিজ্ঞান ৪ ধন্মনীতি” ( ১ল। আষাঢ়, ১৮১৩ ) শীর্মক 
প্রবন্ধ। প্রথমোক্ত প্রবন্দটির নাম ধূমকেতু হলেও ধূমকেতু সম্বন্ধে বৈজ্ঞানিক 
তথ্যাদি এখানে নগণা | বচন্াটির বৈশিষ্ট্য, বিজ্ঞান ও ধর্দের সমন্বয় স্বাপনেগ 
প্রচেষ্টায় । বিজ্ঞান ৭ ধন্ম' নামক প্রবন্ধটি হোল ছাত্রদের কাছে প্রদত্ত 
বিপ্নচন্দ্ পালের বন্ৃত।র সারাঁশ। ওয়াল্টার বেজ্হটের €01)55:০5 21) 
ঢ6০1101০5 নামক গ্রন্থের অন্করণে বিপিনবাবু এই বক্ঠুতাটির নামকরণ 
করেছিলেন [61)551০5 ৪1১. 01505 ব। জড়বিজ্ঞ।ন ও ধর্ম । বিজ্ঞ/নালোচনার 
ফলে মায়ের চিন্তাধার।য় কিভাবে পরিবর্তন ঘটছে, তা' এখানে যুক্তি ও বিচার 
সহযোগে আলোচন। কর] হয়েছে । সমগ্র প্রবন্ধটির মূল স্বর হোল ধম ৪ 
বিজ্ঞানের মধ্যে সমন্বয় সাধনের প্রচেষ্ট।। এই সমন্বয়ের দৃষ্টিভঙ্গী “বিজ্ঞান 9 
ধশ্মনীতি' নামক প্রবন্ধেও স্ুষ্পষ্ট। এই প্রবন্ধটি হোল ডাঃ মহেন্দ্ল|ল 
সবকাবের ই“রেজী প্রবন্ধের সার-স" গ্রহ । 

দ্বারকানাথ বিগ্াভৃষণ সম্পাদিত “কল্পদ্রম' ( ১২৮৫ ) পত্রিকায় প্রাক্কাতিক 
বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে উরু আলোচনা প্রকাশিত হয়েছিল । 
বিজ্ঞানের অগ্রগতি সম্বন্ধে সচেতনতার পরিচয় এই পত্রিকা-প্রকাশের 
উদ্দেশ্যের মধ্যেই স্ষ্পষ্ট। বৈজ্ঞানিক আবিষ্কার ও বিজ্ঞানের বিম্ময়কল 
অগ্রগতি কিভাবে সাহিত্যে প্রভাব বিস্তার করেছিল, পত্র-প্রচারের ঘোষণায় 
তার'ও নিদর্শন মেলে | ঘোধণাঁর একাংশ নিম্নরূপ £- 


৩৬ বঙ্গসাতিত্যে বিজ্ঞান 


“বিজ্ঞানপ্রভাবে জগতের যে কত অনির্বচনীয় ও অচিন্তনীয় 
মঙ্োপকার লাভ হষ্টয়াছে, গণন। করিয়। তাহার ইয়ত্তা করা 
মায় ন।। আমর। বেল, ভার, অর্ণবধান, কামান, বারুদ প্রভৃতি 
অদ্ভুত পদার্থ সকল অচ্কক্ষণ অনলোকন কনিতেছি, সে সমুদয় 
বিজ্ঞান চচ্চার ফল। সেই বিজ্ঞনি কল্পদ্ধমের একটী প্রধান 
আলোচনীয় বিষয় । কল্পদ্রম পাঠকের। বিজ্ঞান বিষয়ে অভিজ্ঞ 
»ষঘ্। কোন কোন নহন বিষয়ের আবিক্ছিয়ায় সমর্থ হন, এই 
আমাছিগের মনের বাঞ্।।” 


কল্পদ্ধমে প্রকাশিত আধিক"* বৈজ্ঞানিক প্রবন্ধের লেখক বঙ্গলাল 
মুখোপাধ্যায় । রঙ্গলালের রচন।গুলি তথাপূর্ণ। তা ছাঁড়। তার বর্ণনাভঙ্গী 
সরস । যেমন, ১ম খণ্ডের মানব দেহতজ? ও ওর্থ খণ্ডে প্রকাশিত পর্গি- 
জ|তিন পক্ষবল', 'সৌর তেজ ও সৌর কলঙ্ক, “অদ্ভুত ভৌতিক তব” 'সমৃদ্র- 
স্থন ও চন্দের উৎ্পভি' এবং প্রাচীন অঙ্গপাত পদ্ধতি'। শেষোক্ত প্রবন্ধে 
গবেষণামূলক দুষ্টিভঙ্গীর পরিচয় রয়েছে । কল্পদ্রমের পদার্থবিজ্ঞান বিষয়ক 
বচশা গুলির বৈশিষ্ট্য এদের বলিষ্ঠ ভাষায় । এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, ১ম খণ্ডে 
প্রকাশিত "বৈদ্যুতিক প্রভাব" ও ৪র্থ খণ্ডের “পরমাণু ও দ্বযণুক তত্র" । 
'শাষোক্ত প্রবন্ধটির লেখক রঙ্গলাল মুখোপাধ্যায় । প্রথমোক্ত প্রবন্ধটি ও 
সম্ভবতঃ তারই লেখ। | 

কল্পদ্রমের পর উৎকৃষ্ট বৈজ্ঞানিক প্রবন্ধ পাওয়া গেল “কল্পনা ( ১২৮৭) 
পত্রিকায় । কল্পনার বৈশিষ্ট্য পদার্থ ও রসায়নবিজ্ঞান বিষয়ক প্রবন্ধে । 
সরস ভাষা ও সর্জনবৌধ্য প্রকাশভঙ্গী রচনাঁগুলির সাহিত্যিক মূলা 
বাড়িয়েছে । এ পধায়ের অধিকাংশ প্রবন্ধের লেখক কল্পনার সম্পাদক 
হরিদাস বন্দ্যোপাধ্যায় । হরিদাসবাবুর রচনার বৈশিষ্ট্য, তিনি বৈজ্ঞানিক 
সত্যটিকে একসঙ্গে না বলে ধীরে ধীরে তা, উদঘাটিত করেন । এই প্রসঙ্গে 
প্রথমেই উল্লেখযোগ্য, কল্পনার ২য় বংসরে ( ১২৮৮-১২৮৯ ) প্রকাশিত "জলে 
কেন? শীর্ষক রসায়নবিজ্ঞান বিষয়ক প্রবন্ধটি । হরিদীসবাবুর অপরাপর 
উল্লেখযোগ্য প্রবন্ধ কল্পনার ১ম বংসরে ( ১২৮৭-১২৮৮) প্রকাশিত “চুন্বক 
বহম্ত” এবং “শিশির কি পড়ে? শীর্ষক রচনাদ্য়। জ্যোতিবিজ্ঞান বিষয়ক 
উতক্ প্রবন্ধ কল্পনায় পাওয়া যায় না। এই পধায়ের একমাত্র প্রবন্ধ 


বিবিধ সাময়িক-পত্র ও বিজ্ঞান-পত্জিক। ১৩৭ 


ব্রদ্ধাগ্ড কত বড়? কল্পনীর ২য় বংসরে (১২৮৮-১২৮৯) প্রকাশিত হয়েছিল। 
'জ্যাতিবিজ্ঞান সম্বদ্ধে এটি একটি ক্ষুদ্র 'ও অকিঞ্কিংকর রচনা । লেখক 
কল্পনার প্রকাশক যোগেন্দ্রনাথ চট্টোপাধায়। কক্পনান প্রাণিবিজ্ঞান বিষয়ক 
রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য, ৩য় বসবে ( ১২৮৯-১৯৯০ ) ধারাবাহিকভাবে 
প্রকাশিত “ডারুইন 'ও জীবরহন্য', 5র্থ বংসরে ( ১২৯০-১২৯১ । প্রকাশিত 
স্থরেন্ত্রনাথ বন্দোপাধ্যায়ের লেখা "ডারউইনের মতের সমালোচনা ও 
জ্যোতিনিন্দ্রনাথ ঠাকুরের 'শিবোমিতিবিদ্য।' |  প্রথমোক্ত প্রবন্ধটি ডারউইনের 
10171810£ 506০16১? নামক গ্রন্থ অবলম্বন ক'রে লেখ।। "ডারুহন ও 
জীবরতস্ত' নামক প্রবন্ধে মৌলিক দৃষ্টিভঙ্গীর পরিচয় থাকলেও মূক্তি ৪ তথোর 
অভাবে তা দান। বেধে পিঠে শি) শেষোক্ত প্রবন্ধটি সারগভ | কিছ 
তথাসমাবেশের প্রতি বেশী জোর দেয়ায় এর সরসত। নষ্ট হয়েছে । 

মনোবিজ্ঞান নিয়ে কয়েকট উতকষ্ট প্রবন্ধ পাগয়। গেল দামোদর 
মাখোপাধ্যায় সম্পাদিত প্রবাহ" ( বৈশাখ, ১৯৮৯) পত্রিকা । প্রবাচের 
প্রথম সংখ্যায় মন্তবা করা হয়েছিল, “বিজ্ঞান মানবোন্রতির প্রধান মূল বোধে 
প্রবাহ বিজ্ঞান্ধাপ্ছকে সর্বজনরগ্চন কিয়! প্রকাশিত করিতে নিঘত চেষ্টাশীল 
থাকিবে |” অথচ এই পত্রিকার যে সকল সখ্য। এখনও পমস্ত পাওয়। 
যায়, তাতে খাচ্য ও মনোবিজ্ঞান ছাড়। বিজ্ঞানের অপরাপর বিভাগ ঘিয়ে 
কোনে। আলোচন। নেই । 

পূর্ণাঙ্গ না হলেও িজবন্ধুদতে ( ১৮৮১ ) পদার্থ ও বসায়নবিজ্ঞান বিষয়ক 
প্রবন্ধ প্রকাশিত হোতি। যেমন, ৈছ্যুতিক আলোক? ( নবেগর, ১৮৮২ ), 
'দব্যের অবিনাশিত।? ( নবেহ্বর, ১৮৮১ )। 

দেবী প্রসন্ন রায়চৌধুরী সম্পাদিত ও প্রকাশিত 'নব্যভারত' ১২৯* সালের 
জাষ্ঠ মাসে প্রথম প্রকাশিত হয়। এই উচ্চাঙ্গের সাময়িক-পান্রে দীর্ঘকাল 
ধরে বহু উতরষ্ট বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। প্রারৃতিক বিজ্ঞানের 
বিভিন্ন দিক নিয়ে সরস আলোচন। এই পত্রিকার সু থেকেই পাওয়া গেল। 
১২৯০ সালের জৈষ্ঠ সংখ্যা নব্যভারতে প্রকাশিত স্ধকুমার অধিকারীর 
“হথধ্য” শীর্ষক রচনাটি দার্শনিক চিন্তামূলক একটি উৎকৃষ্ট বৈজ্ঞানিক প্রবন্ধ | 
প্রাচ্য ও পাশ্চাত্য উভয় বিজ্ঞানেই লেখকের পাগ্ডিত্যের পরিচয় পাঁওয়। 
যায়। জীববিজ্ঞান বিষয়ক দু'টি উংকষ্ট প্রবন্ধ কণীভূষণ মুখোপাধ্যায় লিখিত 
“জীবন বিজ্ঞান” ( মাঘ, ১২৯ ) ও ক্ষীরোদচন্দ্র রায়চৌধুরী লিখিত “বিবর্তনবাদ 


১৩৮ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


( বৈশাখ, ১২৯১ )। 'প্রথমৌক্ত প্রবন্ধে জীবিত ও জীবনবিহীন পদার্থের 
পার্থক্য, জীববিজ্ঞানের বিভিন্ন বিভাগের কথা ও জীববিজ্ঞানের আলোচন।- 
পদ্ধতি বণিত। সহজবোধ্য ভাষা লেখকের যুক্তিজাল ও বিচাঁর-পদ্ধতি 
চমতকার । পরবর্তী প্রবন্ধে লেখকের মৌলিক চিন্তাভঙ্গীর পরিচয় পাঁওয়। 
যায়। ভূবিছ্য। বিষয়ক সারগর্ আলোচন। নব্যভাঁরতে পাঁয়! গেল | এই 
প্রসঙ্গে উল্লেখযোগ্য, নীলরতন সরকার লিখিত “ভূপৃচ্ে পরিবর্তন” । মাঘ, 
১২৭১ )। ধর্মবিজ্ঞান বিষয়ক স্ুলিখিত প্রবন্ধ আনন্দচন্দ্র মিত্রের “বিজ্ঞান '9 
ধশ্ম (আবণ, ১২৯০ ) এবং 'প্রভাঁতচন্ত্র সেনের 'জড় পদার্থের বল (আশ্বিন, 
১২৯১ )। বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে এক্প বিচিত্র প্ররূতির আলোচনা 
এন পত্রিকা গোড়। থেকেই প্রকাশিত হয়েছিল। 

আলোচা পত্রিকাগুলে। ছাড়া উনবিশ শতাব্দীর সপ্ঠম, অষ্টম ও নবম 
দশকে প্রকাশিত আর৪ কয়েকটি সাময়িক-পত্রে বিজ্ঞানালোচন। প্রকাশিত 
হয়েছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য, “অবকাশবন্ধু” (১৮৬৭ ), “ভাবত 
পরিদর্শক? (১১৭৮ ), কালীপ্রসন্ন কাব্যবিশারদ সম্পাদিত 'প্রকুতি” (১২৮৭ ), 
'বঙ্গবাসী? (১২৮৮), “স্থখসরোঁজ' (১২৮৯) ইত্যাদি | 


1] 


ছুহ 

বিজ্ঞান-পত্রিকা প্রকাশ এই যুগে নৃতন নয়। অসম্পূর্ণ প্রকৃতির হালে ও 
উনবিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত “পশ্বাবলী” ও 'পক্ষীর বিবরণ'কে বিজ্ঞান- 
পত্রিকার দলে ফেলা যাঁয়। কয়েকটি পূর্ণাঙ্গ বিজ্ঞান-পত্রিকা প্রকাশিত হয়েছিল 
উনবিংশ শতাব্দীর সপ্তম, অষ্টম ও নবম দশকে । এদের মধ্যে উল্লেখযোগ্য, 
'বিজ্ঞানকৌমুদী” (১৮৬০), “বিজ্ঞানরহস্য” (১২৭৮), “বিজ্ঞান-বিকা*" 
( ১২৮০ ), “বিজ্ঞ।ন-দর্পণ” (১২৮৩) ও “সচিত্র বিজ্ঞান-দর্পণ' (১২৮৯) 

প্রাচ্য ও পাশ্চাত্য, উভয় দেশের বৈজ্ঞানিক তত্ব ও আবিষ্কারের কথা 
লিপিবদ্ধ করাই সচিত্র বিজ্ঞান-দর্পণ প্রকাশের প্রধান উদ্দেশ্য ছিল। এই 
সম্বন্ধে অবতরণিকাঁয়* বল! হয়েছিল, 


“....""আমাদের কল্পিত সোপান বিজ্ঞান-দর্পণ নামে আখ্যাত 
হইল এবং ইহাঁতে স্বজাঁতীয় ও বিজীতীয় ভাষায় গ্রথিত ৪ 


স্পা পপি পপ পপ পাপা পি 


€ ১ম ভাগ, ১ম সংখ্যা, বিজ্ঞান-দর্পণ | 


বিবিধ সাময়িক-পত্র ও বিজ্ঞান-পত্রিকা ১৩৯ 


সমালোচিত বিজ্ঞানশাস্থ সকলের সরল বাঙ্গালায় অন্থবাদমাত্র 
সম্িবি্ট হ্ইবে। সেই অন্তবাদিত বিষয় যাহাতে বিশদ ব| 
অনায়াসেই হৃংপ্রতীভ হইতে পাবে, তক্কন্থ চিত্রার্দি প্রভৃতি 
উপায় সকলও অবলম্বিত হৃইীবে |..... 

পুরাঁকাঁলে হিন্দুদিগের মধ্যে কতকগুলি বিজ্ঞানশান্থ ছিল; 
সেই সকল শাঁঞ্ সংস্কৃত ভাষায় লিখিত | তন্মধ্যে যাহা কিছু 
আমাদিগেব প্রশস্ত বলিয়। বোধ হইবে, আমন। মেই সকল বিষয়? 
ইহাতে সন্গিবেশিত করিব |" 


কিন্ত আসলে প্রীচ্যবিজ্ঞান সন্ধে আলোচন। এই পত্রিকাঁয় মেই বললে 
হয়। পাঁশ্চাতা বিজ্ঞানকে কেন্দ্র কে উদ্ছিদ, প্রাণী ও শারীরবিজ্ঞান, 
জ্যাতিবিজ্ঞান এব' বসান ৪ পদীর্থবিজ্ঞ(ণ বিষয়ক বল প্রবন্ধ এই পন্িকায় 
প্রকাশিত হয়েছিল । 

বিজ্ঞান-দর্পণের উদ্ছিদবিজ্ঞান বিষয়ক আলোচনা গুলোর বৈশিষ্ট, এখনে 
কোনো বিশেষ ধরনের উদ্ছিদ্ের আঁলোচন। না কারে সমগ্র উদ্ছিদ জীবনের 
উপরেই বেশী “জার দেএয়। হয়েছে । এই প্রসঙ্গে প্রথমেই উল্লেখযোগা, 
১২৮৯ সালের কান্তিক স'খা। থেকে ধারবাহিকভাবে প্রকাশিত হবিমোহন 
মুখোপাধ্যায়ের “উদ্চিদজীবন প্রক্রিয়। এব” ১২৮৯ সালের মাঘ সখ্যায় 
প্রকাশিত কালীকুষ্চ বসাকের 'উদ্ভিদ ও উদ্ছিদের প্রয়েজনীয়ত।'। পূর্ণচন 
সাহা! এই পত্রিকায় উদ্চিদবিজ্ঞন বিষয়ক কয়েকটি মারগভ প্রবন্ধ লিখেছিলেন । 
তার রচনার প্রধান ক্রি, বিভিন্ন প্রবন্ধে অবাস্থর কথার অলভারণ। | অবাস্ুণ 
কথ। কোথা ৪ ব। প্রবন্ধের প্রারস্তে । এই প্রসঙ্গে 'উদ্চিদের অন্গাভব শক্তি" 
( ৩য় ভাগ, ১২৯১) শীর্ষক প্রবন্ধটির নাম করা যেতে পারে উদ্ভিদের 
আহার" (৩য় ভাগ, ১২৯১) নামক প্রবন্ধটির মাঝে মাঝে অপ্রাসঙ্গিক 
বর্ণনা রয়েছে । কোথাও ব। প্রবন্ধের উপসংহারে বক্তার ধরনে অবান্ুব 
কথার অবতারণা! কর! হয়েছে । যেমন, 'উদ্ছিদলমাজে দন্ত" ( ৩য় ভাগ, 
১২৯১ )। 

বিজ্ঞানদর্পণের প্রাণিবিজ্ঞান ও জ্যোতিবিজ্ঞান বিষয়ক অধিক।'শ প্রবন্ধ 
গতাঙ্ছগতিক প্রকৃতির । এই প্রনঙ্গে উল্লেখযোগ্য, ১২৯০ সালের শ্রাবণ 
সংখ্যা! থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত কালীকঞ্চ বসাকের “মধুমক্ষিক।' 


১৪৭ বঙ্গাহিত্যে বিজ্ঞান 


এন” ১৯৮৯ সালের বৈশাখ সতখ্যায় প্রকাশিত প্রাণীবিষ্য" | ছুটি রচনা 
থাসমদ্ধ। কিন্ত রচনাঁভঙ্গী একেবারেই নীরস | 

কেবলমাত্র উদ্ভিদবিজ্ঞান ও প্রাঁণিবিজ্ঞান বিষয়ক প্রবন্ধই নয়, কাঁলীকু্ণ 
বসাক বিজ্ঞানদর্পণে জ্যোতিবিজ্ঞান বিষয়ক প্রবঙ্ধও লিখেছিলেন । এই 
গসঙে উল্লেখযোগ্য, “চন্দ (ফাল্তুন, ১২৮৯ )। প্রবন্ধটিতে চান্দ্রমাস ও 
5ন্দ্ের কক্ষপথ, চন্দ্রগ্রহণ, চন্দের প্রাকৃতিক অবস্থ। ইত্যাদি নিয়ে আলোচন]। 
এটি একটি নীরস বৈজ্ঞানিক প্রনদ্ধ। জ্যোঁতিবিজ্ঞান বিষয়ক অপরাঁপন 
পচন! গুলো ৪ গতানুগতিক প্রকৃতির । যেমন, শ্রীনাথ সিকদারের “হুর্য্যই 
সর্নবিধ শুক্তির মুলীভৃত কারণ' ( কাপ্তিক, ১২৯০ )| 

নৃতন বিষয় নিয়ে উচ্চাঙ্গের বৈজ্ঞানিক প্রবন্ধ বিজ্ঞান-দর্পণে নেই বললেই 
»য়। বিজ্ঞান-দর্পণের সমালোচন। প্রসঙ্গে প্রবাহ পত্রিকায় কঠোর মন্কবা 
কর। হয়েছিল, 


“. বিজ্ঞানদর্পণ সম্পাদক ঘন মনে না করেন যে, তাহার 
পাগকগণ সকলেই বিছ্যালয়ের ছাত্র । বিজ্ঞান সব্বন্ধীয় চলিত 
কথ! সকল লিখিয়। কাগজ পৃরাইবার কোনই প্রয়োজন নাই । 
অ।মব। বাঁসন। করি, ইহাতে বিজ্ঞান বিষয়ক উচ্চ উচ্চ বিষয় সকল 
অবতাবিত হইবে ।” 


র্সায়নবিজ্ঞান বিষয়ক প্রথম শ্রেণীর কোনে বৈজ্ঞানিক প্রবন্ধ এই পত্রিকায় 
পাওয়া যাঁয় না । তবে এই পর্যায়ের রচনাঁগুলোর বৈশিষ্ট্য, নিত্যপ্রয়োজনীয় 
দ্রবাদি নিয়ে আলোচনায় । যেমন, নগেন্দ্রনীথ ধর লিখিত “বাষু' ( আষাঢ়, 
১৯৮৯ )১ অন্পদীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের “কাঁচ” ( কাঁন্তিক; ১২৮৯) ও “কাগ্ত, 
€ পৌষ, ১২৮৯ ) এবং বাধিকাপ্রাদ বন্দ্যোপাধ্যায় লিখিত “জল' ( চৈত্র, 
১২৮৯ )। প্রথমৌক্ত প্রবন্ধে বাষু যে ইন্দ্রিয়গ্রাহ পদার্থ তা বুঝিয়ে 
জড়পদার্থের ছু"টি গুণ বিস্তৃতি ও খ্ররুত্ব আলোচন। প্রসঙ্গে বায়ুর বিস্তৃতি- 
গুণটি পরীক্ষার সাহাধ্যে বোঝান হয়েছে। প্রবন্ধটি অসম্পূর্ণ প্রকৃতির । 
অন্নদাপ্রলাদ বন্দ্যোপাধ্যায়ের রচনাগুলোতে রাসায়নিক তথাঁদি আছে। 
তবে উচ্চশ্রেণীর বৈজ্ঞানিক প্রবন্ধ এর নয় । 


৬ প্রবাহ-- ১মভাগ। ১২শ সংখ্যা । 


বিবিধ সাময়িক-পত্র ও বিজ্ঞান-পত্রিকা ১১৯ 


বিজ্ঞানদর্পণের পদার্থবিজ্ঞান বিষয়ক রচনাগুলোর ও কোনোরূপ অভিনব 
নেই। এই পধায়ের অধিকাংশ রচনাই সারগর্ভ, কিন্ত সরস নয়। কোনে। 
কোঁনে। রচন1 টেক্নিক্যাল প্রকৃতির । যেমন, ১২৮৯ সালের ফাস্তন সংখা। 
থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত অন্নদাচরণ বন্দ্যোপাধাঁয়ের “মরুততব' | 
শীনাথ সিকদারের রচনীগুলি দুরূহ ও ছুবোধ্য প্রকৃতির । যেমন, 
'আলোকবিজ্ঞান' ( পৌষ, ১২৯০ )| অন্নদাচরণ বন্দোপাধাঁয় ও শ্রীনাথ 
সিকদারের তুলনায় রাধিকা প্রসাদ বন্দোপাধায়েন রচনাভঙ্গী কিছুটা সরস 
৪ সর্জনবোধা | তার পদার্থবিজ্ঞান বিষয়ক রচনার মধ্যে উল্লেখযোগা, 
'জড়জগতের নিয়ম আঁকষণ' । অগ্রহায়ণ ৪ পৌয, ১১৯০ 1| এটি সব- 
সাধারণের পাপোপধোগী একটি উংকুষ্ট বৈজ্ঞ।নিক প্রবন্ধ | 

বিজ্ঞানদর্পণে প্রকাশিত ভাগোল এ কবিগ্য। বিষয়ক 'প্রবান্ধর সখা! 
শগণা। এই পধায়ের অধিকা'শ প্রবন্ধ প্রাথমিক প্ররুতিব | প্রসঙ্গত 
স্ুযকুমার অধিকারীর পৃথিবী" (১২৯১) শীক প্রবন্ধটির শাম কন। যায়। 
ভবিগ্য। বিষয়ক মনোজ্ঞ আলোচন। এই পত্রিকা কদাচিৎ প্রকাশিত 
হোৌতি। এই প্রসঙ্গে উল্লেখযৌগা, শোগেশচন্দ্র বীয় লিখিত 'পাথুপ্িয়। কয়ল। 
( আশ্বিন, ১২৮৯ )। 

১২৯০ সালের ভাত সখ্য। “থকে প্রথ্থ ও উত্তরের মাধামে এই 
পত্রিকায় বিজ্ঞানালোচন। প্রকাশিত হোত । প্রশ্ন করতেন পাঠক । আর 
উত্তরদাত। ছিলেন সম্পাদক | প্রশ্নগুলোর অধিকা'শই প্রাথমিক প্রকৃতির | 
ঢু" একটি উত্তর ভুল। যেমন, 


পাঠক । ন্থ্্যোদয়ের ৪ ক্য্যান্তের সময়ে ওপরে আকাশ দে আড 
কাল গাঢ় বক্তিমাবর্ণ ধারণ করে তাহার কারণ কি ” 

সম্পাদক । জাব] দ্বীপের অগ্ল্য, পাতে প্রভৃত পরিমাণে সবিদ্যৎ বাদ্প 
রাঁশি বায়ুমগ্ুলে সঞ্চিত হওয়ায় হ্ধ্যান্ত ৪ ক্ধ্র্যোদয়ের পূর্বে ও পরে 
আকাশ রক্বর্ণ ধারণ করে। 


বৈজ্ঞানিক-জীবনী এই পত্রিকায় কদাচিৎ প্রকাশিত হোতি। এই প্রসঙ্গে 
উল্লেখযোগ্য, নগেন্দ্রনাথ ধর লিখিত “চালন্‌ ববর্ট ডারুইন্‌' ( জ্যৈষ্ঠ ও শ্রাবণ, 
১২৮৯) এতে ডারউইনের জীবনের প্রধান প্রধান ঘটন।, আবিষ্কার 


১৪২ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


৪ গ্রস্থাবলী সম্বন্ধে আলোচন। কর! হয়েছে। এটি একটি স্থলিখিত 
বৈজ্ঞ/নিক-জীবন্নী। 

প্রতিক বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে সারগর্ভ প্রবন্ধ থাকা সত্বেও 
বৈজ্ঞণিক প্রবন্ধের ক্ষেত্রে এই পত্রিকায় কোনরূপ নূতনস্তের পরিচয় পাওয়া 
গেল ন]। 

নৃতনত্বের পরিচয় পাওয়! গেল 'নবজীবন'-এ (শাবণ, ১২৯১) প্রকাশিত 
পমেন্দ্ন্ছন্দর ত্রিবেদীর রচনায়। বামেন্্ক্ুন্দর লেখনী ধারণ করার পর 
থেকে বাণল। বিজ্ঞান-স[হিত্যে এক নূতন যুগের স্ুত্রপাত হোঁল। 


বিজ্ঞান-চর্চার প্রমার- পদার্ঘবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, গণিত, 
জ্যোতিবিজ্ঞান, ভূগোল ও ভূবিগ্ঠা 


উনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে বিভিন্ন প্রকৃতির সাময়িক-পত্রকে 
“কন্ত্র ক'রে বা'লা বিজ্ঞান-সাহিত্য ক্রমেই জনপ্রিয়ত। লাভ কপছিল। এর 
মলে ছিল এদেশে পাশ্চাত্ বিজ্ঞীন-চচাঁর প্রসার । এদেশে পাশ্চাতা বিজ্ঞান- 
চার উন্নতির সঙ্গে সঙ্গে বিজ্ঞান গ্রন্থ রচনায় উন্নতি দেখ। গেল। বাল। 
বিজ্ঞান-সাহিত্যেল গোড়াপত্তন করেছিলেন ইউনোপীয়ের।। কিন্তু এদেশে 
বিজ্ঞান-চর্চার প্রসাধের সঙ্গে সঙ্গে এদেশীয়রাঁও বিজ্ঞানগ্রন্থ রচনায় উদ্যোগী 
»লেন। উনবি'শ শতান্দীর দিতীয়ার্ধে বিজ্ঞানগ্রনস্থ রচনায় যে জোয়ার 
এসেছিল তাঁর মুল এই বিজ্ঞান-চচার প্রসার । এনদশে পাশ্চাতা বিজ্ঞান- 
5৮। নতুনভাবে সুর হয়েছিল প্রধানত: তিনটি প্রতিষ্ঠানকে কেন্দ্র কারে। 
প্রতিষ্ঠান তিনটি হোল মেডিক্যাল কলেজ, কলিকাতা! বিশ্ববিদ্যালয় ও ভারতবাঁয় 
পজ্ঞানমভ।। ১৮৩৫ খুষ্টাব্দেব ২০শে ফেব্রুয়ারী মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত 
১য় এই কলেজের বসায়নশাঙ্জের অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন 918০০01) 
৬/111181) 13. 0191181081)17655. মেডিক্য।ল কলেজে প্রথমে শিক্ষাদানের 
মাধ্যম ছিল ইংরেজী ভাষ।। এই প্রতিষ্ঠানে ভারতীয় ভাষার মাধ্যমে 
শিক্ষাদানের ব্যবস্থ। প্রথম হয়েছিল ১৮৩৮ খষ্টান্ধে। ১৮৫২ খুষ্টা্ব থেকে 
বা'ল। ভাষায় মেডিক্যাল শিক্ষা ব্যবস্থা! হয়। বা"ল। বিভাগে রসায়নবিজ্ঞান 
পড়াবাঁর ব্যবস্থা কর! হোল ১৮১৯ খুষ্টান্ে। বন্ততঃ, চিকিৎসাবিজ্ঞানকে 
বাদ দিলেও বা'ল| দেশে পাশ্চাত্য বসায়নবিজ্ঞানের প্রসারে কলিকাতি। 
মেডিক্যাল কলেজের অবদীন বড় কম নয়। 

এদেশে পাশ্চাত্য বিজ্ঞানের প্রসারে সর্বাধিক "রুত্বপূর্ণ ভূমিকা! গ্রহণ 
করেছিলেন কলিকাত! বিশ্ববিষ্ভালয় ৷ ১৮৫৭ খৃষ্টানদের ২৪শে জানুয়ারী 
কলিকাতি। বিশ্ববি্ভালয় প্রতিষ্ঠিত হয়। এই প্রসঙ্গে শিক্ষা পরিষদের নাম 
উল্লেখযেধগ্য । ১৮৪৫ খুষ্টাবে গঠিত এই শিক্ষা! পরিষদ (0০80০11 ০৫ 
ঢ:৫0০2001) ) কলিকাতায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করে- 
ছিলেন।১ এই বিশ্ববিদ্যালয়ে শিল্পকলার সঙ্গে সঙ্গে বিজ্ঞান-চর্চার প্রস্তাবও 


১177820160 5686 01 036 00015210510 01 08100066-6, 43744, 


১৪৪ বঙ্গলাহিত্যে বিজ্ঞান 


কর। হয় । এক প্রস্তাব বিশনিগ্ভালয় প্রতিষ্ঠিত হবার পর থেকেই কাঁধকরী 
হয়েছিল । ১৮৫৭ খুষ্টান্েে £প্রভিসন।ল কমিটি? (01051510181 0019171506) 
এণ্টধন্স পরীক্ষার পাঠ্যক্ছচীর মধ্যে যে সব বিষয় অস্থভুক্ত করেছিলেন, 
তাদের মধ্যে ছিল প্রাকৃতিক ভূগোল, গণিত. বীজগণিত, জ্যামিতি, প্রাথমিক 
যস্ববিজ্ঞান এব* প্রাথমিক প্রাণী ও উদ্ছিদবিজ্ঞান । বি. এ. পরীক্ষার পাঠ্য- 
হুচীর মধ্যে ছিল গণিত, বীজগণিত, জা।মিতি, ভ্রিকোণমিতি, পদার্থবিজ্ঞান, 
জ্যোতিবিজ্ঞান, বসায়নবিজ্ঞ।ন, প্রাকতিক ভূগোল, শানীরবিজ্ঞন, মনস্ত 
ইতাপি।১ ১৮৭৯ খষ্ট(ন্দে বিভিন্ন স্কল ও কলেছে প্রাকৃতিক বিজ্ঞান ও 
জড্রবিজ্ঞান ( 90012] 910 7317551081] 9০$61,০০ ) পড়ান হবে বলে 
স্থির কর। ইয়। ১৮৭৭ খষ্টান্দের জানভয়ারী মাসে বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের 
নুতন পাঠাক্ুম অভযারী বি এ পরীক্ষা নেবার ব্যনস্থ। করেন। পরীক্ষিত 
বিষয়গুপির মধ্যে অবশ্যপাগা ছিল বসাঘ়ননিজ্ঞান ৪ প্রাকৃতিক ভগোল। 
এছাড়। জড়নিজ্ঞানের ( 0%51০71 3০1670০ ) যে কোনে! ছুটি বিষয় এচ্ছিক 
বিষয় ঠিমানে শিধাণিত ভয়েছিল | এফ. এ, পণীক্ষায় অবশ্তপাঠা বিষয় 
ছিল গণিত ও পদথবিজ্ঞান | এম. এ. পরীক্ষার পাঠ্য বিষয় গুলোর মধ্যে 
গণিত ৪ প্রারুতিক বিজ্ঞান অন্তভ ত হেল। এভাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন 
পরীক্ষার পাণ্যস্চীতে প্রাকৃতিক বিজ্ঞান ক্রমেই প্রাধান্য পেল। 

এদেশে বিজ্ঞান-চচার প্রসাবে ডাঃ মহেন্দ্রলাল সরকারের অবদ[ন'ও বিশেষ- 
ভাবে উল্লেখযোগ্য । এদেনে যাতে পাশ্চাত্য বিজ্ঞানশাস্সের আলোচন। হয় সে 
উদ্দেস্তে ১৮৬৯ থৃষ্ট।বে চিকিংস| বিষয়ক একখানি মাসিক পত্রে ডাঃ মহেন্্লাল 
সরকার এক প্রবন্ধ লিখেছিলেন । এ প্রস্তাব তিনটির মর্ম ট্রলোক্যনাথ 
মুখোপাধায় ও অমৃতলাঁল সরকাঁর কতক সকলিত “ভারতবধীয় বিজ্ঞান 
সভা (১৯০৩) নামক গ্রন্থের ভূমিকায় দেওয়। আছে। প্রস্তাব তিন 
নিক্বনূপ £-- 


১ "এদেশে বিজ্ঞানশাস্ত্রের আলোচনার নিমিন্ত কলিকাতাঘ় 
একটি সভা! স্থাপিত হউক. এবং ভারতবর্ষের নানাস্থানে তাহার 
সহিত সংযোগে শীখা সভ। সংস্থাপিত হউক । 


২ চ070160 56815 01 06 07215551501 0০9100৩0৮9--6, 64, 


বিজ্ঞান-চচার প্রসার ১৪৫? 


২ ভারতের লোককে নানাবিধ বিজ্ঞানশাণ্ধে শিক্ষা প্রদান 
করা এই সভার উদ্দেশ্য হইবে। বিজ্ঞানশাস্্ব সম্বন্ধে ভারতে যে 
সমুদয় প্রাচীন পুস্তক আহে, তীহাও প্রকাশিত কর! এ সভান 
একটা উদ্দেশ্য হইবে । 

৩ এই সভার শিমিও গৃহ, নানীকপ যন্ত্র, ও কাষ্য সম্পাদনের 
নিমিন্ত লোকের আবশ্বাক | ইহার জন্য অথের প্রয়োজন । চাছ। 
স্বরূপ সেট অর্থ সাধারণের নিকট হইতে সাগুহীত ইইবে। 


বিজ্ঞানমভার কমপন্থ। ৪ উদ্দে্া স্গন্দে ডাঃ সবকার বিভিন্ন যায়গায় 
বক্তৃতা করেন এব' স বাদপত্রে কয়েকটি প্রবন্ধ লেখেন । এপ ফলে সরকাশ 
৪ জন্সাবারণ ডাঃ সরকার উদ্দেন্ট স্ন্দ অবহিত হলেন । শিজ্ঞান- 
সভার কর্মপন্থ। আলোচনার উদ্দেশে ডাঃ সরকারের সনর্থকের। ১৮৭৫ 
খুষ্ঠাবের 591 এপ্রণ তারিখে এক সভায় মিলিত হলেন | ১৮৭৬ খুষ্ঠাবের 
১৬ই জান্তয়ারা দেশের বভ গণ্যমান্ লোকে উপস্থিতিতে ভারতীয় 
বিজ্ঞানসভ। স্থাপিত হোল ।' এ সভার সভাপতিত্র করেছিলেন বালা? 
তৎকালীন চ্াাটলাট গার প্রিচাড টেম্পল। জনসাধারণ ও সরকাপের 
সহযোগিতায় অন্পকালের মধোই বিজ্ঞানসভার শ্লবৃহৎ গৃহ প্রতিষ্ঠিত হোল । 
ত।” ছাড। বৈজ্ঞানিক পরীক্ষার জন্য প্রতিষ্ঠিত ঠোশ স্থসঙ্জিত পরীক্ষাগার | 
কিন্ধ বিজ্ঞানসভ। বিজ্ঞান-সাহিত্য অপেক্ষ। বিজ্ঞানের ব্যবাপিক দিক 4 
গবেষণার দিকেই নজর দিলেন বেশী । তবে এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে 
বিজ্ঞান অন্তশীলনের কলে বিজ্ঞানের প্রতি কিছু সখাক লোকের খে 
অনরাগের কষ্টি হয়, ত। বাংলাভাষ। ও সাহিত্যে বিজ্ঞান গ্রন্থ রচনার উপখোগী 
আবহাওয়ার ক্ষ্টিতে অনেকখানি সাহাম্য করেছিল । তত ছাড় লহ 
ডলহোৌসীর শাসনকালে (১৮৪৮-১৮৫৩) শিল্পবিজ্ঞান ও যানবাহন ব্যবস্থায় 
দেশের অগ্রগতি সাধিত হোল। ডালহোৌমীর সময়েই ভারতবনে প্রথম 
ইলেকটিক টেলিগ্রাফ ও রেলপথ স্থাপিত হ্য়। সরকারীভাবে এদেশে 
টেলিগ্রাক লাইন প্রথম খোল! হয়েচিল ১৮৫১ শুষ্টান্ধে এব প্রথম রেলপথ 
স্থাপিত হয়েছিল ১৮৫৩ খুষ্টীন্ডে | 


৩ ১২৭৯ সালের ভাদ্র সংখ] বঙ্গর্*নে ভারতবাঁয় বিজ্ঞান সভার অনুষ্ঠানপত্র প্রকাশিত হয় 
এবং সেই সঙ্গে অনুষ্ঠানপত্রের সাতটি ধারার সমালোচনাও প্রকাশ করা হয় 
১৩ 


১৪৬ বঙ্গলাঠিত্যে বিজ্ঞান 
এক 

হলেকট্রিক টেলিগ্রাফ & বেলগুয়ের যে প্রভাব সঘাজজীবনে ব্যাপৃত হোলি 
৪1 %ভ|পিত করল সাহিত্াকে 2। কালিদাস মৈত্র লিখলেন বাম্পীয় কল ৪ 
হ৫বর্য় বেল ছয়ে 0১৮৫৫) এন” িলেকট্রিক টেলিগ্রাফ (১৮৫৫) 
'হলেকটরিক টেলিগ্রাফ ব। তডিত বার্ভাবহ প্রকর্ণ-এর দলখক কালিদাস 
নৈরের নিবাস ছিল এবামপুবে । তিনি কিছুকাল সামঘিক-পত্রের পরিচালন 
করেছিলেন | হরামপ্রর থেকে গ্রকাশিহ জ্ঞানারিণোদর? (১৮৫২) মাক 
মাসিক-পঞ্জের সম্পাদনার তিনি প্রান এক বখ্সবকাল সহায়ত! কবে 
ছিলেন । এই পরিকর প্রকাশ বদ্ধ হবার পর্ন তিশি কিছুকাল ধারে 'সা'বাদ 
শশধর' (১৮৫২) মামক পরিকার সম্পাদন। করেছিলেন | সাবাদ একর 
জ্ঞ/শনিজ্ঞান বিষরক শিবদ্ধাদি প্রকাশিত হোত। তবে কালিদাস মৈত্র 
সধিশেম উল্লেখযে।গ্য রচন। 'িলেকট্রিক চেলিগ্রাকা। শ্পামপুর বাজী 
শনাখ দে চতুধুরীণ” ও হবিশ্চন্্র দে চত্ধুরীনের অন্থমতি অষ্টমারে এবং 
শশ।এ দের সহরতায় কলিদ।স মেত্র এই গ্রন্থটি পচন। করেন। কালিদাস 
মৈএ পাশ্চাত্য বিজ্ঞান শিক্ষ। করেছিলেন জন ম্যাকেন কাছে । এ গ্রন্থটি 
রচনায় চেম্বারের "ইনফরমেশন কর দি পিপল (051)৭7016155 110101002- 
(191) 09: 11১০ 1১০91১/০), গ।উনারের মিউজিয়াম অব সায়েন্ন এগ অটি' 
(1105610. 0 3০161)005 210 ৪11) এবং 'এন্সাউক্লোপিডিয়। আমেনিক নি 
(চ7০৬0191902019 4১151109179) এই তিনটি গ্রন্থ থেকে বিদ্যুৎসপ্ন্ধীয় 
বিষয়বস্তু অনুবাদ ও সংকলন করা হয়েছে । অবশ্য এন্সাইক্লোপিডিয়। 
আমেবিকানার উদ্টে। কথাও যায়গায় যায়গায় রয়েছে। আকাশস্থ বিদ্যুৎ 
সন্ধন্ধে এন্সাইক্লোপিডিয়ীয় আছে,'-.*-" 006 10160510506 0015 1166 
০1৩০01019 25 £০900০1 20 010 17019016 ০0৫6 016 08 0021 2 
01017101108 01 1181) .. আর কালিদীস মৈত্র লিখেছেন, “...* -হুষ্য 
উদয়াবধি ছুই তিন ঘণ্ট| আকাশে বিছ্্যুতীয় প্রভার বৃদ্ধি হইয়| মধ্যাহ্কীলে 


৪ চতুধুরাণ উপাধি দিনেমারদের দেওয়]। 
[ প্ররামপুর মহকুমার ইতিহাস--পৃঃ ৭* ] 
&€ 10152 09010190318. £১006110872-৬ ০91. 10 3৮. 180. 


বজ্ঞান-চচার প্রসার ১৪৭ 


হাস হয় আবার স্ুযোর অন্তর প্রাক্কালে আকাশে বিছ্যুতপ্রভা বৃদ্ধি পাইয়। 


ইলেকত্রীক টেলিগ্রাফ ইল বালা ভাষায় বচিতত টেলিগ্রাফ সঙ্ন্ধীয় 


প্রথম গ্রন্থ । অবশ্য ইতিপবে তবে।ধিনী পতিক। ও বিবিধাথ-স' গ্রহে 
'গ্রাঁ্ বিষয়ক কিছু কিছু অলেচন। প্রকাশিত হয়েছিল । তা? 
হাউ] এন. টাউনকনণ্ড (8১[.707১০150) ৪ জে ধবিন্সন্‌ (]. [২0)11501) 
সতাপ্রদীপ নাক পছিকার বিঘ্লাং লিময়ক শিবন্ধাদি লিখেছিলেন | 

ঈলেকট্রিক টেলিগ্রাফ পচন। কণ্বাপ সময় লেখক কো।নে। বা'ল। ৪ সস্কত 
গন্থ থেক সাহাযা পান শি এভন অনেকল্গেছে ভাবাভিসাবে অর্থ কৰে 
তাপ পাশে ই বেজী প্রতিশন দেওয়া হয়েছে | এহ গ্রন্থে নৈদ্াতিক টেলিগ্রাফ 
ছাডাও নিদ্ভাতের উৎপন্তি, গুণ ৪ কাজ সন্ধে আলোচন। কর! হথেছে। 
গন্থটপ প্রান্ত পরিভাষা শাক অধায়ে বিদ্ভাৎ মন্পকে দেবা লোকদের 
ধাবণ। এবং রি কি ত। নোঝ[তে গিয়ে লেখক যে সকল শারীয় উদ্ধততিপ 
অবতাবণ। করেছেন, তাতে তার পার্িতোহ পরিচয় পা্য়। যায়| এপ পর 
আকরণ কি ও) বাখা| কারে বিভিন্ন ধরনের আকমণ সঙ্গে সারগভ 
আলোচন। করা হয়েছে | পরব! অধ্যায়প্তলিতে বিভাৎ পরিম।পক যঙ্, 
বিদ্যুৎ উৎপাদক মন্তু, আকাশস্ত নিদ্ভাৎ, আকষমণশক্তি, শিদ্যুতের সঙ্গে 
স খ্রি রসায়নবিজ্ঞান এব ইলেকট্রিক েলিগ্রাক ইতাদি সঙ্গান্ধে আলোচন। 
বয়েছে । সমগ্র গ্রস্থটতে লেখকের পাঞ্ডিত্যের পরিচয় সম্পষ্ট। কালিদাস 
মৈত্রের রচনাভঙ্ী সরস নয় । তবে ভাষ। মোটাণুটি প্রীঞ্ল। 

কালিদাস মৈত্রের অপরাপর উল্লেখযোগ্য গ্রন্থ “ছিগগ্রাফি ব। ভূগোল? 
এব খোল বিবরণ । এ ছাড়। এষ্ট লেখকের ইচ্ছে ছিল, 'পদার্থতন্র' নাম 
দিয়ে আর একটি গ্রন্থ রচনা! করবার । কিন্ত গ্রন্থটি শেষ পর্ন্ প্রকাশিত 
হয় নি। 

এই যুগের পদার্থবিজ্ঞান বিষয়ক একটি উৎকুষ্ট গ্রন্থ অক্ষয়কুমার দত্তের 
“পদার্থবিদ্যা |? তবে এই গ্রন্থে শুধুমাত্র জড় ও জড়ের গুণ নিয়ে আলোচন। 


৬ ইলেকটিক টেলিগ্রাফ-_কালিদান মৈত্র, পৃঃ ৫৩ । 

৭ ল.€র কাটালগ থেকে জানা যায়, £2000/691) 30101766 70905190176 9০901609"র 
উদ্যেগে 'পদার্থবিদ্তা' (১৮৩৩) নামে একটি গ্রন্থ বাংলাভাবায় প্রকাশিত হয়েছিল । এই গ্রগ্থটিই 
লস্ভবতঃ বাংলায় রচিত প্রথম পদার্থবিজ্ঞান । 


১৪৮ বঙ্গলাঠিত্যে বিজ্ঞান 


বযেছে | জড় ও জড়ের পণ ছাড়াও মন্ত্রবিজ্ঞান ও বাষ্পীর মন্ত্র নিয়ে আলোচনা 
পাগওর়| গেল ভুদেৰ বীর টা প্রারূতিক বিজ্ঞানে । মহেন্দ্রনাথ 
ভট্ট।চাষের পদ্থদর্শনে (স'বৎ ১৯২৭ ) ভাপ সম্বন্ধে আলোচন। কর। হোল । 
মতেন্্রনাণ কলিকাত| নর্মাল রি পদার্থবি্ভার অধ্যাপক ছিলেন। 
ভার গ্রন্থটি খেট পাচ অধাদে বিভক্ত । প্রথম চারটি অধ্যায়ে জড়েখ ধর্জ। 
আ(কমণ, বেগ & গতির শিম এব তরল ৪ বারবীয় পদার্থের ধর্ম শিয়ে 
ম।লোচন। কর। হয়েছে । পঞ্চম অধ্যায়ে তাঁপের উতপন্তি সন্ন্ধে অতি সংক্ষিপ্ত 
আ।লোচন।। তবে তপকে পদাথবিজ্ঞানের একটি প্রধান বিভাগ হিসাবে ধরে 
নিয়ে বাংল। পদ।থবিছ্য। বিধয়ক গ্রন্থে এই প্রথম আলোচনা কর। হোল। 
এঠ গ্রন্থে পদাথ্‌নিজ্ঞান বিঘয়ন বিদেশী শনব্দসমূত বাঁ লায় অন্গবাদিত হয়েছে । 
অন্তবাদে স স্কতাগত্য। তা ভাড়। মহেন্দ্রনাথের বচনাভঙ্গী কিছুট। ছুবূহ 
প্রক্কতির । গাণিতিক গ্রসঙ্গও দু' এক খায়গায় আছে । 

পদাররদর্শনের দুবহতাপ কণ। ভেবে মঠেআনাথ পদার্থবিদ (১৮৭৩) 
এচন্। করেন । পদাথবিগ্ঠ।সস প্রথমে কঠিন, ভুল 9 বায়বীয় পদাথের 
ধর্ম এব; গতি, শক্তি ও তাপ সম্বন্ধে আলোচন। কর। হয়েছিল । পঞ্চদ* 
সংস্কণণে (১৮৮৯) শব, আলোক, চঙ্কক ও তড়িৎ নিয়ে আলোচন। 
কর। হোল। শুপু পরিকল্পন। ও বিষয়বিভ|গেই নয়, পূর্ববত) গ্রন্থ পদাথ- 
দর্শনের তুলনায় এই গ্রন্থের ভাষাও অপেক্ষাকৃত প্রীঞ্জল। তবে তাপ 
সম্বন্ধে আলোচন। সযকুমীর অধিকাঁবীর প্রকতিবিজ্ঞানেই অধিকতর বিস্তারিত । 
শব্দ ও আলোক সম্বন্ধে সংক্ষিপ্ত আঁলোচন। উভয় গ্রন্থেই রয়েছে । কিন্ত 
তড়িৎ ও চুম্ধক সম্বন্ধে মহেন্দ্রনাথই অপেক্ষাকৃত বিস্তারিত আলোচন। 
করেছেন । মহেন্দ্রনীথের রচনাঁভঙ্গী নীরস। ভাষায় সংস্কৃতীন্ুগত্য এই 
গন্থটিতেও রয়েছে । তা ছাড় মহেন্দ্রনাথের রচনায় অনেক তুল আছে। 
১২৮৭ সালের বঙ্গদর্শন পত্রিকায় "বঙ্গ বৈজ্ঞানিক শীধক প্রবন্ধে এ বিষয়ে 
কঠোর মন্তব্য করা হয়েছিল । 

মহেন্দত্রনাথ বৈজ্ঞানিক শব্দের ব্যবহারে অনেকক্ষেত্রেই অক্ষয়কুমারকে 
অনুসরণ করেছেন । তবে ছু" এক যায়গায় তাঁকে নতুন শব্দ স্যষ্টি করতে 
হয়েছিল। বৈজ্ঞানিক শব্দের বাবহারে মহেন্দ্রনাথ ভট্টাচাধ ও ্ুর্যকুমাঁর 
অধিকারীর মধ্যেও মিল দেখ। যায়। যেমন, ০৪০9] ছ:0211000) 
অর্থে উভয়েই লিখেছেন উদাসীন সাম্যভাব। তী' ছাড়া আরও বনু 


বিজ্ঞীন-চর্চার প্রসার ১৪৭ 


শব্দের বাবহাঁরে উভয়ের মধ্যে সাদৃশ্থা রয়েছে । যেমন, [508০$0- টাঁনসহত্ব, 
[২661০০01017 (0£1)6980, 118106 01100007 )-- প্রতিফলন, & 17501170017 
€(0£1)681, 11800) পরিশোষণ, &011551017--স্সক্তি, ইতাদি। 

মহেন্দ্রনাথ ভট্রাচামের সমসাময়িক যুগে পদাথবিজ্ঞান লিখে খ্যাতি 
অজন করেছিলেন কাঁনাইলাল “দ ও কুষকুমার অধিকারী । কানাউলাল 
দেব পদার্থবিজ্ঞান (প্রথম ভাগ) ১৮৭৪ খরষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়। 
এসিষ্টাণ্ট সার্জেন কানাইলাল “দ কাঙ্গেল মেডিক্যাল স্কুলের বসায়নশান্ষের 
অধ্যাপক ছিলেন । রসায়ননিজ্ঞান নামে তিনি আর একটি গ্রস্থ রচন। 
করেন । কানাহলাল দ এগ্রটবুটেন 9 আয়াল্যাগ্ডের ফামাসিউটিক্যাল 
'সাসাইটিব সম্মানিত সদ্য (7000071 [1101)61) মনোনীত হয়েছিলেন । 
-৮৭৩-৭৪ গ্রষ্ঠান্দে মেডিক্যাল স্কুলের ছাত্রদের কাছে তিনি পদীর্থবিদ্য। 
সন্গন্ধে যে সকল বক্তৃতা দিয়েছিলেন, এ গ্রন্থটি ভোল তার সকলন। গ্রন্থটি 
প্রকাশের মূলে ছিল ১৮৭২-৭৩ শুষ্টান্দে কলিকাত। বিশ্ববিদ্যালয় কর্তৃক 
নিযুক্ত উচ্চ পরীক্ষক পরিষদের । 960101 (3০81 ০0 চ%97017615) নিয়োক্ত 
মহন্থবা 2 


+11090 10 00010111107) 01 10101510665 0116 16 1৭5 
৬০1৮ 465119110 01070 ০1012610051 62%10-90905 11680110% 
০0 0) টব20171] ১০1০)০০৭১ 1০ 1)1017716 508০19119 (01 
(590101106 06525 56101601500 11101711 501061105,. 17106 
(০৯৮00909105 20৬ 8%2118016, 01009051) ০5০০11010 01 00611 
11100, 19৮11760০61 1১161১2160 10155761151 005৪, 069] 
71016 57062018119 ৬10] 0016005 1817011171 01 00101)017) 11 
চ000০, 2100 179৬5 096 0০৮৮ 16061617065 00 51001) 
95 816 110051550106 9100 (81001112000 0106 [1701911 169101001, 
[1915 ৪170 15 07015 578018115 6210 17 022,011 50101605 
85220010985, 8180 11) 5108] 03208190105. ..... 

1105 20660108615 06 00110101 0076 0105 ০2001151017 
০£ 09189551051 90121000 05901117611) [10019 ৮০৪1 0০ 
£765015 17011109660 10) (006 ৪10 0£ %/01105 57১2০18119 
70900650101 19051 069801017)5 1 


১৫৩ বঙ্গলাহিত্যে বিজ্ঞান 


বন্তঃ, এই যুগে প্রার্তিক বিজ্ঞান বিষয়ক অসংখ্য পাঠ্যপুস্তক রচনার 
মূলে ছিল শিক্ষার ক্ষেত্রে প্রাকুতিক বিজ্ঞান-চর্চায় উৎসাহ দাঁন। কাঁনাইলাল 
দে পদার্থবিজ্ঞান" পাঠ্যপুস্তক হলেও সহজ ভাষায় পদার্থবিজ্ঞান নিয়ে 
এই গ্রন্থে যে আলেচন। কর। হয়েছে তা। সর্বসাধারণের পানোপযোগী । 
গণ্ঠটি রচনায় লেখককে সহাধ্য করেছিলেন ডাঃ এক. এন্‌. ম্যাক্নামাল। 
এব' পণ্ডিত উমেশচন্দ্র বিদ্যারত্ব | প্রথম ভাগের আলোচা বিষয়, বস্তর সাধারণ 
€৭ ( 361001:91 70101091065 01170200661 ) এব” তাপ। দ্বিতীয় ভাগে 
আলোক, “বিদ্যুৎ প্রভৃতি নিয়ে মালোচণ। করবার ইচ্ছে "লখকের ছিল। 
কিন্ত দ্বিতীঘ ভাগ প্রকাশিত হয় শি। 
কানাইল।ল দে'র পচমাভঙ্গী সলল | ভাষ। প্রাঞ্জল । অন্ক্রমণিকায় 
পদর৭থবিজ্ঞান সঙ্গন্ধে ভূশিকাটি চমৎকার । কঠিন, তরল ও বায়বীয় পদার্থ এব" 
গতি ও ভাপ সঙ্গন্ধে আলোচনা 9 বেশ সরস। আঁলোচন। কোথাও টেক্নিকাল 
হয়ে পড়ে শি। গাণিতিক প্রসঙ্গের অনঙারণী 9 নগণ্য । এদিক থেকে 
এব* ভাষার সাঁরল্ের দিক থেকে বিচার করলে কাশাইলাল দে'র পদার্থবিজান 
সবজনবোধা একটি উংকুষ্ট বৈজ্ঞানিক গ্রন্থ । শুপু ভাষ। ৪ রচনারীতিন 
দিক দিয়েই নয়, বিষয়বন্ত সমাবেশের দিক থেকেও গ্রন্থটি অভিনব । 


নিয়ে এত বিভা আলোচন। কর। হয় শি। ত' ছাড়। তাপ সম্গান্ধে 
সারগঞ আলোচনাও ইতিপূর্বেকার কোনে গ্রন্থে পাওয়া যায় ন!। 
গ্রন্থে লেখক পদীর্থবিজ্ঞান বিষয়ক বিদেশী শবগুলে। বাংলায় অন্বাদ 
করেছেন । অন্বাঁদের সময় একের শ্রতিমধুবতার দিকে লক্ষা রাখা হয়েছে । 
রচনার নিদর্শন £ 


এত 
সী 
এই 


বল 
“এই গতি কে উৎপাদন করে £ সকল পদার্থই জড়, ন্বেচ্ছামত 
থাকিতেও পারে না, চলিতেও পারে না। কিন্তু দেখিতেতি, 
একটি পদার্থ এই স্থির ও নিশ্চল রহিয়াছে, পর মুহুর্তেই গতিসম্পন্ন 
হইয়া চলিতে আরম্ভ করিল; ইহাকে কে চালাইল ৮ এই 
দেখিতেছি, আঁর এক পদার্থ চলিতেছে, _ ক্রমাগতই চলিতেছে, 
সহস। স্থির ও নিশ্চল। ইহাকে কে থামাইল ?-বল ( ০:০৪ )। 


বিজ্ঞান-চচার প্রসাব ১৫১ 


বল, পদার্থকে গতিসম্পন্ন করে, আবার বলই প্রতিকূল দিকে 
প্রযুক্ত হইয়া সেই পদাথকে নিশ্চল কবে , যে পরিমাণ বল সেই 
পদার্থকে গতি প্রদান কনে, সেই পরিমাণ বলই আবার প্রতিকূল 
দিকে প্রযুক্ত হইয়া তাহাকে স্থির করিয়। ফেলে । 

যে পদীর্থকে চালান যত শক্ত ব। সহজ তাঠাকে আবার 
থামানও তত শক্ত বা সহজ। একটা ক্ষুদ্র বর্তলকে একটুঝু 
আঁঘাতেই সঞ্চালিত কবিতে পারা যায়, সেই একটকু প্রতিঘাঁতেই 
আবার তীহাঁকে নিশ্চল কর। যায়। কিন্থ একটা বুহৎ বর্তল 
ব। অন্য কোন বৃহৎ পদার্থকে নডাইাতে ব। থামাইতে হইলে অধিক 
বলের আবশ্ক | স্থতরাং যাহ। কোন চল ব। অচল পদােপ 
অবস্থার পপ্বন্তন করে তাহাঁকেহ বল বল। যাঁয়।" 


এই যুগের পদাঁথনিজ্ঞান বিষয়ক একটি জণপ্রিয় গ্রন্থ বাবেশ্বর পাঁডে 
প্রণীত 'শিশুবিজ্ঞান ব। সণন্গিপ্ত পদাথবিদ্য। ( ১৮৭৪ )। এই গ্রন্থে জঙ্পদা্থ 
ক ৩1 বুঝিয়ে জন্ডের সাধারণ %&ণ এবং তাপ, শব্ধ ও আলোক শিদ্ে সংক্ষেপে 
আলোচন! কর। হয়েছে | পদার্থবিজ্ঞান বিষয়ক পরবতী উল্লেখযোগা গ্রন্থ 
্যকুমাল অধিকারীণ “প্ররুতিনিজ্বীন' ১৮৮৪ খষ্টান্দে প্রথম প্রকাশিত ঠয়। 
লেখক মেট্রোপল্টানি ইন্ট্িটিউশনের অধাক্ষ ছিলেন । প্ররুতিবিজ্ঞানের 
অভিনবত্ত এর বিষয়বপ্ত নির্বাচনে । ইতিপুবে বঙ্গসাঠিত্যে পদাথলিজ্ঞ।ন 
বিষয়ক “য কযেকটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল, তাদের কোনোটিতেহ শব, 
আলোক ৪ ভুড়ি নিয়ে কোনে। আলোচন। নেই । কিন্ত স্মকুমার 
অপিকারীর প্রক্ষতিবিজ্ঞানে জড় ৪ জের %ণ, বল ৪ গতির নিয়ম ই-তাদি 
প্রসঙ্গ নিয়ে আলোচন। ছাড়াও শব্দ, তাপ, আলোক, তড়িৎ প্রভৃতি শিয়ে 
আলোচনম। কর। হয়েছে । আলোচন। সংক্ষিপ্ত প্রকৃতির । ত।' সেও 
ক্যকুমারের গ্রন্থেই সর্বপ্রথম পদার্থবিজ্ঞানের মুল বিভাগপ্ভলে। শিয়ে 
আলোচন। করা হোল। গ্রন্থটি রচনায় বালফোর ই&য়াট (73910941 
৩০%/৪০ ), টিগুাল (57911 ), গ্যানে। (08100) প্রভৃতির গ্রন্থ থেকে 
সাহায্য নেওয়া হয়। প্ররুতিবিজ্ঞানের সর্বত্রই বৈজ্ঞানিক শব্দ গুলে। বা'লায় 
অন্থবাদিত হয়েছে । অন্তবাদের সময় কোনে! কোনো! স্থলে লেখক পূর্ববতী 
গ্রন্থ থেকে সাহাধ্য নিয়েছেন। কিন্ধ শক, আলোক ও ভতড়িৎবিদ্ার 


১২ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


অপিকাণ্ন শন্দেল অভবাদ সুস্কুমার নিজেই করেছেন | অন্গবাদের বীতি 
দেখলে মনে হয়, লেখক শন্দের লালিভা অপেক্ষা অর্থের দিকেই বেশী 
ভোর দিয়েছেন । কলে অন্টবাদিত খবগুলে। দু'এক যায়গায় শ্রুতিকটু হয়ে 
পাড়েছে | যেমন, উৎসেচন ৪ উচ্ছোষণ (£১9৩111007) 8100. ঢড21901800) ), 
বৈশেষিক তাপ (9০6০1601০80) ইত্যাদি । প্রকুতিবিজ্ঞানে শব্দ আলোক 
€ তড়িৎ সম্বন্ধে আলোচন। খুবই সংক্ষিপ্ত । এ তুলনায় জড়ের সাধাঁরণ 
ধন ৪ ভাপ সম্বন্ধে আলোচন। অপেক্ষাকত নিক্তাতিত । গ্রন্থটির তথ্যসমাঁবেশ 
প্রাথমিক প্ররূতির | রচনীভঙ্গী নীর্ূস | 


ধসায়ণবিজ্ঞান বিষয়ক কয়েকটি গ্রস্ত এই যুগে প্রকাশিত হয়েছিল । 
এহ প্রসঙ্গে প্রথমেই উল্লেখযোগ্য, গোঁপাললাল মিত্র ও স্ুবনমোহন মিত্র 
লিখিত “কৌতুকতবঙ্গিণী' (১য় সম্বরণ। ১৮৫১ খুষ্টানে || এই গ্রন্থ 
প্রধানতঃ কতক প্তলি রাসায়নিক পবীক্ষান কথ। বণিত।৮ তবে ম্যাকের 
কিমিয়াবিষ্ঠার সারের পর দীর্ঘ চল্িশ বংসর কাল রসায়নবিজ্ঞান রচনায় 
হাটা পড়ে। এর মূলে এদেশে রসায়নবিজ্ঞান চাঁন অভাব। উনবিংশ 
শতাবীর সপ্তম ও অষ্টম দশকে বাঁঁল। ভাষায় কমেকটি রসাঁয়নবিজ্ঞান রচিত 
হোল । এব কারণ, এদেশে রসায়ন-চচাবর ক্রমবপমান প্রসার । এই প্রসার 
ঘটেছিল তিনটি স্থত্রকে কেন্ত্র ক'রে। স্থত্র তিনটি হোল, (১) মেডিক্যাল 
কলেজে বাংলায় রসায়নবিজ্ঞান চার বাবস্থা, (১) কলিকাতা বিশ্ববিষ্ভালয়ের 
বি, এ. পরীক্ষায় এব” (৩) মাঁইনর ও ছাত্রবৃত্তি পরীক্ষায় রসায়নবিজ্ঞানের 
অন্তভূক্তি। মাইনর ও ছাত্রবুন্তি পরীক্ষীয় রসায়নবিজ্ঞান অস্ততুক্ত হবাঁর 
পর বাণলায় রসায়নবিজ্ঞান বিষয়ক কয়েকটি গ্রন্থ রচিত হয়েছিল । এই 
প্রসঙ্গে প্রথমেই উল্লেখযোগা, 'পদার্থদর্শন' ও 'পদার্থবিগ্যা'র রচয়িতা মহেন্দ্রনাথ 
তষ্টাচাধের “রসায়ন” ( ১৮৭৫ )| এই গ্রন্থে কয়েকটি প্রধান প্রধান মূল ও 
যৌগিক পদার্থের বিবরণ দিয়ে জল, বাযু ও অগ্নির রাসায়নিক তবাঁদি 


৮ লঙের কাটালগ (১৮৫৫), ইগ্ডয়া অফিস লাইব্রেরী ক্যাটালগ [ ৬০1 .11, চ৪:৫, 1৬, 
(1905) ] এবং ব্রিটিশ মিউজিয়ামের বাংল! বইয়ের সাল্লিষেন্টারী কাাটালগে (1910) বইটির 
লেখ আছে। 


বিজ্ঞান-চর্চার প্রসার ১৫৩ 


আলোচিত হয়েছে। এরপর পরমাণুবাদ সম্পর্কে আলোচনা সংক্ষিপ্ত 
প্রকৃতির । পরিশেষে ইউরোপীয় রাসায়নিকদের দ্বারা অনুহ্গত সাঁকেতিক 
চিহ্ুগুলে| বুঝিয়ে ধাতুঘটিত কয়েকট দ্রব্য সম্বন্ধে আলোচনা করা হয়েছে । 
গ্রন্থটির বৈশিষ্ট্য, এখানে অর্থে দিকে লক্ষা রেখে মৌলিক ৪ যৌগিক 
পদার্থসমূহের বাংলা প্রতিশব্দ ব্যবহাঁর করা হয়েছে । যেমন, হাইডৌজেনের 
বা'ল। করা হয়েছে অন্তনক ব। জলজনক বাঁধ ।৯ এরূপ নামকরণের অপরাঁপণ 
উদাহরণ, অনিলজনক ব অল্জনক বাঁষু ( অক্সিজেন ), অঙ্গীরক | কাঁবন ), 
আদ্রভৌমিক বায়ু (মার্শ গ্যাস) ইতাদি। একট নামকরণ দু'এক যায়গায় 
দুবহ ও শ্রুতিকট। গ্রস্থটিতে স্বল্পপরিসরের মধ্যে বিস্তারিত আলোচনার 
অবকাশ নেই, একথ। মেনে নিয়ে ৪ বলা যায়, আলোচন। প্রায় প্রতিটি স্থলে 
অসম্পূণ। গ্রস্থটির ভাষায় কুত্রিমতা বয়েছে । তা ছাঁড়। রচনাভঙ্গী নীরস 
৪ একঘেয়ে । এই গ্রন্থে বাসায়নিক সযোগ বোঝাতে গিয়ে বাপল। 
সা*কেতিক চিঙ্গের ব্বহানে নৃতনত্বের পরিচয় পাওয়া যায় । অবশ্য বলায় 
সা'কেতিক চিহ্ন ব্যবহারের পদ্ধতি পরবতী ভ্'ঞকটি গ্রন্থেত অস্ত 
হয়েছিল। যেমন, “রসায়নের উপক্রমণিক।'। তবে এ বাপানে মহেন্ণাথ 
পথপ্রদর্শক | মহেন্্ন।থেন বচনার নিদর্শন £- 


“চুণজনক ব। চর্ণক 

ই“বাঁজী নাম; কেল্সীয়ম 
যে ধাতু, চর্ণ অর্থাৎ চণের উপাদান তাহার নাম চুর্ণদনক বা চর্ণক | 
ভার সঠিত অস্তজনকের যোগে চেরি উতৎ্পন্তি। চর্ণের সহিত 
আঙ্গারিক অজ্ের স'ষোগে মার্দল প্রস্থর, ফলথড়ি, চরণ প্রস্তর এব" 
প্রবাল উৎপন্ন হয়। এই নিমিত্ত লবণ দ্রাবকে মার্বলাদি দ্রব কৰিলে 
আঙগাঁরিকাম বিমুক্ত হয়। মার্বল প্রস্তর সমধিক উত্তপ্ত কৰিলে 
বিশুদ্ধ চূর্ণ উৎপন্ন হয় আর আঙ্গারিক অস্রভাঁগ উড়িয়। মায়। 
সচরাচর ঘুটি' প্রভৃতি চূর্ণ ঘটিত বস্তকে ভাটীতে দগ্ধ কৰিয়। চুণ 
প্রস্তত করে, চণের সহিত জলের রাঁসায়নিক স'যোগ হয় এব” সেই 


৯ প্অপ অর্থাং জলের জনয়িভ। বলিয়৷ এই মুল পদার্থটির নাম মন্ডনক না! জলজনক রা! 
হইয়াছে” । [ রসায়ন - মহেন্্নাপ ভট্টাচার্য , পৃঃ ১০11 


১৫৪ 


বঙ্গাতিত্যে বিজ্ঞান 


স'+খোগ নিবন্ধন তাপ উদ্ভুত হয়। অনাবৃত পাত্রে চুণের জল 
রাখিয়। দিলে বামুস্থ অশজনকের সহিত উহার সংযোগে অঙ্গারায়িত 
চর্ণ (কার্বণেট অব লাইম ) জন্মে । অঙ্গারায়িত চরণ জলে দ্রব 
হয় না| মার্কাল প্রস্তর বিশুদ্ধ কার্বণেট-অব-লাইম | লবণ দ্রানকে 
মার্সেল প্রস্তর দ্রব করিলে উহার আঙ্গারিক অযভাগ উড়িয়। যায় 
আন হপিতজ চুর্ঁক ( কেলসীয়ম ক্লরাইড ) দ্রব হইয়া থাকে । 
এই হরিতজ চর্ণক ঘটিত জল জাঁল দিয়। ঘন করিলে শ্বেতবণ কঠিন 
বিভজ চর্ণক (কেলসীয়ম ক্লুরাইড ) জন্মে। অঙ্গারাঁয়িত চরণ 
যেমন জলে দব হয় না, ভবিতজ চর্ণক সেব্দূপ নহে । হবিতজ চর্ণক 
সহঃজেই জলে জন হয় ও এমন কি অনারত পাত্রে রাখিয়। দিলে 
চতুঃপার্বগ্ত বায় হইতে জলীয় ভাগ গ্রহণ করিয়া! আর্র হয়। 
বায়বীয় ৪ বাঁম্পীয় বস্তর ক্ুলীঘ্ ভাগ নিরাকরণার্থ এইই বশুটা 
ব্যবস্ুত হইয়। থাকে । 

চ্ণের সহিত হরিতকের প্রবাহ চালিত হইলে চণের সহিত 
হরিতকের স-যোগে হবিতজ চর্ণ। ক্লরাইড-অব লাইম ) উৎপন্ন হয় । 
ইহাঁর ধৌতকাবিত্ব গুণ থাকাতে বস্বাদি ধৌত করণীর্থ ইহ। ব্যবহৃত 
য়। ক্লরাই ড-অব লাঁইম ঘটিত জলে কিঞ্চিৎ গন্ধক দ্রাবক ঢাঁলিয়! 
দিয়া তাহাতে যদি একখানি লাল কি অন্য কোন বর্ণের রুমাল তুষ্ট 
চারিবার ডুবান যায় তাঁহ। ভইলে শাদ। হইয়। যায় ।” 


4৬ 


বাংল। ভাঁষ। ও সাহিত্যে রসায়নবিজ্ঞান বিষয়ক একটি উল্লেখযোগ্য এন্থ 
রঙ্ষৌর “রসায়ন সুত্র (১৮৭৫) এই গ্রন্থটি ভোল ম্যাঞ্চেষ্টারের গএন্‌ 
কলেজের অধ্যাপক এচ্‌. ই. বক্ৌর (লু. 8. ০১০০৪) গ্রন্থের আক্ষরিক 


অন্তবাধ। 


স্তার রিচাঁড টেম্পল বরুক্োর এই গ্রন্থটি বঙ্গাতবাদ করেন ১ 


রসায়ন স্থত্রের বিভিন্ন অধ্যায়ে অগ্নি, বাতাস, জল, ক্ষিতি, উপধাতু ও ধা 
সম্বন্ধে আলোচনা কর হয়েছে । “সার সপগ্রহ' অধ্যায়ে নিদিষ্ট সমীন্গপাতে 
সংযোগ, মৌলিক পদার্থের আণবিক প্রকুত্ব ইতাঁদি নিয়ে আলোচন। । 
পরিশেষে যস্ত্রাদির বাবহার এবং পরীক্ষার সম্বন্ধে কতকগুলি উপদেশ দেয়! 


১০ রসায়ন শিক্ষা-_তমিকা : পৃঃ 0) 


বিজ্ঞীন-চর্চার প্রসার ১৫৫ 


হয়েছে । রসায়ন স্থত্রে অগ্নি, বাতীস, জল ও ক্ষিতি সম্বন্ধে আলোচন। 
অপেক্ষাকৃত বিস্তারিত | অধাতু (97 7021815 ) ও ধাতু সম্বন্ধে 
মআাঁলোচনা। অত্যন্ত সংক্ষিপ্ত। শুপুমাত্র প্রধান প্রধান ধাতু ও অধাতু সম্বন্ধে 
আলোচন। এই গ্রস্থে রয়েছে । অধাতুদের প্রস্ততপ্রণালী এতে নেই ? শুধু- 
মাত্র গুণ বণিত হয়েছে | গ্রন্থটির প্রধান বৈশিষ্টা, বিভিন্ন পরীক্ষার সরল 
বর্ণনায়। রসায়ন স্থত্রে রাসায়নিক পদার্থসমূহের নাম বা-লায় অন্তবাদিত 
হয়েছে । অন্গবাদ কয়েক যায়গায় শ্রুতিকটু। শব্দের ব্যবহারে অনেক 
যায়গায় বিদেশী উচ্চারণের ছাপ পরিলক্ষিত হয়। যেমন, কোলতার (0০91 
[হাঃ বাগলেট (৬19160)| 

পঙ্গার গ্রন্থ আক্ষরিক অন্তবাদিত হয়েছিল। কিছন্ধ কানাহলাল দেল 
৭সায়ন-বিজ্ঞানে অন্তবাদ অপেক্গ! সকলনের উপর জোর দেওয়া হোল। 
প্সায়ন-বিজ্ঞানের দ্বিতীয় & ভতীয় সগ্চরণ যথাক্রমে ১৮৭৭৪ ১৮৮৩ খুষ্টান্দে 
প্রকাশিত হয়েছিল । এই গ্রন্থের লেখক কানাইলাল দে বৈজ্ঞ।শিক গ্রাস্থেণ 
নিষয়বপ্ড অন্তবাদ অপেক্ষ! স+কলনের পক্ষপাতী ছিলেন এহ গ্রস্থটিণ 
“িষয়বপ্ত & বিভিন্ন ইংরেজী গ্রন্থ থেকে সকলিত। বপ্তত5, বিজ্ঞান গ্স্থাদিএ 
ক্ষেতে অন্তবাদ অপক্ছ। সকলনের উপযে(গিতাহ বেশী বলে মনে হয়। 
কারণ, কোনে। অঞ্চলের জলবাধু, সামাভিক অবস্থ। এব গ্বাশীয় উপকরণের 
দিকে লক্ষ্য রেখে বৈজ্ঞানিক গ্র্থ রচন। করলে অনেক সময় ত।" জনপ্রিযত। 
আঅজনের অবকাশ পায়। ৪) ছাড়া আঅন্বাদে নতুন পরিকল্পনায় গ্স্থ 
লিখবার অবকাশ নেহ । স'কলশে সে অবকাশ আছে। সকলক বিদেশা 
ভাষ। থেকে আহত বিষয়গুলোকে নতুন করে দেশীয় ছাচে ঢালতে পারেন | 
এদিক থেকে বিচারি করলে কানাহইলাল দে কিছুট। সালা অজন করেছেন । 
কারণ, এই গ্রন্থে ডুরূ* কোনে পরীক্ষার কথ। তিনি বন। করেন শি 

তবে রাসায়নিক যন্ত্রপাতির অভাবের কথ। “ভবে । যে পরীক্ষা গুলে 
কলিকাত। মেডিক্যাল কলেজের লেবরেটবাতে তিনি নিজে করতে পেরেছিলেন 
শুধুমাত্র তাদের থেকে ভারতীয়দের উপযোগী কতকপ্তলি পরীক্ষ। বেছে শিল্পে 
এই গ্রন্থে লিপিবদ্ধ করেছেন । বৈজ্ঞানিক শব্দগুলোর ই“রেজী নামই এই গ্রন্থে 
ব্যবহার কর। হয়েছে বটে, কিন্ যে পদার্থ গুলোর বা'ল। নাম শবিজ্ঞাত 
ছিল সেগুলোর দেশীয় নামই ব্যবহৃত হয়েছে | গ্রন্থটির প্রধান বৈশিষ্ট্য এর 
তথ্যসন্লিবেশে | রঙ্কোর গ্রন্থের তুলনায় এতে আরও বেশী স্খ্যক ধাড়ু ৪ 


২৫ ৬ বঙ্গবাতিত্যে বিজ্ঞান 


আপাত ণশিয়ে শাঁলোচন। করা হয়েছে । আলোচনা নীতিও বিস্তৃততর । 
এ গন্থে বিভিন্ন ধাড়ি ও অধাতুর স্বরূপ, প্রস্ততপ্রণালী, ধর্ম ও পরীক্ষা নিয়ে 
ম[লোচন। রয়েছে । নিভিন্ন যৌগিক পদার্থের আলোচনায় শপবিকল্পনাঁর 
৮প বিদ্ধমান। যৌগিক পদার্থগুলে। নির্বাচন কর। হয়েছে এদের প্রয়োগ 
এব' উপষোগিতার দিকে লক্ষ্য রেখে । মভেঙ্্নাথের গ্রন্থ কানাইলাঁলের 
গপ্থের তুলনায় প্রাথমিক প্রকৃতির । | 

এ ছাড় এই যুগে রসায়নবিজ্ঞান বিষয়ক আনল কয়েকটি গ্রন্থ রচিত 
হয়েছিল । তবে এদের অধিক'শই পাঠ্যপুস্তক । বিপিনবিহাঁরী দীদের 
'পসায়নের উপক্রমণিক। ॥ ১১৮৪ ) মাইন্র ৪ নাল ছাব্রবুত্তি ক্লাশের 
পরীল্দাণীদের জন্যে লেখ।। রাসারনিক পদার্থের জটিল পরীক্ষা গুলোর বর্ণন। 
না করে এই গ্রন্থের লেখক রসায়নবিদ্যান মুল তত্ব গুলো সপক্ষেপে আলোচন। 
বপেছেন।  গ্স্থটিণ বৈশিষ্ট, যৌগিক পদার্থসমুতের বাণল। অভবাদে । এই 
অন্বাদে একটি সুচিন্তিত বীতির পরিচয় পাওয়। যায়| উতনেজী 1৭6, 16, 
(৬২ ইতাদি প্রত্যয়ান্ধ যৌগিক পদাথগুলোপ নাম বাণলায় অন্গবাদের কালে 
যথাক্রমে জ, ফিক ৭ মণীয় প্রতাপ বাবহার কর। হয়েছে এই অনুবাদের 
সময় অথের দিকে লক্ষা রাখ হয়েছে । যেমন, 0196, 75116 
ইত্যাদির অন্তবাদ কর। হয়েছে অম্জ, অন্ত ইত্যাদি । 1070, 10০৮3 
£ত্যাদির স্থলে লেখ। হয়েছে যাবক্ষীরিক, যবক্ষাঁরীয় ইত্যাদি । 

যৌগিক পদার্থের নীমকরণে অভিনবত্থের পরিচয় রাঁজরুষ্ণ রায়চৌধুরীর 
সচিত্র রসায়ন শিক্ষায়ও (১৮৭৭) পাওয়া গেল। কোন কোঁন মৌলিক 
পদার্থের কতখানি অণ্শ যৌগিক পদার্থে আছে, যৌগিক পদার্থের 
শাখকরণের মধা দিয়ে এই গ্রন্থের লেখক তা" বোঝাতে চেয়েছেন। এই 
নামকরণ করতে গিয়ে লেখক নিভিন্ন মৌলিক পদার্থের আদি অংশ গ্রহণ 
করেছেন । যেমন, অগ্জানের অস্ত, উদজানের উদ ইত্যাদি। এক ভাগ 
অযরজান ও দু" ভাগ উদজান মিলে জল হয়; এই রীতি অন্তযায়ী জলের 
নামকরণ করা হয়েছে একান্্-দ্বাদজান। ঠিক এই পদ্ধতি অশ্রসারেই 
কেননীস সালফেটের নামকরণ হয়েছে চতুরম্-গন্ধ লৌহ । সচিত্র রসায়ন শিক্ষ। 
জনপ্রিয়তা অঞ্জন করেছিল। গ্রন্থটির দ্বিতীয় ও তৃতীয় সংস্করণ প্রকাশিত 
২য়েছিল যথাক্রমে ১৮৭৮ ও ১৮৮৩ খুষ্ঠাব্ে। রসায়ন শিক্ষী রচনার মূলে 
ছিল বক্কোর “4১ চ011060 06 00610150 নামক গ্রন্থ । স্কুল পরিদর্শক 


বিজ্ঞান-চচার পগুসার ১৫৭ 


আর. এল, মার্টিন রক্গোর এই গ্রন্থটি অন্থবাদের ভার লেখককে দিয়েছিলেন । 
অন্থবাদ ছাত্রদের উপযোগী হবে না ভেবে কিছু অংশ লেখবার পর লেখক 
এই কাজে উন্তফা দেন। এদিকে বক্ষোর গ্রস্থটি অন্বাদ করলেন শ্গাণ 
রিচার্ড টেম্পল। এই অন্বাদ দেখে লেখক রসায়ন শিক্ষ। রচনায় উদ্বদ্ধ হম । 
আলোচ্য গ্রন্থটি মোট তিনটি পনিচ্ছেদদে বিভক্ত । প্রথম নিজ অধাতু, 
দ্বিতীয় পরিচ্ছেছে ধাতু এব' ততীয় পরিচ্ছেদে অগ্রি, বাতাস, জল ইত্যাদি 
সম্বন্ধে আলোচনা করা হয়েছে৷ উচ্চশ্রেণীণ গ্রন্থ একে বল। খাঁয় না । বিভিন্ন 
পদার্থ সম্বন্ধে আলাচন1?9 বিস্ত।বিত নয় । ত।? ছা ড। পচন|ভঙ্গী ও নিরুণ্ু 
প্রকৃতির | তলে বঙ্গোব গ্রন্থের তুলনা এখানে অধিক সাক পাত ৪ অধাত 
সন্থন্ধে আলোচন। কপ| হয়েছে | 
পস।যনবিজ্ঞান বিষয়ক একটি উতৎকই গ্রন্থ যাদনচন্দ পঠণ 'বমায়ন 
| ৯৮৭৮ )1 যাদবচন্দ ভুগলী কলেজের বসায়নশাঞেণ অধাপক ছিলেন! 
তাকে রসায়ন বচনায় সহায়ত। করেভিলেন হুগলী কলেজের বিজ্ঞানশাপডেণ 
অধ্যাপক ছাঃ ছক পর।ট | এই গ্রন্থে অজৈন পপাযনশারধের (11801891710 
01761771505) কতক গ্ুলে। মূল বিষয় সন্ধে আলোচন। কর। হয়েছে | এক 
আলোচনায় আধুশিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গীর ছাপ বিগ্যামান | এখানে নিভিন্ 
পদার্থকে 'পরমাণবস্ধানরসাবে? (96000-011)6 00561) সাজাশ হয়েডে | 
এই গ্রন্থের আর একটি উল্লেখষোগা নৈশিষ্টা, রাসায়নিক পরীক্ষায় অনভিষ্ 
বাক্তিরাও যাতে এখানে বণিত পরীক্ষাগুলে সহজে কারে দেখতে পারেন, 
সেদিকে নজ্র রেখে লেখক গ্রন্থটি রচন। করেছেন । বাপায়নিক পরীঙ্ষ।- 
গুলোর বর্ণন| কর। হয়েছে সগল ভাষায়। যাদবচন্ছের ব্ণনাভঙ্গা উতকষ্ট। 
আলোচ্য গ্রন্থে বিভিন্ন মৌলিক "ও যৌগিক পদার্থের প্রচলিত বাঁণল। নামই 
বাবহত | কয়েকস্থলে গ্রয়োজনবোধে নৃতন নামও তে কর। হয়েছে । 
তবে প্রায় সর্বত্রই বিভিন্ন পদার্থের বাল। নামের পাঁশে ইতরেজী নাম দেওয়। 
আছে। বিভিন্ন পদার্থ ও সেই পদার্থ গুলোর সংযোগে গঠিত বিভিন্ন যৌগিক 
পদার্থ সম্ধদ্ধে আলোচন। এতে রয়েছে । তবে যাঁদবচন্ত্রের গ্রস্থের প্রধান ক্রটি, 
ধাতব পদার্থসমূহের আলোচনায় । ধাতব পদীর্থের অধিকতিশ আলোচনা 
অত্যন্ত সকক্ষিপ্ত ও অসম্পূর্ণ। একমাত্র লৌহের আলোচনা কিছুট। 
বিস্তারিত। 


১৫৮ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


তিন 

ণুমাত্র পদার্থ ও রসাঘনবিজ্ঞনেই নয়, এই যুগে বাংল। গণিত রচনায় 
ও উন্নতি পরিলক্ষিত হোল । এই প্রসঙ্গে প্রথমেই উল্লেখযোগ্য, বাণ্লায় 
ত প্রথম পৃাঙ্গ অঙ্ক বঈ প্রস্নকুমার সর্বাধিকারীর পপাটাগণিত (১২৬২)। 
বা'ল। পাটাগণিতের পথপ্রদর্শক প্রসন্নকুমার । বাংলাভাষায় গণিতের 
পর্ণিভানার উ৮ষ্টি সর্বপ্রথম তিশিই করেছিলেন । ১৮২৫ খুষ্টান্ে ভগলীন 
পাবন্গণ গ্রামে ভার জন্ম হয়। তার পিতাঁৰ নাম যদুমাথ ৬ 
প্রস্কুমার হিন্দু কলেছে শিক্ষালাভ করেন । গণিত, স"স্কৃত, ইতিহাস 
দর্শনে তার পিত্য ছিল। ছাত্রদীবন শেষ ক'রে তিনি ঢাঁক। কলেজ, 
সক্কৃত কলেজ প্র্টতিতে অপ্যাপনা করেছিলেন | পরে তিনি সংস্কৃত 
কলেজের অধ্যক্ষের পাদ নিধুক্ত হন । শিক্ষীর উন্নতির জন্যে তিনি নিজে ও 
পঙ অর্থ ব্যয় করেছিলেন । ১৮৮৬ খুষ্টান্দে তার মৃত হয়।  প্রসন্নকুমারের 
পাটাগরণিতের বিষয়ব্ত €কোলেন্সে।, নিউ মাচ, চেঙ্গা্প প্র্তিপ গন্থ থেকে 
সকলিত। গাণিতিক শব্দগুলোর সংকলনে সাঁহ।ম্য কলেছিলেন ঈশ্বরচন্দ্র 
বিদ্যাসাগণ। পাটাগণিতের যায়গায় যায়গায় এদেশীয় অঙ্কের প্রণালীও 
লিপিবছ হয়েছে । গ্রন্থটি জনপ্রিয়ত। অঞ্জন করেছিল । পাটাগণিতের ত্রয়োদশ 
সঙ্গরণ প্রকাশিত হর ১২৭৬ সালে। প্রসন্নকুমার পরবর্তী যুগের পাঁটাগণিত 
নচদ্নিতাঁদের প্রভাবিত করেছিলেন । 

পরবতী যুগের যে সব পাটাগণিতে প্রসন্নকুমাবের গ্রন্থের প্রভাব পড়েছে, 
তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, চন্দ্রকীন্ত শর্ীর গণিতাঙ্কুর' । সংবং 
১৯১৬) কালীপ্রপন্ন গঙ্গোপাধ্যায়ের 'পাঁটাগণিত' । ১৮৬৬), শাস্তিপুরের 
ই”রেজী বিদ্যালয়ে পণ্ডিত জয়গোপাল গোস্বামীর 'গণিতবিজ্ঞান' ( তৃতীয় 
সংন্গরণ : ১২৭৭ ) এবং ভুবনচন্দ্র চট্টোপাধ্যায়ের 'পাটাগণিতাঙ্কর (১৮৭৯ )। 
প্রথমোক্ত গ্রস্থটি প্রাথমিক প্রকৃতির । এটি রচনায় বিভিন্ন ইংরেজী গ্রস্থ 
থেকে এবং প্রধানতঃ প্রসন্নকুমার সর্বাধিকারীর পাটাগণিত থেকে সাহাযা 
নেওয়া হয়েছিল। গ্রস্থরচনাঁয় উৎসাহ দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও 
প্রসন্নকুমার সর্বাধিকাঁরী। গণিতাস্করে অক্কের সরল বিষয়গুলো সহজ ভাষায় 
বোঝান হয়েছে। কালীগ্রসন্ন গঙ্গোপাধ্যায়ের পাঁটাগণিতের বিষয়বস্তু ডি. 
মরগ্যান, নিউমীর্চ, কোলেন্সে। প্রভৃতির ইংরেজী গ্রস্থ থেকে এবং প্রসন্নকুমার 
সব্বাধিকারীর পাটাগণিত থেকে সংগৃহীত । গাণিতিক শব গুলে। প্রসন্নকুমারের 


বিজ্ঞান-চার প্রসার ১৫৯ 


পাটাগণিত থেকে সকলিত হয়েছিল। তা" ছাড়। গ্রন্থটির পরিকল্পনায়ও 
প্রসন্নকুমারের প্রভাব রয়েছে । জ্য়গোপাল গোস্বামীর গণিতবিজ্ঞানের 
পরিকল্পনায় ও ৮৪ চিহ্ছেন ব্যবহারে প্রসন্নকুমাবের পাটাগণিতের 
প্রভাব পড়েছে । তা" ছাড়। ভুবনচন্ত্র চট্টোপাধ্যায়ের পাটাগশিতাস্কুর রচনায় 
প্রলন্নকুমার সর্বাধিকারী ও গোপালচন্দ্র বন্দোপাধ্যায়ের পাটাগশিত থেকে 
সাহয্য নেওয়। হয়েহিল | 
এ ছাড়া ও উনিশ শতাক্ধার দ্িতীরাদপে আব ব গনিত বচিত হয়েছিল । 
এদের মপ্যে উল্লেখষে।গা, উমাচরণ গাজা গণিত (১৮৫৫), 
বিপিনমোহন সেনগুপ্তের 'সখাযাসারা (১৭৮৩ এক), শ্যামাচর্ণ বন্দ্যোপাধ্যায় 
৪ চনিলাল শীল সকা'লত গণিত দর্পণ (১৮৭০), যড্ুনাথ গায়পঞ্চ।নন 
সংকলিত "অঙ্থলার, ১এ ভাগ । ১৮৭১) এব শযনারায়ণ চ্টোপবধ্যায় প্রণীত 
« প্রকাশিত “আশু আঙ্কবোরকী (১৯৮৮) কিকাত। স্কুল বুক সোসাঁভটি- 
প্রকাশিত এব উমাঁচরণ চট্রোপাধ্যার লিখিত গণিভসার কচনায় কীথ 
(1০101) ও বশিকাস্ল ( 13091)119085110 ) প্রভৃতির অঙ্ক ব্ঠ, হউপিভামেল 
ক্য'লকুলেডর € 001৮21210710017001) এবং শুভগ্করের গ্রন্থ থেকে 
সাহায্য নেওয়। হয়েছিল । গ্ন্থটিকে একেবাপে পাথমিক প্ররুতির বল। 
যায় ন]। বিপিনমোহন সেন গপ্ঠের সাখ্যামান। না একটি পূণাঙ্গ গ্রন্থ ন। 
»লেও বা'ল। ভাষায় সংখ্যার পর্যাঘ সন্গঙ্গে এটিই প্রথম গ্রন্থ । গণিত দপণ ও 
অঙ্গসার, ১ম ভাগে উদ্লেখযোগ্য কিছুই নেউ | সুধশারায়ণ চট্টোপাধ্যায়ের 
আশ অগ্কাবোধক একটি নতুন ধরনের গ্রন্থ । লেখকের মৌলিক দৃষ্টিভঙ্গী এবং 
প্রাচ্য ও পাশ্চাত্য গণিতের পাশাপাশি মনাবেশ এগ গ্রন্থের বৈশিষ্ট | এহ 
গন্থে প্রধানতঃ শুভক্করের স্ত্ের মাধামে পাটাগণিতের মুল বিষয়সমূহ 
আলোচিত । অনেক যায়গায় লেখকের নিজন্গ মতামতও ন্যক্ত। গ্রন্থটি 
বচনায় সাহায্য করেছিলেন ব্রদ্ধমোহন মজিক, গীনীশঙ্কর দে প্রতি 
উন্বি'শ শতাব্ধার দ্বিতীয়ার্ধে বাংল ভাষার মান্সাঙ্ক সম্দ্ধে অনেক গুলি 
গ্রন্থ রচিত হয়েছিল । রঘুমণি সরকারের “মানসাঙ্ক' (১২১৯ ) বাংলায় মানসাঙ্ক 
সম্বন্ধে একটি উৎকৃষ্ট গ্রন্থ । গ্রস্থটর বিষয়বন্ত বিভিন্ন ই"রেজী পুস্তক থেকে 
সংগৃহীত হয়েছিল । মানসাঙ্ক সংশোধন ক'রে দিয়েছিলেন ভুঁদেব মুখোপাধ্যায় । 
শিশুদের উদ্দেশ্টে পাচ ভাগে মানসাস্ক লিখেছিলেন গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায় । 
মানসাঙ্কের বিভিন্ন ভাগগুলি ১২৭১ থেকে ১২৭৫ সালের মধ্যে প্রকাশিত হয়। 


-পস্প 


১৬৩ বঙ্গপাঠিত্যে বিজ্ঞান 


এই ঘুগে খাল ভামার বীজগণিত রচনার স্মত্রপাত হোল। বাংলায় 
পাশ্চাত্য পদ্ধতিতে প্রথম বীজগণিত লিখলেন পাটীগণিতের পথপ্রদর্শক 
প্রসন্নক্মীর সবাপিকবী | প্রসন্নকুনারের বীজগণিত ১ম ভাগ (সংবহ ১৯১৪ 
প ২য় ভাগ। সাবহ ১৯১৭) ঈশ্বচন্দ বিগ্ভাসাগরের পরামিশ অভ্ষারী রচিছ 
»যেছিল। উচ, পাকক প্রভভির হংরেছা লীজগণিত এব" ইউলর ও 
লক্ষোয়ারের কফরাসা বাজগণিতের ভতরেজা আঅভবাদ থেকে এই হন্থের 
বিময়প্খ সকলিত হয়েছিল । তা ছাড়। ভাঙ্গরাচাষের সান্কৃত বাজগণিত 
থেকেছি সাহাবা নেলঘ। হয় পস্করচনাহ সাঠাষ্য করেছিলেন বামকমগ 
শট্রাচাথ। এভ গঙ্থে আবাভ্ত পাশির প্রতীক বাবচ।লে ভাঙ্গরাচাষ প্রণীত 
প্রা 


৩ অশ্সণণ এ। পারে হউপোপার পাতি অন্ত হয়েছে 
দেশিয়ান।ঠ গ্রশ্থটিণ বেশি । কি পরিভামার ব্যবচ্গাবে, 


সন্ধায় সমন্তাখ্রলোর সমাপাশে সরভত বালা ভামাব বাবহার গ্রন্থ টিপ 
বৈশিষ্টা । উচ্চাঙ্গের বাজগণিত শ। ঠলেএ একেবাণে প্রাথমিক প্রকৃতির গ্রন্থ 
একে বল। খায় না স্টকবাদ(01171৩৩৯1, কণণা (50৭১9 হতাদি 
প্রসঙ্গ এতে আছে। গ্রন্থের পরিকল্পনাটিও মোটামুটি বুহহ 1 তা ছাডি। 
প্রসন্নকুমারের বোঝাবার ভঙ্গী প্রাঞ্ল। 

এই যুগেন অপরাপর বাজগণিতের মধ্যে উল্লেখখে গা, খছুনাথ ভট্টাচাষে 
'বীজগণিত" ( ১৮৬০ 1, যশোদ[নন্দন মরকার স'কলিত “বীজগণিত প্রবেশিক? 
( ১২৭ন ।, রাজকুষ্ মুখোপাধ্যায়ের বীজগণিত (১৮৭২ ' এব” মহেন্দনাথ 
পায়ে বীজগণিত" । 

এই যুগে জ্যামিতি পচনায় বেশিষ্ট্ের পরিচয় দিলেন রেভারেও 
কুষ্মোহন বন্দ্োপাধায়, ভদেব মুখোপাধায়, রামকমল ভট্টাচাষ প্রমূখ 
কয়েকজন কৃতী লেখক | রুষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের পর জ্যামিতি রচনায় 
কৃতিত্বের পরিচয় দিলেন তৃদেব মুখোপাধ্যায় ও বামকমল ভ্টাচাষ। 
রামকমল ভট্রাচাযের 'জামিতি গ্রস্থকারের মৃত্যুর পর ১৮৬২ গুষ্টান্ডে 
প্রকাশিত হয়। এই গ্রন্থে ইউক্লিডের জ্যামিতিপ মূল তত্ব গুলে! আলোচিত 
হয়েছে । গ্রন্থটিৰ শেষ দিকে আলোচ্য অশের ইংরেজী অন্ুবাঁদও দেওয়! 
আছে। বিভিন্ন জ্যামিতিক প্রতিজ্ঞার বিশ্লেষণ বাংলা অক্ষরের সাহাষ্যে 
কর। হয়েছে । বাঁমকমলের বোঝাবার ভঙ্গী ভাঁল। কিন্ত তার গ্রন্থের 
পরিকল্পন। কৃষ্ণমোহন্‌ ব1 ভূদেবের গ্রন্থের তুলনায় স্বল্লপরিসর । 


বিজ্ঞান-চ্চার প্রসার ১৬১ 


এ ছাড়। এই যুগের জ্যামিতির মধো বিশেষভাবে উল্লেখষোগা, রাজমোহন 
দে স+কলিত ইউক্লিডের 'ক্ষেত্র-জামিতি? (১৮৭৯ )। এই গ্রন্থের আলোচ্য 
বিষয় ইউক্রিডের জ্ঞামিতির প্রথম অধায়। বিভিন্ন ইংরেজী গ্রন্থ এবং ভদেব 
নুখোপাধায়ের ক্ষেত্রতক্ব অবলম্ধন ক'রে এই গ্রন্থটি রচিত হয়েছিল । ক্ষেত্র- 
জ্ঞামিতি জনপ্রিয়তা অজন কবে । ১৮৮৬ খৃষ্টাব্দে এর ত্রয়োদশ সংস্করণ 
প্রকাশিত হয়। এই গ্রন্থে অত্যাবশ্যকীয় কয়েকটি জ্গামিতিক সজ্ঞ। 
আলোচনার পন কতকগুলো স্বীকাধ সংজ্ঞ। 9 স্বতঃসিদ্ধেণ কথ। বলা হয়েছে । 
বিভিন্ন প্রতিজ্ঞার পরু আনশ্বাক অনুযায়ী অন্মান ৪ অন্সিচ্গান্থের যোজন 
এই গ্রন্থটির বৈশিষ্ট্য । রাজয়োহন «দর বোঝাবান ভঙ্গী সপল। অপ্রাসঙ্গিক 
বণনা তার গ্রন্থে একেলাবেই নেই | 

'খগোলবিবরণ-লচয়িত। নবীনচন্ছ দণ্ডের “বাবহারিক জ্ঞামিতি' (১৮৭৩) 
কলিকাত। স্কুল বুক সোসাইটির আদেশ অনযায়ী লিখিত হয়। এই গুম্থটি 
হোল স্বট্-এর 'নোটুস্‌ অন্‌ প্রাক্টিকাযাল জিয়মিট্রির অন্বাদ | নবীনচন্দের 
প্রকাশভঙ্গী বেশ স্বচ্ছ । এ ছাড। নলীনচন্্র গণিত ৪ জ্যামিতি বিষয়প 
আর একট গ্রন্থ লিখেছিলেন । ভার 'ক্ষেরবাবহার ব। ব্াবহারিক 
জ্যামিতি, পক্ষব্রব্যবহার, জরীপ এব সমস্থল প্রক্রি। ১১৬৩ সালে প্রথম 
প্রকাশিত হয়। 

বা'ল। ভাষার 'ত্রিকোণমিতি সন্দদ্ধে প্রথম গ্রন্থ ভোলানাথ মজুমদারের 
'প্রেন ভ্রিকোণমিতি' ১৮৭৯ খৃষ্টাব্দে লেখকের মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল | 
গন্থটির সম্পাদন| করেছিলেন লেখকের পুত্র বিহারীলাল মজুমদ[র | 
জ্রিকোণমিতির রচয়িত। ভোলানাথ মজুমদার কলিকাতার জেডাঞসাকে। 
নিবাপী ছিলেন । ডেভিড ভেঘার বিগ্ভালয়ের পান শেষ করে তিনি 
হিন্দু কলেজে অধ্যয়ন করেন। গণিতে শৈশব থেকেই ভার অন্রাগ ছিল। 
গণিতে পারদশিতার জন্যে তিনি অধ্যাপক রিজের সহায়তায় কম্পিউটেটরের 
কাজে নিযুক্ত হয়েছিলেন । ২৩ বৎসর কাল তিনি এই কাজ করেন। 
১৮৭২ খুষ্টাব্দে তার মৃত্যু হয়। 

প্রেন ত্রিকোণমিতি গ্রন্থে রেখ। ও কোণের পরিমাণ, ভ্রিকোণমিঠি 
সন্ধন্ধীয় অনুপাত ইত্যাদি প্রসঙ্গ স্থান পেয়েছে । জ্রিকোণমিতি সম্বন্ধে এট 
একটি প্রাথমিক প্ররুতির গ্রন্থ । 

জ্যোতিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের সংখ্য। এই যুগে অপেক্ষারুত অল্প। বাণল। 

১১ 


১৬২ বঙ্গসাহিত্ো বিজ্ঞান 


ভাষ। ৪ সাহিত্যে জ্যোতিবিজ্ঞান রচনায় পথ দেখিয়েছিলেন উইলিয়ম 
£য়েট্স। ইয়েট্স-এর জ্োতিবিগ্য। প্রকাশিত হবার বিশ বংসরাধিক কাল 
পর জ্যোতিগ্রিজ্ঞন লিখলেন গোগীমোহন ঘোষ। ভার “জ্যেতিধ্িবরণ' 
১৮৫৯ খুষ্ঠান্ধে (স'বৎ ১৯১৩) প্রথম প্রকাশিত হয়েছিল। গ্রস্থ-রচনার 
কারণ সম্বন্ধে লেখক “বিজ্ঞাপনে" বলেছেন, “কিছুদিন পূর্বে এক পৌরাণিক 
পণ্ডিত মহাশয়ের সঠিত কথোপকথন ক্রমে জ্যেতিধিছ্া। বিময়ক প্রসঙ্গ 
উপস্থিত হঘ়। তিনি আমার নিকট ইউরোপীয় মতান্সারে গ্রহণ খতু- 
পবিবর্ধনাদি নিয়ে কিঞ্চিৎ কিঞ্চিং শ্রনণ করিয়। সমধিক পরিজ্ঞা নার্থ 
কৌতুহল প্রদর্শন করেন । অদন্ঠসারে আমি সহজ সহজ ইঙ্গরেজী পুস্তক 
দেখিয। জ্যতিবিষয়ক স্ুল স্থল বুন্তান্ত সঙ্কলন করিতে আরম্ভ করি।” 
এ বিজ্ঞাপন থেকেই জান। যায় লেখকের প্রথমে ইচ্ছে ছিল, জোতিবিজ্ঞান 
বিষয়ক আলোচন। নিজের হাতে লিখে উক্ত পণ্ডিত মহাশয়ের কাছে 
প।ঠাবেন। কিন্ধ বচণ। কিছুদূর এগোনান পর এক বন্ধুর উত্সাহ ও 
আঅন্থরোধে আলোচিত বিষয়বস্তু গ্রন্থ।কাবে প্রকাশ কর। হয়। গ্রস্থট ক্ষুদ্রকায় 
হলেও আলোচ্য বিষয়বস্তর পরিধি বিরাট । এতে চন্দ্র, নক্ষত্র, স্্য, দিনরাত্রি, 
ধতৃপরিবর্তন, গ্রহণ, গ্রহ, ধূমকেতু, ছায়াপথ ইত্যাদি নিয়ে আলোচন। কর। 
হয়েছে । আলোচন। সংক্ষিপ্ত এব প্রাথমিক প্ররুতির | তথ্যসমাবেশ ও 
যাপগায় যায়গায় ছুর্বল। তবে গোপীমোহনের ভাষ। সবল ও প্রাঞ্চল। 
রচন। দেখে মনে হয়, বন্ধুর অন্নরোধে আলোচা বিষয়বস্ত গ্রস্বাকারে প্রকাশ 
করবার সময় লেখক গ্রন্থটি বালকদের উপযোগী ক'রে লিখেছিলেন । নাটকক্ 
৪ চিত্রধমিতা এই গ্রস্থেব রচনারীতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য । যেমন, 


“এ দেখ, সম্মখে এক প্রকাণ্ড অশ্বখ বৃক্ষ দৃষ্ট হইতেছে , 
এ বৃক্ষের শাখাপল্লবের মধ্যে মধ্যে যে সকল পক্ষী বিহার করিতেছে, 
তীহ কিছুই তৌমাঁদের নয়নগোঁচর হইতেছে ন1; বৃক্ষের পত্রসকল 
পৃথক পৃথক রূপে সুস্পষ্ট দৃষ্ট হইতেছে না; কিন্তু যদি দূরবীক্ষণ- 
যন্ত্রে নয়ন সংযোগ করিয়। এ বৃক্ষে দৃষ্টিনিক্ষেপ কর, তাহা হইলে 
এ বৃক্ষস্থিত নানাবিধ পক্ষিগণকে এক এক করিয়া দেখিতে পাইবে, 
এ বৃক্ষের শাখা ও পল্পবনকল বাষুভরে যেভাবে সঞ্চালিত হইতেছে, 
তাহাঁও অনায়াসে দেখিতে পাইবে ।” 


বিজ্ঞান-চর্চার প্রসার ১৬৩ 


“জ্যাতিক্বিবরণ'-এব দু'একটি হ্ৃন্দর বর্ণনায় সাহিত্যরসের পরিচয় পাঁওয়া যায়| 
যেমন, ডাঃ ক্রষ্ঠরকে অন্সরণ ক'রে চন্দের পৰতের বণনা । 

এই যুগের জোতিবিজ্ঞান বিষয়ক অপরাপন গ্রন্থের মধো প্রথমেই 
উল্লেখযোগ্য, কালিদাস মৈল্ত্রর 'খগোলবিবরণ' (১৮৯) । কালিদাস মৈজ্ঞ 
ইতিপূর্বে ইলেকট্রিক টেলিগ্রাফ” “বাম্পীয় কল ও ভারতবষ*য় রেলওয়ে, 
'জওগ্রাফি ব। ভূগোল" প্রতি গ্রন্থ রচন। করেছিলেন । 'খগোলবিবরণ' 
ভাণ্াকুলার লিটারেচান কমিটি কতক প্রকাশিত হয়েছিল। গ্রহ, উপগ্রহ 
ইত্যাদি ছাড়া ৪ উচ্চাঙ্গের কয়েকটি জ্ঞোতিবিজ্ঞান বিষয়ক প্রসঙ্গ এতে আছে । 

ন, গ্রহাদির দূধত এব গ্রহ-ণক্ষত্রেব স্থান নিণয়ের উপায় ইতাদি প্রসঙ্গ । 

বন্ততঃ, এখনেই গ্রন্থটির বৈশিষ্ট্য । ১৮১২ খুষ্টান্দে খগোলনিবরণের দ্িতীথ 
স-ক্করণ প্রকাশিত হয়। 

এক একটি জ্যোতিঙ্ক নিয়ে পথক পৃথকভাবে গ্রন্থরচনার প্রযাম এই যুগে 
দেখ। গেল। প্রভাতিচন্দ্র সেনের “চন্দতত্ব' (১৮৬১) এই প্রসঙ্গে উল্লেখযোগ্য | 
চন্দতত্ব গ্রধানঙঃ বালকবালিকাদের উদ্দেশে বচিত হলেও এর ভাম। 
ছোটদের উপযোগী নয়। চন্দ্রতন্বে চন্দ্রের আরুতি, দূরত্ব, গতি ইত্যাদির 
বর্ণন। দিয়ে চন্দ্র প্রাণীর অগ্টঙিত্, চন্দের উপৰিভাগ এব” জোয়ার ও ভাট 
নিষ়্ে আলোচিন। কর। হয়েছে । আলোচনা তথ্যপূর্ণ। গ্রস্থটিতে লণকের 
যুক্তিবাদী মনের পরিচয় পাওয়া যায়। গাণিতিক প্রসঙ্গ যায়গায় যায়গায় 
আছে; তবে তা? দুরূহ নয়। চন্দ্রতত্বের সবপ্রধান ক্রটি রচনাভঙ্গার 
আডষ্টত|| যায়গায় যায়গায় উৎ্কট সন্ধি রচনার শ্রুতিমধুরত1 নগ্ করেছে। 

চন্দ্রতব্বের লেখক প্রভাতচন্দ্র সেনের ইচ্ছে ছিল 'স্য্যতত নামে আর একটি 
গ্রন্থ রচনা করবার । কিন্ত “সথযতব' প্রকাশিত হয়েছিল বলে মনে হয় ন। | 

উনবিংশ শতাব্দীর জ্যোতিবিজ্ঞান বিষয়ক অন্যতম শ্রেষ্ঠ গ্রস্থ নবীনচন্ত্র 
দর্তের 'খগোলবিবরণ' ১২৭৩ সালে প্রথম প্রকাশিত হয়েছিল। ব্যবহারিক 
জ্যামিভির রচয়িতা নবীনচন্দ্র ১২৪৩ সালে কলিকাতায় জন্মগ্রহণ করেন । 
পাঠশালার পাঠ শেষ ক'রে কিছুকাল সংস্কৃত কলেজে পড়বার পর তিনি ফ্রী 
চার্চ ইন্টিটিউশনে শিক্ষালাভ করেন। ছাত্রাবস্থায় তিনি “স"বাদ প্রভাকর?, 
'জ্ঞান বত্বাকর” প্রভৃতি সাময়িক-পত্রে বৈজ্ঞানিক প্রবন্ধ লিখতেন । পরে 
রহস্য-সন্দর্ভ” পত্রিকায় তিনি প্রবন্ধ লিখেছিলেন । এ ছাড়া সাময়িক পত্তরিকানু 
সম্পাদনা! এবং বিভিন্ন ধর্মগ্রন্থের ব্যাখ্যা ও অন্রবাদ ক'রে নবীনচন্দ্র খ্যাতি 


১৬৪ বঙ্গলাহিতো্ো বিজ্ঞান 


অঞ্জন করেন। বত্রিশ বংসরকাল সরকারী চাকুরী করবার পর ১২৯৭ সালে 
তিনি অবসর গ্রহণ করেছিলেন । ১৩০৫ সালে তার মৃত্যু হয়। খগোল- 
বিবরণের বিষয়বস্ত “নিউটন্স প্রিন্সিপিয়া, “হারসেলস্‌ আযাষ্ট্রনমি, “মিল্স 
আ্যা্রণমি' প্রভৃতি ইপরেজীগ্রস্থ এব, তরবৌধিনী পত্রিক। থেকে স"গৃহীত 
হয়েছিল । খগোল-বিবরণে পৃথিবী, চন্দ্র, সুর্য ও বিভিন্ন উপগ্রহ নিয়ে 
আলোচন। কর। হয়েছে । নবীনচন্দ্রের প্রকাঁশভঙ্গী স্বচ্ছ । তথ্যসমাবেশ ৪ 
নগণ্য নয়। গ্রন্থটি যে তৎকালীন যুগের পাঠকদের মনোরঞ্জনে সক্ষম হয়েছিল 
ত।" রামেন্দন্রন্দর ত্রিবেদীর শিল্পোদ্ধত উক্তি থেকে জান। যায় ৫ 


“অতি বাল্যকালে খগোঁলনিবরণ নামে একখানি বাঙ্গালায় 
লেখ। জ্যোতিঘের বঠি পড়িয়াছিলাম ; এ পুস্তকে চন্দ্র, স্ধ্য, গ্রহ, 
উপগ্র» সকলের বিবরণ পড়িয়। বালকের মনে কত আনন্দের উদয় 
হইত, কত ৭৭ হল জাগিয়। এ 1 এ পুস্তকখানির প্রণেতার 

ন্‌ 


চার 

এই যুগে প্রাকৃতিক ভূগোল ও ভূবিগ্য। বিষয়ক কয়েকটি সর্বজনবোধ্য গ্রস্থ 
রচনার প্রচেষ্ট। দেখ। গেল । ত।' ছাঁড়। এই সময়ে ভূগোঁল বিষয়ক বহু পাঁঠ্য- 
পুস্তকণ্ড রচিত হোঁল। বঙ্গভাষ। ও সাহিত্যে ূগোঁল রচনীর স্ত্রপাত করেছিলেন 
ইউলোপীয়ের।। এই প্রসঙ্গে মাশম্যান, পিয়াধ ও পিয়ার্সনের নাম উল্লেখযোগ্য । 
কিন্ত এদের গ্রন্থে প্রাকৃতিক ভাগোল ও ভূবিদ্য। সম্বন্ধে আলোচন। নগণ্য | 
বামমৌহন রায়ের পর এদেশীয়দের মধ্যে ভূগোল রচনা করেন অক্ষয়কুমার 
দত্ত ও বেভাবেগু রুষ্ণমৌহন বন্দ্যোপাধায় । কিন্ত এদের গ্রন্থেও বাঁজনৈতিক 
ভূগোলের উপরেই জোর দেওয়। হয়েছে । পরবতী গ্রস্থকার গৌরীশংকর 
ভষ্টাচাষও রাজনৈতিক ও বাণিজ্যিক ভূগোলকেই প্রাধান্য দিয়েছেন । 
গৌরীশংকর রচিত "ভূগোলসার' ১৮৫৩ খুষ্টান্দে প্রথম প্রকাশিত হয়েছিল । 
এই গ্রন্থে বিভিন্ন মহাদেশের রীজনৈতিক, বাণিজ্যিক ও প্রাকৃতিক ভূগোল 
নিয়ে সংক্ষেপে আলোচনা করা হয়েছে । বাংল! ভাষায় প্রারূতিক ভূগোল 
রচনার প্রথম কৃতিত্ব রাজেন্দ্রলাল মিত্রের | 


১১ আকাশের গল্প (১৩২* )--যতীব্্রনাথ মজুমদার | ভুমিকা__রামেন্্রহন্দর ত্রিবেদী 


বিজ্ঞান-চার প্লান ১৬৫ 


বাজেন্্রলাল মিত্রের সমসাময়িক যুগে ভূগোল বিষয়ক বহু পাঠ্যপুস্তক 
রচিত হয়েছিল। তন্সমধো প্রথমেই উল্লেখযোগ্য, 'বাবাসতস্থ বালিকণ বিদ্যালয়ের 
ব্যবহারার্থ সপকলিত ভগোল-বুত্তান্থ' ( ১৮৫ ), স্কুলের ছাত্রদের উদ্দেশে 
শচিত বামনাবায়ণ বিদ্যারত্ত্ের প্রাথমিক প্ররৃতির গ্রস্থ “ভগোলবিগ্ামার' 
। ১৮৫৬) এব" তারিণীচলণ চট্টোপাধ্যায় লিখিত "ভগোল বিবরণ' 
( ১৮৫৬) ১৯ | তারিণীচরণ চট্রোপাধায়ের "ভগোল প্রবেশ" (১৮৫৮) 
হোল গোল বিননণের সংক্ষিপ্ত ও সহজবোধা সংঙ্গরণ | এই যুগের 
অপরাপর স্কুলপাঠ্য গ্রন্থুর মধ্যে উল্লেযোগা, গোপালচন্দ বল 'ভূগোল- 
স্ত্রী (১২৬৪), শ্ামাচলণ পস্ত অন্তবাদিত ভাবতবশের ভগোল বুস্তীন্ত' 
। ১৮৬৯), শশীভমণ এগার “ভগোল পরিচমু' ( সন্ধগৎ ১৯২৩), হুগলী মনল 
স্কুলের ছাত্রদের উদ্দেশ্যে বচিত 'ভরুত্তান্ত' । ২য় ভাগ--১১৭৩ ), হাঁরাণচন্ধ 
নখোপাপ্যায় স'কলিত 'আমিয়ার নিবরণ' (১৮৬৮), কালীগ্রস।দ সাঙ্ডিল্য 
সকলিত "উত্তর পশ্চিম অঞ্চলের ভ-রন্তীস্ত' (১৮৭০ ), রজনীকান্ত ঘোষের 
'ভগোলনিগ্যাপান' (১৮৭১), নীলকমল ঘোষালের “ভগোল-সার স"গ্রঠ' 
। ১২৮০ ), পর্ণচন্ছ্ দন্ত অন্তবাদিত “প্রারুতিক ভাগোল বিষয়ক কতিপয় 
পাঠ” (১৮৭৬) এব" কুষ্চনগর কলেজের অধাক্ষ ই, লেখত্রিজের আদেশ 
অন্তযায়ী বঙ্গভাষাঁয় অন্বাদিত 'বাঙ্গালার ভগোল 19 ইতিহাস! ১৮৭৬) 
9 ন্ুসিহচন্ত্র মুখোপাধায়ের প্রাকৃতিক ভগোলা ( ১৮৮৯) শেষোজ 
গ্রন্থটি ছাড়। উল্লিখিত সবগ্চলে। গ্রন্থেই প্রারুতিক ভগোলের আলোচন। 
নগণ্য । 

সবসাধারণের উদ্দেশ্যে রচিত এহ ঘুগের প্রাকৃতিক ভগোল ৪ ভৃবিদ্য। 
বিষয়ক অধিকাণ্শ গ্রন্থে পৌরাণিক ভথ্যাদি এসে গেছে । এই প্রসঙ্গে 
প্রথমেই উল্লেখযোগ্য, “বাম্পীয় কল ৪ ভারতনফীয় রেল ওয়ে) 'ইলেকাট্রিক 
টেলিগ্রাক, “খগোলবিবরণ, প্রভৃতি গ্রন্থের লেখক কালিদাস মৈত্রের জি গ্রাফ 
ব। ভূগোল-বিজ্ঞপক' (১২৬৩)। গ্রন্থটি শ্রনাথ দে চতুধুরিণের অঙ্গঘতি 
অন্সারে রচিত হয়েছিল । “ভগোল-বিজ্ঞাপক" চার খণ্ডে সম্পূর্ণ হবার কথ 
ছিল। প্রথম খণ্ডে পৃথিবীর আকার, প্রকার ৪ গতির নিয়ম আলোচিত 
হয়েছে । অপরাপর খগুগুলে। প্রকাশিত হয় নি বলেই মনে হয়। শাস্ম এ 


১২ ভ্গোল বিবরণের ২য় ভাগ ১৮৫৭ খৃষ্টাব্দে আলাদাভাবে প্রকাশিত হয়েছিল । 


১৩৬ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


পুরাঁণে কালিদাস মৈত্রের পাণ্ডিভ্য ছিল। তার “ইলেকট্রিক টেলিগ্রাফ ও 
গড়িৎ বার্তাবহ' নামক গ্রন্থে বিভ্যুৎ সম্বন্ধে এদেশীয় লোকের ধাঁরণ। শাস্বীয় 
তথ্যাদির মাধ্যমে বোঝান হয়েছে । এখানেও পৃথিবীর আকার সম্বন্ধে 
প্রাচীন বিশ্বাসের কগ। আলোচিত হয়েছে শান্্, পুরাণ, তন্ন ইত্যাদিকে 
কেন্দ্র ক'রে। পৃথিবীর আকার সঙ্গন্ধে প্রাচীন ইউরোপীয়দের বিশ্বাস, 
বাইবেলে পৃথিবীর আকারের বর্ণন। এবং টলেমি ও কোঁপারনিকসেস 
মতবাদ আলোচনায় পাণ্তিত্যের পরিচয় পাওয়। যাঁয়। এই পাগ্ডিতোর 
পরিচয় পুরাঁণ সম্মত ভূগোল বিবরণ" শীর্মক অধ্যায়ে আরও সুম্পষ্ট। 
তবে কালিদ।স মৈত্রের দৃষ্টিভঙ্গী বৈজ্ঞানিকের । অনেকক্ষেত্রেই পৌরাণিক 
ধারণকে তিনি যুক্তি সহকারে খণ্ডন করেছেন । একদিকে পৌরাণিক 
গন্থাদিতে পাণ্ডিত্য, অপরদিকে যুক্তিবাদী বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গী কালিদাস 
মেজ্রের রচনাকে একটি বিশিষ্টত। দান করেছে । 

পৌরাণিক দৃষ্টিভঙ্গীর পরিচয় পাওয়া গেল দ্বারকানাথ বিগ্যারাত্রেণ 
'ভতব্র বিচার" (১৭৯৪ এক) নামক গ্রন্থে । ধারা পুরাণ ৪ শাগ্ধে 
অবিশ্বাসী তাদের যুক্তির ভ্রমপ্রদর্শন লেখকের উদ্দেশ্য । এই উদ্দেশ্যে লেখক 
বিভিন্ন শাশ্গগ্রস্থ থেকে প্রমাণ সংগ্রহ করেছেন । তবে শাশ্ীয় মতবাঁদ- 
গুলোর যে যে স্থানে যথোপযুক্ত যুক্তিব অভাব সে সকল স্থানে নতুন- 
ভাবে যুক্তি উপস্থাপিত ক'রে তিনি সে সকল মতবাদ প্রতিষ্ঠিত করতে 
চেয়েছেন । বস্ততঃ, বেদপুরাণাদি শাঞ্ধের অন্তর্গত ভূগোলের যৌক্তিকতা 
প্রদর্শনই এই গ্রস্থের মূল উপজীব্য। “ভূতত্ব বিচার ছু'ভাগে বিভক্ত । 
প্রথম ভাগে পৃথিবীর আকার, জলম্থল-বিভাগ ইত্যাদি প্রসঙ্গ এবং দ্বিতীর 
ভাগে জৌয়ার-ভীটা ইতাঁদ নিয়ে আলোচন।। দু'এক যায়গায় স্বুক্ষম 
বিচারবুদ্ধি ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গী পরিচয় থাকলেও অধিকাঃশ ক্ষেত্রেই 
ধর্মবিশ্বীদ অতি প্রকট । 

কালিদাস মৈত্রের “জিওগ্রাফি বা! ভূগোল-বিজ্ঞীপক" এবং দ্বারকানাৎ 
বিষ্ারত্বের “ভূতত্ব বিচার ছাড়াও এই যুগে আরও কয়েকটি পুবাণ-নির্ভর 
ভূগোল রচিত হয়েছিল। এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য, গোবিন্মমোহন 
রায় সংকলিত 'মৃন্মষী” (১৭৯৯ শক ) এবং গোবিন্দকাস্ত বিষ্যাভূষণ রচিত 
'তুবন বৃত্তীন্ত' ( ১৮৭৮)। মৃন্ময়ী একটি নতুন ধরনের গ্রস্থ। পুরাঁপ- 
নির্ভর হলেও এই গ্রন্থের যায়গায় যায়গায় ইউরোপীয় মতের সঙ্গে এদেশীয় 


বিজ্ঞান-চর্চার প্রসার ১৬৭ 


মতের সামঞ্জন্য ও অসামগ্চম্যের কারণ দেখান হয়েছে । গ্রন্থ-রচনার উদ্দেশ্য 
সন্গন্ধে লেখক “বিজ্ঞাপনে বলেছেন, পপ্রীচীন হইতেও প্রাচীনতম কালে 
ভারতে গণিত-বিজ্ঞীনাদির বহুল প্রচার ছিল এ বিষয় অবগত হইয়। বঙ্গবাসী 
ঘুবকবুন্দেন স্বদেশান্তরাগ উপচিত হইবে এই উদ্দেশ্যই মুন্ময়ী সঙ্কলনের 
প্রধান কারণ ।” স্থ্যসিদ্ধান্থ প্রভৃতি কয়েকখানি প্রাচীন গ্রন্থ থেকে 'মুন্য়ী'র 
বিষয়বস্ত সকলিত। বস্ততঃ, এই গ্রস্থট লেখকের গবেষণার ফল। প্রাচীন 
গন্থাদি থেকে তিনি শুধু তথা সংগ্রহই করেন নি, প্রয়োজনবোধে নিজন্ব 
মতামত বাক্ত কৰেছেন । গোৌলাধায়, স্যসিদ্ধান্ত, সিদ্ধান্তশিরোমণি 
প্রভৃতি গ্রন্থ থেকে লেখক যেভাবে ভগোল ও ভূবিগ্য। বিষয়ক তথ্যাদি 
আহবণ করেছেন এব যেভাবে বিভিন্ন মতবাদ ও মতভেদ বিশ্লেষণ 
করেছেন তাতে তার পাঞ্চিত্য ও বিচার-কুশলতাঁর পরিচয় স্ত্ম্পষ্টু। এই 
গ্রস্থ গগ্রহভ্রমণ বিময়ে মতভেদ, পৃথিবীর আকার ৪ গোলতার প্রমাণ", 
আকধণশক্তি, খতুবিভাগ, দিনবাজিন হবাঁসবৃদ্দি উত্যাদি প্রসঙ্গ শারদীয় 
উদ্ধৃতির মাধামে বিচার ও বিশ্বেষণ কর। হয়েছে | 

বেদ, স্বৃতি, তন্ত্র, পুবাণ, জ্যোতিষ প্রভৃতি শাস্থের ভূগোল বিষয়ক মতবদ- 
গুলোর মধ্যে একা স্থাপনের প্রচেষ্ট। দেখ। গেল গোনিন্দকান্ত লিগ্যাঁভূষণের 
'ভুবন বৃন্তান্থা-তে । গোবিন্দকান্ পাবন। জেলার শালখিয়। গ্রামে জন্ম গহণ 
করেন। তান পিতার নাম শ্ীকান্ত লাতিডী। শাক্ষশিক্ষ। সমাপ্ু কারে 
তিনি কাশিমবাঙ্গারের মহারাণার দ্বারপ্ডিত নিযুক্ত হয়েছিলেন । পরে তিনি 
দগুবিধি  বাক্ষস্বকারের বিচারকের পদে নিযুক্ত হন । বাজকাধের অবসরে 
তিনি সাহিত্যসেব। করতেন | কিন্ধ ভগোল বুন্বাস্থ' তার সাহিতাসেবার 
নার্থতার পরিচয় বহন করে। আলোচ্য গ্রন্থে বৈজ্ঞানিক দরষ্টিভঙ্গীর একা ন্থ 
অভাব । তা" ছাড়া যায়গায় যায়গায় অন্ধ বিশ্বাসের পরিচয় রয়েছে । এমনকি 
ভগোল ও ভৃবিগ্যা বিষয়ক আধুনিক মতবাদ গুলোকে কয়েক যায়গায় লেখক 
খণ্ডন করতে চেয়েছেন । বচনাভঙ্গীর ও প্রশ"স। কর। চলে ন।। বাক্য অযথ। 
দির্ঘ ও জটিল। 

পুরোপুরিভাবে পাশ্চাত্য পদ্ধতিতেও এই যুগে ভূগোল ও ভূবিষ্য। বিষয়ক 
্রস্থাদি রচিত হয়েছিল। বাজেন্দজলাল মিত্রের পর পাশ্চাত্য পদ্ধতিতে 
প্রাকৃতিক ভূগোল ও ভূবিছ্য! নিয়ে গ্রস্থ লিখলেন রাঁধিকাপ্রসন্ন মুখোপাধ্যায়, 
গিরিশচন্দ্র বন্থ ও স্বর্ণকুমারী দেবী । বাধিকাপ্রসন্ন মুখোপাধ্যায়ের “ভূবিদ্য।' 


১৬৮ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


১৮১৮ খুষ্ঠান্দ প্রথম প্রকাশিত হয়েছিল । এই গ্রস্থে ব্যবজত পাবিভাঁষিক 
এনগুলোর অধিকাণ্শঈ ভারিধীচরণ চট্োপাধ্যায়ের “ভূগোল বিবরণ" থেকে 
সগৃীত। “ভবিছ্য'য় ভগ সন্ন্ধে বিশেষ কিছু তথ্যাদি নেই । আঁলোচন। 
গ্রবানতঃ প্রাকৃতিক ভূগোল সন্বন্ধে। ভৃবিগ্।র বিভিন্ন অধ্যায়ের আলোচা 
বিষয় পৃষ্ঠ, পৃথিবীর জলস্থল বিভাগ, পর্বত, আগ্রে়গিবি, ভুমিকম্প, সাগর 
্ত্যাদি প্রসঙ্গ | রাধিকাপ্রসন্নের ভাঁষ। রস | তথ্যসমাবেশ উচ্চাঙ্গের নয়। 
জ|লোচন। সবত্র সংক্ষিপ্ত প্রকৃতির | গ্রন্থটিতে যারগায় যায়গায় কবিাত্তের 
ভাস আঁছে। 

বা"্ল। ভাষায় পূর্ণাঙ্গ ভুবিজ্ঞান রচনার প্রথম কুতিত্ব গিন্িশচন্দ বন্তর | 
ভার ডৃতব- প্রথম ভাগ” ১৯৮৮ সালে প্রথম প্রকাশিত হয়েছিল । গ্রন্থটির 
দ্বিতীয় স'ক্ষবণ প্রকাশিত হয় ১৯৯৩ সালে। ইতিপুবে প্রকাশিত কয়েকটি 
গ্রন্থে প্রাকৃতিক ভগোলের সঙ্গে সঙ্গে তত্ব কিছু কিছু আলোচিত হয়েছিল 
বটে; কিন্ত স্পরিকল্পিতভাঁবে বাণলায় ভৃবিজ্ঞান লিখবার প্রচেষ্টা এই গ্রন্থে 
প্রথম দেখ। গেল | অবশ্য ইতিপূর্বে সাময়িক-পত্রে ( তজবোধিনী পত্রিকায় ) 
ভবিজ্ঞান সপ্বন্ধে উচ্চাঙ্গের আলোচন। প্রকাশিত হয়েছিল | তবে প্রত্রজীববিদ্য! 
(51860170১0919)) সঙ্গন্ধে সারগভ আলোচনা এই গ্রস্থেই প্রথম পায়! 
গেল। ফসিলের সাহায্যে বিভিন্ন স্তর সম্বন্ধে কিভাবে আমাদের জ্ঞানলাভ হয়, 
এই গ্রন্থে মনোজ্ঞ ভঙ্গীতে ত।' আলোচিত হয়েছে । ভতত্ব- প্রথম ভাঁগের 
বিভিন্ন পরিচ্ছেদে শিল।, স্তর, ফসিল, স্তর ও ফসিল পাষাণীভ্ভত হবার পদ্ধতি, 
ভপষ্ঠ ক্ষয়ের বিভিন্ন কারণ, বয়স অন্রসারে শিলার শ্রেণীবিভাগ ইত্যাদি প্রসঙ্গ 
স্থান পেয়েছে । ইংরেজী ভূবিছ্য। বিষয়ক শব্দগুলে। বাংলায় অন্ভবাদের সময় 
লেখক শুধুমাত্র অর্থের দ্রকেই নজর দেন নি, অন্বাদিত শব্দ গুলোর শ্রুতি- 
মধুরতাঁর দিকে ও লক্ষ্য রেখেছেন । অবশ্য কয়েকক্ষেত্রে ই“রেজী নামই হুবভ 
বাবহৃত হয়েছে । গ্রন্থটি ক্ষুদ্রকায় হলেও তথ্যপূণ | ভুবিদ্যার সঙ্গে সম্পক 
নেই, এমন প্রসঙ্গ এতে নেই বললেই হয় । অপ্রাসঙ্গিক বিষয় বাদ দিয়ে মহজ 
ভাষায় এই গ্রন্থে ভূবিজ্ঞান আলোচিত হয়েছে । 'ভূতত্বে' বিষয়বস্তর বিন্যাস 
কিছুটা সংক্ষিপ্ত প্ররৃতির হলেও বাংলায় ভূবিজ্ঞান রচনার প্রথম সুপরিকল্পিত 
প্রয়াস বলে বাংলা বিজ্ঞানসাহিত্যের ইতিহাসে এই গ্রন্থটির উল্লেখযোগ্য স্থান 
বয়েছে। প্রত্বজীববিষ্যা সম্বন্ধে আলোচনার একাংশ বচনাঁর নিদর্শন হিসাবে 
উদ্ধৃত হোল £__- 


বিজ্ঞান-চর্চার প্রসার ১ ৬৯ 


১০৮, “কোন কোন স্তর কেবল জীব পদার্থ হইন্তে উৎপন্ন, যথ। 
প্রবাল স্তর; কিন্থু তদ্বাতীত কোন কোন স্থানে এমন স্তর পাওয়া 
গিয়াছে, যাহ। পুর্বে পূর্বে প্রসিদ্ধ ভীববেতারাও জীব পদীর্থ হইতে 
উৎপন্ন একবার মনেও করেন নাই । এক্ষণে সেই মকল স্তর সম্পূণ- 
রূপে জৈবনিক বলিয়। পরিগণিত হইতেছে । বাঁলিনের অধাঁপক 
এলেন-বা্গ আবিষ্কার করিয়াছেন যে টিপলি (117011) নামক এক- 
প্রকার সিলিকনিত শিল| বিনা-অণুবীক্ষণে আনশ্ত, অতি ক্ষ 
ডায়াটমাদি (01800110060:) শ্রেণীতুক্ত উদ্চিদ্‌-কায়। হইতে 
উতপন্ন। এই জাতীয় উদ্ছিদ অণুবীক্ষণ দ্বার। দেখিতে অতি শ্রন্দণ, 
তাহাদের ক্ষুদাপুক্ষুদ্ কার। দিশিকনিত পুট ব। আবরণ দ্বার! আবুত। 
সই পুট সকল স্তন্দব কারুকাগা বহুল। উদ্ছিদ-চীবনান্তে কায়।-পুট 
একত্রিত হইয়। আন প্রস্তুত হয়। অধ্যাপক এলেনবাগ গণন। 
করিয়াছেন, এক ঘন ইঞ্চিতে ৪১০০০ উদ্ডিন পাঁওয়। যায়। আয়তন 
অন্তমান করিবার জন্ব এই গণন। দেওয়। গেল। শ্বেত-খড়ী ব। 
অণুনীক্ষণ-দুশ্ব অতি ক্ষুদ্র ফোরামিনিফার। (50181101019) প্রাণীর 
দেহাবশেষ মাত্র, তাঁহ[ও অধুন। জান| গিয়াছে 1" 


গিরিশ্চন্ত্র বন্্র পর ভবিছ| বিষয়ক গ্রন্থ রচন| করেন স্বর্ণকুমারী দেবী। 
স্বণকূমারী রচিত পৃথিবী" ১২৮৯ সালে প্রথম প্রকাশিত হয়েছিল | এই গ্রন্থ 
পথিবীর গতিপ্রণালী, উৎপত্তি, ভৃপঞ্চর, ভূগত্, পৃথিবীর পরিণাম ইত্যাদি 
পরমঙ্গ মনোজ্ঞ ভাষায় আলোচিত। প্রাচা বৈজ্ঞানিক তথ্যাদির উল্লেখ 
যায়গায় যায়গায় থাকলেও গ্রস্থটি মূলত: পাশ্চাত্য-বিজ্ঞানকে কেন্ছু কারে 
নচিত্ | 

এইভাবে জডবিজ্ঞানের সঙ্গে সঙ্গে বাণ্ল। ভাষা! ৪ সাভিত্যে প্রাকৃতিক 
ভগোল ও ভৃবিষ্য। বিষয়ক গ্রস্থ-রচনায়ও উন্নতি সাধিত হে।ল। 


জীববিজ্ঞান ( উদ্ভিদ, প্রাণী, শারীর, অস্থিবিজ্ঞান ও নৃতত্ত্ ), 
সাধারণ বিজ্ঞান ও মনস্তত্ 


জড়বিজ্ঞান এব" প্রারূৃতিক ভূগোল "ও ভৃবিদ্য। বিষম্নক গ্রস্থ ছাড়াও 
উনবি'শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে জীববিজ্ঞান বিষয়ক বনু পাঠ্যপুস্তক এব' 
সর্জনবোধ্য গ্রন্থ রচিত হয়েছিল। এর মূলে ছিল মেডিক্যাল কলেজ, 
কলিকাত। বিশ্ববিদ্যালয় প্রভৃতিকে কেন্দ্র ক'রে এদেশে বিজ্ঞান-চ্চার প্রসাব | 
ত।' ছাঁড়। তঝাবোধিনী, বিবিধার্থ-স"গ্রহ, রশ্ত-সন্দর্ভ, বামাবোধিনী প্রভৃতি 
বিভিন্ন সাময়িক-পত্রিকার মাধামেও জনসাধারণের দৃষ্টি জীববিজ্ঞানের প্রতি 
আরুইঈ হয়েছিল । 


এক 

বাংল। ভাষায় রচিহ প্রথম উদ্ছিদবিজ্ঞান 'বালকশিক্ষার্থ উদ্চিজ্জ বিদ্যা" 
(১৮৫৪) ব্রজনাথ লিগ্যাল-কাৰ কর্তৃক অন্ুনাদিত হয়েছিল। বাঁলকপাগা 
হলেও একেব।রে প্রাথমিক প্রকৃতির গ্রন্থ একে বল! যায় না। উদ্চিদজগং 
সঙ্গন্ধে অবশ্য-জ্ঞাতবা কয়েকট প্রসঙ্গ এখানে সংক্ষেপে আলোচন। কন] 
হয়েছে । সথগ্র গ্রন্থটি বারোটি অধ্যায়ে বিভক্ত । প্রথম অধায়কে সমগ্র 
গ্রন্থটির উপক্রমণিক। বল। যেতে পারে । এখানে উদ্চিদেন বৈচিত্রা € 
উপকারিতা সঙ্গদ্ধে আলোচনা অসম্পূর্ণ প্রকৃতির । পরবর্তী কয়েকটি অধাপয় 
উদ্চিদবিষ্য শিক্ষার উপকারিতা, পরমাধু অনুসারে উদ্ভিদের শ্রেণীবিভাগ এব" 
মূল, কাণ্ড পত্র, প্রস্প ইত্যাদি সম্বন্ধে সংক্ষিপ্ত প্ররৃতির আলোচনা রয়েছে | 
ষষ্ঠ অধায় থেকে কথোপকথনের মাধামে মূল, কাণ্ড ইত্যাদি প্রসঙ্গ বণিত। 
রচনাভঙ্গীর দুরূহতা এবং স্থপরিকল্পনীর অভাব গ্রস্থটর প্রধান ক্রটি। 

বাংলায় স্্পরিকল্লিতভাবে সর্বপ্রথম উত্ভিদবিজ্ঞান রচনা করেন ডাক্তার 
যছুনাথ মুখোপাধায়। যছুনাথ সংকলিত 'উদ্ভিদ্-বিচার' ১২৭৩ সালে 
প্রথম প্রকাশিত হয়েছিল | ভূদেব মুখোপাধ্যায়ের অনুরোধে স্কুলের বালকদের 
উদ্দেস্টে এই গ্রন্থটি রচিত হয়। স্কুলপাঠ্য গ্রন্থ হলেও বাংল! ভাষায় উষ্ডিদ- 
বিজ্ঞান লিখবার প্রথম সার্থক প্রচেষ্টা বলে বাংলা বিজ্ঞানসাহিত্যের ইতিহাসে 
উদ্টিদ্-বিচারের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । আলোচা গ্রস্থের বিষয়বস্ত 


জীববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও মনস্তত্ব ১৭১ 


একাধিক ইংরেজী গ্রন্থ থেকে স'কলিত | উদ্ভিদ্‌-বিচারের কিছু কিছু 
অংশ এডুকেশন গেজেটে প্রকাশিত হয়েছিল । এই গ্রস্থের লেখক উদ্ডিদ- 
বিজ্ঞানীদের মতীন্গযায়ী সমগ্র উদ্ভিদ-জগংকে সপুষ্পক ও অপুষ্পক এই ছু'টি 
প্রধান ভাগে বিভক্ত করেছেন। জোর দেওয়া হয়েছে সপুষ্পক উত্ভিদের 
উপরেই | তিন ভাগে বিভক্ত উদ্ভিদ-বিচারের প্রথম ভাগে সপু্পক উদ্ভিদের 
মূল, কাণ্ড, ফুল ইতাদি সম্বন্ধে আলোচন। করা হয়েছে । এই ভাগে অপুষ্পক 
উদ্ভিদের শ্রেণীবিভাগ সন্বন্ধে সক্ষিপ্ধঠ আলোচনা রয়েছে । দ্বিতীয় ভাগে 
সপুষ্পক উদ্চিদের বিভিন্ন অণশের কাযের কথা বণিত। ভুতীয় ভাগেব 
আলোচা বিষয় উদ্চিদের জাতিবিভাগ । আলোচা গ্রন্থে এদেশে সহজেই 
পাওয়। যায়, এমন সব পরিচিত উদ্ছিদের উদাহরণ দিয়ে বক্তা বিষয় বোঝান 
হয়েছে ১ গ্রন্থটির উল্লেখষোগা বৈশিষ্ট এখানেই । কানাইলাল দে ভদ্র 
মুখোপাধ্যায়ের কাছে লিখিত এক চিঠিতে উদ্দিদ-বিচাবরের প্রশ'স। করে 
মন্বা করেছিলেন) “01015 0001 1075 076 নাত 77610006061 
10611151012 00 095০ ৮৮1)0 10707 170 001)০1 1917601966 10706 07৬ 
06778811.” এই গ্রন্তে উদ্িদবিদ্য। নিষয়ক ই“ধেজী নাঁমগুলেরি বা”ল। 
প্রতিশব্দ ব্যবগত হয়েছে | বিজ্ঞান বিষয়ক শব্দের বাঁল| অভ্নাদ কর।| হয়েছে 
অর্থের দিকে লক্ষা রেখে । এষ্ট নাম শির্বাচনে বিচক্ষণত[র পরিচয় পাওয়। 
যায়। বে বিশেষভাবে দৃষ্টি আকষণ করে সমগ্র গ্রস্থে বিদেশী বৈজ্ঞানিক 
এবদন একেবারেই অন্ুল্পেথ | উদ্ছিদ-বিচার জনপ্রিয়তা অগন করে । গ্রন্থটিণ 
পঞ্চম স'ঙ্করণ প্রকাশিত হয়েছিল ১২৮৩ সালে। 

'বালকশিক্ষার্থ উদ্িজ্জবিছ্য।' ৪ 'উদ্ছিদ-পিচার'-এর বিষয়ব্ত বিভিন্ন হতরেজা 
গস্থ থেকে সকলিত ৪ অন্ুনাদিত হয়েিল । মৌলিকজের পরিচয় পাওয়। 
গেল হরিমোহশ মুখোপাধ্যায় রচিত উদ্ছিদ ব্যবচ্ছেদ দর্শন'-এ (১২৮১ )। 
এটি একটি নতুন ধরনের গ্রস্থ | এই গ্রন্থের বিষয়বপ্ধ বিজ্ঞান বিষয়ক অধিকাএ 
গ্রন্থের ন্যায় ইংরেজী গ্রন্থ থেকে স'কলিত ৪ অন্রবাদিত হয় নি। হ্বয়' 
পধবেক্ষণের দ্বার। লেখক যা" জেনেছেন, এখানে ভ।' লিপিবদ্ধ কর। হয়েছে । 
অনেকক্ষেত্রে পাশ্চাত্য গ্রস্থকারদ্রে সঙ্গে তার মতানৈক্য ঘটোছে | তবে 
কোনোরূপ গৌড়ামির পরিচয় গ্রস্থটিতে নেই । লেখক ভারতবর্ষীয় বৃক্ষলতাদি 
ব্যবচ্ছেদ ক'রে নিক্তে য| জেনেছেন, তারই বিবরণ এই গ্রন্থের বিষয়বস্ত | 
উদ্ছিদ ব্যবচ্ছেদ দর্শন'-এ উদ্ভিদকোষ, মূল, কাণ্ড, ফুল, কল, কীজ ইত্যাদি নিয়ে 


১৭২ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


এ[লোচন। পরেছে । উদ্ভিদের অন্তরঙ্গ (71500109859) ও বহিবঙ্গ (1+0110- 
105) উভয়বিধ আলোচনা এতে আছে | সবত্রই এদেশে সচারাচর দৃষ্ট 
উদ্দিদের কথ। বল। হয়েছে | ও? ছাড়া সবত্র উদাভবরণের ছড়াছন্ডি ৷ উদাহনণ 
শির্াচনে এব বর্ণনায় নিষয়বন্ততে লেখকের মৌলিক গবেষণার পরিচয় 
পাওর়। যাগ । গ্রন্থটির রচনাভঙ্গীর প্রশণস। কর। যায় না। ভাষ! নীরস। 
প+থ| এ পূর্ণচ্ছোদর ব্যবহার যথাযথ নয় | রচনার নিদর্শন 


"বঠিবদ্ধিষু কাণ্ড ধবাঁতিল রেখায় কাটিয়। দেখিলে ইহাদিগের 
ভিতর নিয়লিখিত লক্ষণ সকল “দখিতে পাওয়। যায়, যথ। + মাইজ, 
কাটচক্র, পত্রবেখ।, পত্রবেখার আচ্ছাদন ও ভাল। উদ্ভিদের প্রথম 
অবস্থায় ইহাঁদিগকে দেখিতে পাওয়। যায় ন। কেবল কোশ স্তরে 
শিশ্মিত গ্রতিভাত হয়। পরে পত্র মধো কাষ্ঠ উৎপাদক রস উৎপন্ন 

হইয়। উঠ। কাঁঞ্ডেল ভিতর আসির। ছেনিশ আকারে কাষ্টস্তর সকল 

উতপাঁদন করে। পরবে এই কাচন্তর সকল কাণ্ডেব কোশ স্থুরকে 
৬ম আশে বিভাগ করে প্রথমতঃ কাণ্ডের কেন্স্থিত অং মাইজরূপে 
পরিণত হয় দ্বিতীয় উহাদিগের বাভিরে যে অপ থাঁকে তাহাতে 
ছাল উৎপন্ন হয় তৃতীয় ইহাদিগের মধাস্থিত যে সকল ভিন্ন ভিন্ 
অণশ থাকে তাহার। পত্জরেখ। হইয়! থাকে |” 


'উদ্ছিদ বাবচ্ছেদ দর্শন-এন লেখক হরিমোহন মুখোপাধ্যায় ১৮৬০ খৃষ্টাব্দে 
১৩ পরগণার বাহুত। গ্রামে জন্মগ্রহণ করেন । তাব পিতার নাম বিশ্বস্তর 
মুখোপাধায়। ১৮৭৫ খৃষ্টাব্দে সাধারণী'তে কবিত। লিখে হবিমোহনের সাহিত্য- 
জীবনের স্থত্রপাত। সৌমপ্রকাশ, বান্ধব, নবজীবন প্রভৃতি পত্র-পত্রিকায় 
তিনি নিয়মিতভাবে লিখতেন । কিছুকাল তিনি সোমপ্রকাশের পরিচালন- 
ভাব গ্রহণ কবেন। "কল্পদ্রম' নামক পত্রিকাটির সঙ্গেও তার সংযোগ ছিল । 
১৮৮২ খুষ্টাব্দে তিনি ভারত গভণমেন্টের রাজস্ব ও কুষিবিভাগের কাজে 
যোগদান করেন। 

হরিমোহন মুখোৌপাধায় ছাড় উদ্ভিদবিদ্যা সম্বন্ধে সর্বসাধারণের উপযোগী 
গ্রন্থ এই যুগে আর কেউ লিখেছেন বলে জানা যায় না। তবে উদ্ভিদবিদ্যা 
বিষয়ক কয়েকটি পাঠ্যপুস্তক এই যুগে রচিত হয়েছিল । এই প্রসঙ্গে উল্লেখ- 
যোগা, হুগলী কলেজের অধ্যাপক জর্জ ওয়াটু রচিত ও হুগলী কলেজিয়েট 


জীববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ৪ মনস্তত্ব ১৭৩ 


স্কুলের দ্বিতীয় শিক্ষক দ্বারকানাথ চক্রবতী অন্বাঁদিত 'উদ্চিদবিষ্ভার প্রথম 
সোপান” (১৮৭৬) এবং মিস্‌, ই, এ, ইওমান্‌ প্রণীত ও ব্রজেন্্রনাথ দে 
অন্থবাদিত “উদ্চিদশান্সের উপক্রমণিকা' ( ১৮৭৬ )। 


দুষ্ট 

বাংল! ভাষায় প্রাণী, শারীর ও অস্থিবিজ্ঞান বিষয়ক আলোচনার প্রসারে 
কলিকাঁতি। স্কুল বুক সোসাইটি 'ও ভার্ণাকুলার লিটারেচার কমিটির অবদান 
উপেক্ষণীয় নয়। কলিকাত। স্কুল বুক সোসাইটি ইতিপুবে বিছ্যাহারাবলী ও 
পশ্বাবলী প্রকাশ ক'রে অস্থি, শারীর ও প্রাণিবিজ্ঞান বিষয়ক গ্রস্থ-রচনার স্থত্রপাত 
করেছিলেন । এই যুগে ভাপাকুলার লিটারেচার কমিটির উদ্যেগে প্রকাশিত 
বিবিধার্থ-স-গ্রহ পত্রিকায় এব' কলিকাত। স্কুল বুক সোসাইটির ভাণাকুলা? 
লিটারেচার ডিপাটমেণ্ট থেকে প্রকাশিত রহশ্-সন্দভে প্রাণিবিজ্ঞ।ন বিষয়ক 
অসখ্য সরস প্রবন্ধাদি প্রকাশিত হয়েছিল । ভাগাকুলার লিটারেচার ছিপাট- 
মেণ্ট ১৮৫১-১৮৩২ খষ্টাব্দ পথন্থ একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে ছিল। 
১৮৩২ খুষ্টান্দে এই প্রতিষ্ঠান কলিকাত। স্কুল বুক সোসাহটির সঙ্গে যুক্ত ঠোপ। 
সোসাইটির রিপোর্টে১ বল। হয়েছিল, 206991০০00৫ 076 5০০10 11 
[0172 ৬০110900191 11061200016 [0০9191:00901780 15 00 50101015 8170 
0150019006১ ৪6 0116 19০56 09951016 010156, ৪ 1)60101)5 17090561014 
11061080010 07 006 ড57800101 01)00165.” ১৮৭৫ খুষ্টটজে সোসাইটির 
ভাণাকুলার লিটারেচার ডিপাটমেণ্টকে উঠিরে দেওর। হোল । আথিক ক্ষতির 
জন্যে এ” গভর্ণমেপ্ট সাহাযা বন্ধ করবার কলে এই বিভাগের সন কিছু কাজ 
সোসাইটির সঙ্গে প্রত্যক্ষভাবে স'ঘুক্ত কর। হোল । 

ভার্ণাকুলার লিটারেচার কমিটি প্রকাশিত ৪ কমিটির সহকারী সম্পাদক 
মপুস্ছদন মুখোপাধ্যায় অন্তবাদিত “জীবরহস্ত--১ম ভাগ? ১২৬৬ সালে প্রথম 
প্রকাশিত হয় | অন্তবাঁদক-সমাজের অধ্যক্ষ রেভারেগ জে, লঙ্এর প্রস্তাব 
অন্তযায়ী 'জীবরহন্--১ম ভাগ" অন্তবাদিত ও মুদ্রিত হয়। ২র ভাগ প্রকাশিত 
হয়েছিল ১২৬৮ সালে। জীবরহস্তের বিষয়বস্ত বিভিন্ন ই“রেজী গ্রস্থ থেকে 
লঙ্‌ কতৃক সংকলিত হয়। আলোচ্য গ্রন্থটি অল্পদিনের মধ্যেই জনপ্রিয়ত। 


১:0516865 501০০91 8০০0৮ 9০0016৮5231 £০০০:৫ (1862-63 ), 


১৭৪ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


অর্জন করে। জীবরহন্ত__১ম ভাগের ১ম সংস্করণ মাত্র ছয় মাসের মধ্যে 
নিঃশেষিত হয়েছিল । এই গ্রন্থটির জনপ্রিয়ত।র মুলে ছিল রচনারীতির সারল্য 
৪ নিষদ্বস্ত নিবাঁচনের অভিনবত্ব | তবে ভাষায় যায়গায় যায়গায় ব্যাকরণগত 
অশুদ্ধি রয়েছে । জীবরহন্য প্রধানতঃ বালকদের উদ্দেশ্যে রচিত হয়েছিল। 
বালকদের উপযোগী চিন্তাকর্ক কয়েকটি প্রসঙ্গ এই গ্রন্থে রয়েছে ৷ তা? ছাঁড়। 
সরস উপমার সাহাষ্যে বক্তব্য বিষয়ের চুরূহত| লাপবের প্রচেষ্ট। দেখ। যায়। 
বালকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে এখানে যাঁয়গাঁয় যায়গায় সত্যপটনাশ্রিত 
ক।ঠিনী বণিত হয়েছে । 

মপুস্ছদন মুখোপাধ্যায় ছাড়াও এই যুগে বালকদের পাঠোপযোগী প্রাণি- 
বিজ্ঞান রচন। ক'রে খ্যাতি অজন করেছিলেন সাতকড়ি দন্ত, তারকত্রঙ্গ গুপ্ত 
৪ গিরিশচন্দ্র ভর্কাল'কার। উল্লিখিত লেখকজয়ের গ্রন্থ গলে। মূলতঃ পাঠা- 
পুস্তক | সকলেই প্রধানতঃ মেরুদণ্তী প্রাণীদের আরুতি, প্রকৃতি ও শ্রেণাবিভাগ 
নিয়ে আলোচন। করেছেন । হ।' ছাড়া রচন। বালকদের কাছে আকরণীয় 
ক'রে তুলবার প্রচেষ্টা সকলের গ্রঙ্থেই দেখ। যায় । 

সাতকডি দণ্ডের “প্রাণিবৃন্তান্ত-_-১ম ভাগ'-এর € ১২৬৬) বিষয়বস্ত কৌন্ট, 
তি. বফন ও মেকেঞ্জি, হোট, গোল্ডম্মিথ প্রভৃতির গ্রন্থ থেকে সংকলিত । 
কিছু কিছু অংশ পাঁটাপন, মিলনি, এডোয়া্স্‌ প্রভৃতির গ্রন্থ থেকে নেওয়। 
১য়। সাঁতকড়ি দত্ত ছিলেন কলিকাঁতাঁর গভর্ণমেণ্ট বাঙ্গাল পাঠশালার 
শিক্ষক। তাকে গ্রন্থ-রচনায় সাহাধ্য করেছিলেন গোপালচন্দ্র বস্থ এবং 
বাঙ্গাল! পাঠশালার শিক্ষক রামকমল বিদ্যাবাগীশ । ছোটদের উদ্দেশ্যে লিখিত 
হয়েছিল বলেই জীববিজ্ঞান বিষয়ক উচ্চাঙ্গের তথ্যাদির এখানে একান্ত 
অভাব। এই গ্রন্থে প্রাণীদের আরুতি নিয়ে আলোচন! অতি সংক্ষিপ্ত । 
গ্রন্থটি ছোটদের কাছে চিত্তাকর্ষক করবার উদ্দেশ্টে বিভিন্ন প্রাণীর প্রক্কৃতি 
নিয়েই বিস্তারিত আলোচনা করা হয়েছে । সাতকড়ি দত্তের ভাষ সরল । 
তার রচনার একটি বৈশিষ্ট্য, বিভিন্ন প্রাণী নিয়ে আলোচনা করবার সময় 
অনেক ক্ষেত্রেই তিনি অপরাঁপর দেশে দৃষ্ট সেই ধরনের প্রীণীদের কথ। উল্লেখ 
করেছেন। প্রীণিবৃত্তান্তের আলোচ্য বিষয় মেরুদণ্তী প্রাণী। তবে গ্রন্থটির 
অধিকাংশ অংশ জুড়েই স্তন্যপায়ী মেরুদণ্ডীদের নিয়ে আলোচনা । পক্ষী, 
সরীল্থপ ও মৎস্য সম্বন্ধে আলোচন] অতি সংক্ষিপ্ত এবং অসম্পূর্ণ প্রকৃতির | 

তারকত্র্ধম গুপ্ধ সংকলিত “প্রাণিবিষ্ঠা-১ম ভাগ'-এও ( মংবৎ ১৯১৮) 


জীববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও মনস্ততু ১৭৫ 


মেরুদণ্ডী প্রাণীদের চারটি 'বিভাগ-_মংস্তয, সরীস্থপ, পক্ষী ও ্তন্পায়ীদের 
নিয়ে সংক্ষিপ্ত প্রকৃতির আলোচন] করা হয়েছে। 

কলিকাতা! স্কুল বুক সোসাইটি প্রকাশিত গিরিশচন্দ্র তর্কালংকারের 
'জীবতত্ব' ( ১৮৬২) একটি সথলিখিত গ্রন্থ । গিরিশচন্দ্র ২৪ পরগণ। জেলার 
দেওয়ানী আদালতের উকীল ছিলেন। সংশোধিত ও পরিবধিত আকারে 
জীবতত্বের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ১৮৭১ খৃষ্টাব্দে । এই গ্রন্থটি প্রধানতঃ 
জেম্স্‌ ওয়েনের পিং ষ্টোন টু ন্াচরল হিষ্টরি' অবলম্বন কবে রচিত হয়। 
পরে বাজ্ন্রলাল মিত্রের নিদদেশে অর সাহেবের গ্রন্থ অন্যায়ী পাঁগুলিপির 
(কানে! কোনে। অন সাশোধিত হয়েছিল । এখানে লেখক হুবন্ত অঙ্বাদ 
অপেক্ষ। সারা'শ সংকলনের উপরেই বেশী জোর দিয়েছেন। সকল ধরনে 
জীবের বৃত্তান্ত লেখ। লেখকের ইচ্ছে ছিল। কিন্ধু অস্রস্থতার জন্যে প্রথম 
স-ঙ্করণে মতল্সের বৃত্তান্ত লিখে উঠতে পাবেন নি। দ্বিতীয় স'ঙ্ষপণে 9 ত।। 
সম্ভবপর হয় মি। বাঁলকদের স্থবিধের জন্যে এই গ্রন্থে লেখক কতকগুলি 
লাটিন্‌ ও ই“রেজী শন্দ বালায় অন্বাদ করে দিয়েছেন। অন্ুবাদিত নৃতন 
এব গুলে। দুবোধ্য হতে পারে ভেবে গ্রন্থটির শেষে নৃতন শব্দ গুলোর অর্থ 
দেওয়। হয়েছে । গ্রন্থটি সপরিকল্পিত। এতে আলোচ্য জীবদের চাবটি 
বদ্গ বিভক্ত করে বিভিন্ন জীবের শ্রেণা ও জাতিবিভাগ সঙ্গন্ধে সারগভ 
আলোচন। কর। হয়েছে । একই বর্গের জীবদের আকুতি ৪ প্ররুতির সমধগিত। 
সন্দন্ধে আলোচনা বেশ তথ্যপূর্ণ। রচনার প্রধান ক্রটি, অনেক বাক্যে 
আযৌক্তিকভাবে কর্তৃুপদের অনলেখ | 

এই যুগে সবসাধারণের উদ্দেশ্যে রচিত প্রাণিনিজ্ঞানের একটিও উচ্চাঙ্গের 
নর । তথ্যসমাবেশ এবং পরিকল্পনার দিক থেকে এদের অধিকাণশই এমনকি 
স্কলপাঠ্য ও বালকপাঠ্য প্রাণিবিজ্ঞান অপেক্ষা নিরুগ্কতর। এই যুগে 
সর্বসাধারণের উদ্দেশ্টে প্রাণিবিজ্ঞান লিখেছিলেন মথুরানাথ বর্ম, কমলকুষ্ণ সি'হ 
৪ জগতরুষ্ণ সি“হ এবং জ্ঞানেন্ত্কুমার রায়চৌধুরী । বালকপাঠ্য গ্রন্থের 
মতো প্রাণিবিজ্ঞানের সামগ্রিক পরিচয় দেবার চেষ্টা এদের কেউই করেন নি। 
এদের সকলেই প্রাণিবিজ্ঞানের বিষয়বিশেষকে আলোচনার জন্যে বেছে 
নিয়েছেন । এরূপ আলোচনায় রচন| সারগর্ভ ও বিস্তৃত হবার অবকাশ 
থাকলেও বিষয়বস্র শ্পরিকল্পনার অভাবে এখানে ত।” ব্যর্থতায় পর্যবসিত 
হয়েছে। 


১৭৬ বঙ্গলাহিত্যে বিজ্ঞান 


এথরানাথ বর্ম প্রণীত ন্তন্তপায়ী- ১ম ভাগএ (১৭৮৫ শক ) স্তন্তপায়ী 
প্রণাদের তক, মস্তক, স্সাযু, পরিপাকক্রিয়।, রক্তসঞ্চালন ও নিশ্বাসক্রিয়া নিয়ে 
আলোচনা রয়েছে । মথুরানাথের রচনাভঙ্গীর প্রশণস। কন। যায় মা। ভাষা 
নীরস ও আঁডষ্ট। 

বাজ। কমলকুঞ্ণ সি ও রাজ। জগতকুষ্ণ সি“হ স-গৃহীত এব” ময়মনসি*হেল 
সসঙ্গ-ুর্গপুরের কুল্সিনীকান্ ঠাকুর প্রকাশিত “অশ্বতত্ব- প্রথম খণ্ড ১২৮৫ 
স।লে প্রথম প্রকাশিত হয়। কমলরুষ্জের পিতাঁর নাম প্রাণরষ্ণ সিংহ । 
১৮৩৯ খুষ্টীন্বে কমলরুফ্ের জন্ম হয়। কমলরুষ্ণ বিছা) ও সঙ্গীতান্ঠরাগী 
টি | তিনি অত ছাড়াও আরও কয়েকটি গ্রন্থ রচন। করেন । 
১৯ চা ভার মৃত হয়।* অশ্বত্বের বিষয়বস্ত বিভিন্ন সংস্কৃত, উদ ও 
রর থেকে সগৃভীত ।  গ্রশ্থরচনায় কোনোরূপ পরিকল্পনা নেই । 
অশ্ব সন্গন্ধে সন হা এখানে বলবার চেষ্ট। কর। হয়েছে । গ্রন্থটির বচনাভঙ্গী 
নীনস ; ভাষ। শ্রতিকট ৷ পণীঙ্গ বিজ্ঞ/ন বিষয়ক গ্রন্থ একে বল। যায় ন। | 

পাঁচ খণ্ডে 'জীবততব্র' রচন। করেন জ্ঞানেন্্রকুখান রায়চৌধুরী | জীবতাবের 
বিভিন্ন খণ্ড ১২৮৯ থেকে ১২৯২ সালের মধো প্রকাশিত হয়েছিল। প্রথম 
খণ্ড 'মীনতব' নামে ১২৮৯ সালে প্রকাশিত হয়। ২য়, ৩য়, €র্থ ৪ ৫ম খণ্ড 
যথাক্রমে 'গোতত্' (১২৯০), 'সারমেয়তন্ব' (১২৯১), মাজীরতব' (১২৯২) ও 
“অশ্বতত্ব' (১২৯১) নামে প্রকাশিত হয়। উল্লিখিত গ্রন্থ গুলোর কোনোটিকেই 
পূর্ণাঙ্গ বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বল! যায় ন। | জ্ঞানেন্দ্রকুমারের রচনায় স্থপরি- 
কল্পনার একান্ত অভাঁব। তার বিভিন্ন গ্রন্থে আলোচা জীব সঙ্গন্ধে জ্ঞাতব্য লব 
কিছু প্রসঙ্গই বণিত হয়েছে । বস্তৃতঃ এক একটি গ্রস্থ এক একটি জীবজগতেল 
এন্সাইক্লোপিডিয়া। প্রতি খণ্ডেরই অর্দেকেরও বেশী অণ্শ জুড়ে বিজ্ঞান- 
বহিভূত প্রসঙ্গ। জীবতত্ব রচনায় বিভিন্ন ই“বেজী গ্রস্থ, লাধাকান্ দেবের 
শব্দকল্পদ্রম অভিধাঁন, পুরাণ, বামাবৌধিনী পত্রিক। ও বিভিন্ন বাংল। 
সাময়িক-পত্র থেকে সাহাযা নেওয়! হয়েছিল। তৃতীয় ও পঞ্চম খণ্ড রচনাস্ন 
সাহায্য করেছিলেন কালীবর বেদীস্তবাগীশ। জ্ঞানেন্দ্রকুমারের রচনাভঙ্গী 
নীরম। তা" ছাড়া বৈজ্ঞানিক শবেবর ব্যবহারে তিনি কোনোরূপ স্ুনিদিষ্ 
রীতি অনুসরণ করেন নি। যেমন, চতুর্থ খণ্ডে কম্পারেটিভ এনাটমি' 


২ জীবনীকোষ--২য় খণ্ড, শশিভৃষণ বিগ্ভালংকার | পৃঃ ১৬। 


জীববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও মনন্তত্ব ১৭৭ 


€(00107817801৮6 £১90070 )১ ইন্টেষ্টাইন (1[17063017 ) ইত্যাদি 
শব্দ গুলে! বনু ই'বেজী হরফেই বাবহৃত | জ্ঞানেন্দ্রকুমারের আলোচন।- 
ভঙ্গীর ও প্রশাস] কর। যায় না। বণনার অন্তরালে অনেক ক্ষেত্রেই মুল 
বক্তবোন খেই হারিয়ে গেছে । এই যুগে শারীর ৪ অস্থিবিজ্ঞান বিষয়ক 
কয়েক উংরুষ্ট গ্রন্থ রচিত হয়েছিল । তবে এদের অধিকাংশই পাণাপুস্তক | 
স্বসাধাব্ণেণ উদ্দেশ্ো রচিত বাজকুষ্ রায়চৌপুরীর 'নরদেহ নিয় ( ১২৬৬) 
শারীবুবিজ্ঞীন বিষয়ক একটি উংকুষ্ট গ্রন্ব। বিদ্যার লেখক রাধিকা প্রসন্ন 
নুখোপাব।য়েপ অন্ভবোনে শালীব্বুন্ত বিষয়ক বিভিন্ন হইপেজী পুস্তক থেকে 
আলাচা গ্রান্থেণ বিষয়বস্ত স কলি হয়। গ্রন্থন্টর পরিকল্পন। সন্ধে লেখক 
ভমিকায় বলছেন, “বাহুলা বপন। পলিতাগ কপিয়। যে সকল অখ 
অনাদ্ধাসে বুবিতে পাব। যাইবে বিবেচনা করিয়।ছি, ও সকলেরই জ্ঞাত হ পয়। 
আনশ্যক ভালিঘাছি, তিৎসঘুদায় সঙ্গলণ কপিয়। এই গ্রন্থ প্রচারিত করিলাম |" 
বস্ততঃ, শারীরবিজ্ঞান নিয়ে বিস্তৃত আলোচন। এখানে নে | পনেবটি 
অধায়ে নিভক্ত 'শরদে১ নির্ণয়ে অস্থি-স্দ্ি-বন্ধনী', পেশী, সামু, পক 9 
পক্তসঞ্চালন, গ্াসক্রিয়।, পরিপাকক্রিয়।, হক হতাদি শিয়ে আলোচন। 
য়েছে । আলোচা গ্রন্থে কোনোরূপ ন্টকশিকাালিটির মপো ন! গিয়ে যথাসম্থব 
সনস করে বক্তবা লিষঘ় বোঝান হয়েছে | শারীরবিজ্ঞাণ বিষয়ক বাল! 


শামই সবত্র বাবজত | লচনান নিদর্শন 


রক্ত-সঞ্চার। 

“শবীারের কিছু কিছু ভাগ অবিরত ক্র পাতিতেছে | 
শাবীরনিহ পর্িতের। অন্রমান করেন, ৫কান শিদ্গি্ই কালিমবো 
শরার সর্দতহ পপিনপ্থিত 
শবীনে যে পদার্থ থাকে, 
থাকে ন।; সম্পর্ণ নৃতন পদার্থ ভাঙার স্থান আঅপিকার করে। 
পূর্ব পূর্ব প্তিতদিগের মতানসারে এ কাপ সাত বহসারত্ুক 
গণিত ছিল $ কিন্ু আধুনিক পণ্ডিতের উহার পরিমাণ ৩০দনের 
অনধিক নিদ্দেশ করিয়াছেন | যাঁহ। হউক, যেমন কোন পদার্থ 
দীর্ঘকাল ন্যবন্ৃত হইলে জীর্ণ ও অকর্ধণ্য হয়! যায়, সেইরূপ, 
শরীবস্থ পদ্দার্থ জীর্ণ ও অকর্মণ্য হয়া নিয়তই ছেদ ক্রেদাদির 


হয়া যায়, অর্থাৎ ই কালের পূর্বে 
চি 
6৮ 


[লের পল ভাঙার আর কিছুই 


১৭৮ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 
আকারে শরীর হষ্টতে অন্তরিত হইতেছে । যদ্দি এইরূপ ক্ষতি 
ক্রমাগত হইতে থকে, এব” অন্য কোন রূপে ক্ষতিপূরণ নম! হয়, 
ভাঁত| হইলে অল্লকল মধ্যেই শরীর বিনষ্ট ভয়]! যাঁয়। অপিচ, 
জন্মাবধি এরীরের পরিণতাবস্থ|। পধ্যন্ত আমাদিগের আকার ৪ 
ভার বৃদ্ধি হয়, অতএব, সেই সময়ে শরীরের প্রাত্যহিক ক্ষতি 
পুনিত হইবার উপায়মান্র থাকিলে চলে নী, তৎকাঁলে যাহাতে 
ক্ষতিপূরণ ৪ শরীরের সঙ্বর্ধন হয়, এরূপ বিধান থাকা আবশ্যক | 
সাক্ষাৎ সঙ্গন্ধে যাহ। দ্বার। শরীরের ক্ষতিপূরণ ও সম্বদ্ধন হয়, 
তাহাকে রক্ত কতে ৷ বক্ত শরীরের সর্নাবয়বে উপযুক্ত যন্থদ্ধারা 
পরিচালিত হয়। রৃক্তে যে পুষ্টিকর পদার্থ থাকে, যন্ত্র-বিশেষ ঘাবা 
ভুক্ত দ্রন্য হইতে, ও নিশ্বাস ক্রিয়। দ্বার। বহিঃস্থ বায়ু হইতে তাহ। 
স"গৃহীত হয় ।” 


“রীববুন্ত বিষয়ক পাঠ্যপুস্তক রচনায় রুতিত্বের পরিচয় দিয়েছিলেন 
ডাঃ মহেন্দ্রন।থ ঘোষ । তার 'ফিজিয়োলজী ব। শাঁরীরবিধান-তত্ব' (১৮৭২ ) 
নামক বিরাট গ্রন্থটি মূলতঃ মেডিক্যাল স্কুলের ছাত্রদের উদ্দেশ্যে লেখ| | 
ক্যান্বেল্‌ মেডিক্যাল স্কুলে শানীরবৃত্ত শিক্ষাদানের প্রন্তীব উঠলে মহেন্দ্রনীথ 
“জীবিতের দেহতত্রঁ (১৮৮০) নমীমে আর একটি গ্রন্থ রচনা করেন । 
বৈজ্ঞানিক শব্দ বাবহারের কোনে। নিদিষ্ট রীতি মহেন্দ্রনাঁথের গ্রন্থে দেখ! 
খায় না। কোথাও ব। বৈজ্ঞানিক শব্গুলি বাংলায় অন্তবাদিত হয়েছে ; 
অন্ূবাদ কোথাও ব। অর্ধেক; আবার কোথাঁও বিদেশী বৈজ্ঞানিক শব্দগুলি 
হুবহু বাংল। হরফে ব্যবহৃত। ডাঃ মহেন্ত্রনাথ গুপ্তের নির্দেশক এবং 
অগ্রসম্বপ্ধীয় শারীর তত" (২য় খণ্ড, ১৮৭৩) নামক গ্রস্থটিরও একই ক্রটি। 


তিন 


উনবিংশ শতাব্দীতে রচিত নৃতত্ব বিষয়ক একমাত্র উল্লেখযোগ্য গ্রন্থ 
ক্ষীরোদচন্দ্ রাঁয়চৌধুরীর £71)৩ 2৬০10101017 0৫6 1091৮ বা 'মানবপ্রকৃতি'র 
প্রথম ও দ্বিতীয় খণ্ড যথাক্রমে ১৮৮৩ ও ১৮৮৫ খুষ্টাবে প্রকাশিত হয়। 
প্রথম খণ্ডে বিভিন্ন জাতির মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক দিক 
নিয়ে বিস্তীত আলোচনা রয়েছে । এতে বিচিত্র জাতি-উপজাতির প্রতি ও 


জীববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও মনস্তন্ব ১৭২ 


আচার-আচরণ বণনা ক'রে মানবপ্রকূতির ক্রমবিকাশ আলোচিত হয়েছে। 
শ্ষীরোদচন্দ্রের ভাষা প্রাঞ্জল। তবে প্রথম খণ্ডে রচনা অনেক যাঁয়গাঁতেই 
তথ্যভাবাক্রান্ত হয়ে পড়েছে । দ্বিতীয় খুগ্ডর আলোচা বিষয় বিবর্তনবাদ । 
তীয় খণ্ড রচনায় ডারউইন, ম্পেন্সার, হাক্স লি, টিগুাল প্রভৃতির গ্রস্থ 
থেকে সাহাঁষা নেওয়া হয়েছে । কি বিবর্তনবাছের আলোচনায়, কি গ্রন্থটির 
ক্ষদিকে মনোনুন্তির ক্রমবিকাশ লণনায়, সবত্রত রচন। প্রাঙ্ছল ও তথাপর্ণ। 


চার 


টি 


প্রাকৃতিক নিজ্ঞান ছাড। বিজ্ঞানের সাধারণ প্রসঙ্গ (১০1০7০৪১101 
£,1০191) নিয়েও গ্রস্থরচনার প্রচেষ্ট। এই যুগে দেখ। গেল । “বাহাবস্তর সহিত 
মানবপ্রকুতির সঙ্গন্ধ বিচার" ও 'চারুপাঠ-এ অক্ষরকুমার দন্ত বিজ্ঞান নিয়ে 
সর্বজনবোরা যে আলোচন। করলেন, ৩ বাল! বিজ্ঞান-সাহিতোর জনপ্রিয়তার 
সভায়ত| করল । অক্ষয়কুমার দন্তেব সমসাময়িক যুগে বিজ্ঞানের সাধারণ 
প্রসঙ্গ নিয়ে আলোচন। ক'রে বাণল। বিজ্ঞান-সাহি-্যকে ধার। জনপ্রিয় করে 
তুললেন তীঁছের মণ্যে বিশেষভাবে উল্লেখষোগ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাম । 

বিষ্ভাসাগব রচিত “জীবনচপিতাএ (১৮৫০) পৈজ্ঞানিক-জীবনীর 
উল্লেখযোগা স্বান আছে । এই গ্রস্ে কোপাশিকস, গ্যালিলিও, নিউটন, 
হেল প্রমুখ বৈজ্ঞানিকদের জীবনী অতি সহজ ও প্রাঞ্জল ভাষায় আলোচিত। 

'ল। গ্রন্থে নৈজ্ঞানিকদের জীবনচরিত আলোচনার প্রচেষ্ট। বিদ্যাসাগর- 
নচিত জীবনচরিতেই প্রথম দেখ। গেল | জীবনচরিতের বিষয়বন্ত বিভিন্ন 
ই“রেজী গ্রন্থ থেকে সকলিত ৪ অন্ভবাদিত। তবে অনেক স্থলেই অবিকল 
অনুবাদ করা হয় নি। মহাপুরুষদের জীবনী পাঠ কবে শিক্ষার্থীর। উপরূত 
হবে, এই আশায় বিদ্যাসাগর এই গ্রন্থটি রচনা করেন | বিভিন্ন বৈজ্ঞানিকের 
জীবনের প্রধান প্রধান ঘটনা এখানে আলোচন। কর। হয়েছে । কিন্তু তাদের 
আবিষ্কীর সম্বন্ধে আলোচনা এখানে নগণ্য । এই গ্রন্থে বিদেশী বৈজ্ঞানিক 
শব গুলির বাল! অন্বাদে বিগ্যামাগর সংস্কৃত ভাষার সাহায্য নিয়েছেন । 
তা" ছাড়! এই অন্বাদ করা হয়েছে শকের অর্থের দিকে লক্ষ্য রেখে। 
বিগ্যাসাগরের বিশ্রুত গ্রন্থ বোধোদয়ের (শিশ্তশিক্ষা, ৪র্থ ভাগ ) অধিকা"শ 
অংশ জুড়েই প্রাথমিক প্রকৃতির বিজ্ঞান-প্রসঙ্গ । “বোধোদয় ১৮৫১ খুষ্টাবে 
প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থের বিষয়বস্ত বিভিন্ন ইংরেজী গ্রন্থ থেকে 


রঃ 


১৮০ বঙ্গদাহিত্যে বিজ্ঞান 


স"কলিত হয়েছিল । তবে বোধোদয় রচিত হয়েছিল মূলতঃ “চেম্বার্স 
প্িমেপ্টস্‌ অব নলেজ" নামক গ্রন্থের অন্করণে ।” বৌধোদয়ের সর্বাপেক্ষা 
উল্লেখযোগ্য বৈশিষ্টা এর ঝরঝরে ভাষা এবং স্বল্পপরিসরের মধ্যে প্রাকৃতিক 
বিজ্ঞানের কয়েকটি প্রধান প্রধান বিভাগের সমাবেশ । প্রাণিবিদ্যা, শাবীববৃত্ত ও 
উদ্ভিদবিদ্য|, গণিত, পদার্থবিচ্য।, রসায়নবিচ্য। এবং ভূগোল ও ভৃবিগ্য। বিষয়ক 
প্রসঙ্গ এতে আছে | বোধোদয়ের বৈজ্ঞজনিক রচনা গুলিকে পূর্ণাঙ্গ বিজ্ঞান- 
প্রবন্ধ বল! ন। গেলেও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গীর পরিচয় অধিকাণশ রচনায়ই 
2ম্পষ্ট। উদাহরণন্বরূপ “চেতন পদার্থ" শীর্ঘক রচনাটির নাম কন। যাঁয়। 
আলে।চন। এখানে একেবারেই প্রাথমিক প্রকৃতির এবং খুবই সংক্ষিপ্ত । 
কিন্ত এই আলোচনার একটি সপরিকল্পন|র ইঙ্গিত রয়েছে । এখানে একে একে 
দন্ত, পাখী, মাছ, সাঁপ, পতঙ্গ 'ও কীট নিয়ে অতি সংক্ষিপ্ত প্ররতির 
আলোচন। কর হয়েছে । জীনজগতের লৈজ্ঞানিক শ্রেণীবিভাগের কথ। লেখক 
আলোচনার '্রীরন্তে স্পষ্টভীবে উল্লেখ ন। করলেও বিষয়বস্তুর এই বিন্যাস 
দেখে সহজেই বোঝ| যায়, রচনার সময়ে বিজ্ঞানসম্মত পরিকল্পন। সঙ্বদ্ধে 
লেখক সচেতন ছিলেন | টেক্শিকালিটি এড়িয়ে যা ওয়ার প্রয়াস বোধোদয়ের 
রচনা গুলির আর একটি উল্লেখযোগা বৈশিষ্টা । যেমন, স্বর্ণের গুরুত্ব বোঝাতে 
গিয়ে আপেক্ষিক গুরুতর" কথাটির উল্লেখ পযন্ত কর হয় নি। শুধু বল! হয়েছে, 
“স্বর্ণ জল অপেক্ষ। উনিশ গুণ ভীরী।” ত।' ছাঁড়। বিভিন্ন ইন্দ্রিয় সম্পকে 
আলোচনায় শারীরবিজ্ঞান বিষয়ক নামগ্ুলি লেখক এড়িয়ে গেছেন । 
কোনে। কোনো। প্রসঙ্গে এদেশীয় বীতি অন্রন্তত। যেমন, কাল এবং বস্তুর 
আকার ও পরিমাণ সম্বন্ধে আলোচনায় । বৌধোঁদয়ের কোনো কোনে। অং 
গল্পের মতে। স্বখপাঠ্য ৷ “মানবজীতি' শীষক রচনাটি এই প্রসঙ্গে উল্লেখযোগ্য । 

বোধোদয় একটি শিশুপাঠ্য গ্রন্থ । শিশুপাণ্য গ্রন্থে বিজ্ঞান-প্রসঙ্গের 
অবতারণ1 এই গ্রন্থে নতুন নয়। ইতিপূর্বে রচিত বাধাকাস্ত দেবের 'বাঙ্গাল। 
শিক্ষাগ্রন্থে' এব ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কিন্তু বোধোদয়ে ঈশ্বরচন্্ 
বিদ্যাসাগর যে সরল ভাষায় বিজ্ঞানের অতি সাধারণ ও পরিচিত প্রসঙ্গ গুলি 
লিপিবদ্ধ করলেন, তা" তখনকার যুগের বাংল! সাহিত্যে একেবারে অভিনব । 
বোধোদয়ের রচনাঁর নিদর্শন ; “কাঁচ? শীর্ষক রচনাটির একাংশ £ 


সপ দিনা শাপলা 


৩ বিদ্যাসীগর--চত্তীচরণ বন্দোৌপাধায় ; পৃঃ ১৬৯। 


জীববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও মনত্তত ১৮১ 


“কাচ অতি কঠিন, নিশ্মল, মন্চণ পদার্থ, এবং অতিশয় ভঙ্গ- 
প্রবণ, অর্থাৎ অনায়াসে ভাঙ্গিয়া যায় । কাচ স্বচ্ছ, এ নিমিত্ত, উহার 
ভিতর দিয়, দেখিতে পাওয়া যায়। ঘরের মধ্যে থাকিয়া, 
জানাল। ও কপাট বন্ধ করিলে, অন্ধকার হয়, বাহিরের কোনও 
বস্ত দেখিতে পাওয়। যায় ন। | কিন্তু সাঁসি বন্ধ করিলে, পৃবের মত 
আলোক থাকে, ও বাঠিবের বপ্ত দেখ। যাঁয়। তাঁহার কারণ 
এই, সাসি কাচে নিম্মিত; স্ধ্যের আত।, কাচের ভিতব দিয়, 
মাসিতে পারে, কিন্তু কা্টের ভিতর দিয়।, আপিতে পারে ন।। 

বালুক। ৭ একপ্রকার ক্ষীর, এই ছুই সন্ত একত্রিত করিয়।, 
অগ্নির উৎকট উত্তাপ লাগাহলে, গলিয়া উভয়ে মিলিয়। যায়, 
এব শীহল হইলে কাচ হয়। বালুক। যেরূপ পরিষ্কার থাকে, 
কাচ সেই অন্তসারে পনিষ্ষীর হয়। কাঁচে ল।ল, সবুজ, হরিদ্র। 
প্রভৃতি র$ করে; রও কবিলে, অতি স্বন্দর দেখায়। 

কাচ অনেক প্রয়োজনে লাগে । সামি, আরসি, সিসি, 
বোতল, গেলাস, ঝাড়, লগ্ন, ইত্যাদি নান। বস্ত কাঁচে প্রস্তুত 
হয়। 

কাচ কোনও অস্ষে কাট। যায় ন।, কেবল হীরাতে কাটে । 
হীরার স্থষ্ম অগ্রভাগ কাচের উপর দিয়া টানিয়। গেলে, একটি 
দাগ পড়ে। তার পর জোর দিলেই, দাগে দাগে ভাঙ্গিয়। যায়। 
যদি হীরার অগ্রভাগ শ্বভাবতঃ সক্ষম থাকে, তবেই তাহাতে 
কাচ কাট। যায়। যদি হীর] ভাঙ্গিয়, অথবা আর কোনও 
প্রকারে উহার অগ্রভাগ স্যস্ম করিয়।, লও্য়। যায়; তাহাতে 
কাচের গায়ে আচড মাত্র লাগে, কাটিবার মত দাগ বসে না।” 


বোধোদয়ের পরিকল্পনায় প্রধানতঃ ইউরোপীয় রীতি অনুগত হয়েছিল । 
বিষয়বন্তও স"গৃহীত হয়েছিল বিভিন্ন ই“রেজী গ্রন্থ থেকে । তবে এদেশীয় 
প্রাচীন গ্রস্থ(দি থেকে বিষয়বস্তু নিয়েও সর্বজনবোধ্য বিজ্ঞানালৌচন। এই যুগের 
কোনে। কোনো গ্রন্থে পাওয়। যায়। এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য; 
হুগলী জেলার ডুমুরদহ গ্রাম নিবাসী রুষচৈতন্য বস্থর 'জ্ঞানরত্বাকর' 
(১৭৮০ শক )। গ্রন্থটি গছ্যে ও পছ্যে গরু ও শিষ্যের কথোপকথনের 


১৮২ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


মাধ্যমে রচিত । জ্ঞানরত্রাকরের বিষয়বস্ত এদেশীয় প্রাচীন গ্রস্থাদি থেকে 
স"কলিত। নটি অধ্যায়ে বিভক্ত এই গ্রস্থের প্রথম তিনটি অধ্যায়ে বিজ্ঞীন- 
প্রসঙ্গ । আলোচনার প্রায় সবত্রই পৌরাণিক বিশ্বাস বৈজ্ঞানিক যুক্তিকে 
আচ্ছন্ন করেছে । তবে কদাচিৎ ছু'এক যায়গায় আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গীর 
পরিচয় পাওয়। যাঁয়। গ্রন্থটির ভাষ। নীরস | 

এই যুগের কয়েকটি গ্রন্থে বিভিন্ন বন্ত ও শিল্প নিয়ে আলোচন। পাৎর। 
গেল। এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য, রামগতি ন্যায়রত্ের “বস্তবিচার' 
( সব ১৯১৫ ), উপেন্দলাল মিত্র অচ্বাদিত বস্তপরিচয়' (১৮৫৯) এব, 
রাজেন্দলাল মিত্রের “শিল্লিক দর্শন' (১৮৬০ )। প্রথমোক্ত গ্রন্থটি ভূদেব 
মুখোপাধ্যায়ের নিদেশ অভষায়ী মেল স্কুলের ছাত্রদের উদ্দেশ্যে রচিত | 
“স্তবিচার'কে পূর্ণাঙ্গ বিজ্ঞানগ্রন্থ বল। ন। গেলেও এতে কাচ, স্বর্ণ ইত্যাদি 
বিভিন্ন বপ্ত সন্ঘন্ধে আলোচন। কব। হয়েছে পাশ্চাত্য বিজ্ঞানকে কেন্দ্র ক'রে । 

উপেন্্লাল মিত্রের বিস্তপরিচয়' মেয়ৌর “লেসেন্স্‌ অন্‌ থিঙস্‌' গ্রন্থটির 
অন্বাদ । অন্তবাদ হুবহু নয়। লেখক মেয়োর গ্রন্থের কিছু অংশ পরিত্যাগ 
ক'রে বাকী অ'শ পবিবঙ্ডিত আকারে অন্তবাদ করেছেন । বস্তপরিচয়ে বিভিন্ন 
পদার্থের ধম, গণ ইতাঁদি নিয়ে আলোচন। রয়েছে । এখানে তথ্যসমাবেশ 
একেবারেই প্রাথমিক প্রকৃতির । রামগতি ও উপেক্্লালের গ্রন্থ দু'টি মূলতঃ 
বালকদের উদ্দেশ্যে রচিত। কিন্ত রাজেন্্লাল মিত্রের শিল্পিক দর্শনের শিল্প 
বিষয়ক প্রস্তাব গুলি সবসাধারণের পাঠোপযোগা ক'রে লেখ | 

নবীনরুষণ বন্দোপাধাঁয়ের “প্রাকত তব্ববিবেক -১ম ভাগ' ১৮৬০ খুষ্টা্ধে 
প্রথম প্রকাশিত হয়। প্র্ণীঙ্গ বিজ্ঞান গ্রস্থ একে বলা না গেলেও বৈজ্ঞানিক 
তথ্যাদি এতে কিছু কিছু রয়েছে । অবশ্য বৈজ্ঞানিক গ্রন্থ লিখবেন বলে লেখক 
এই গ্রন্থটির পরিকল্পনা করেন নি। জগদীশ্বরের মহিমাকীতনই তার উদ্দেশ্য | 
তবে জগদীশ্বরের মহিমার বিরাটত্ব বোঝাতে গিয়ে বিশ্বপ্রকূতির যে সব প্রসঙ্গ 
নিযে তিনি আলোচনা করেছেন, তাঁ'তে বৈজ্ঞানিক তথ্যাদি এসে গেছে । এই 
গ্রন্থে রয়েছে জল, সমুদ্র, বাঁফু, উদ্ভিদ, আলোক, জীবশরীর ইত্যাদি নিয়ে 
আলোচন। । ভাষ! বেশ প্রাঞ্জল; তবে উচ্ছ্বাসের আধিক্য বড় বেশী । 

অভিনবস্ের পরিচয় পাওয়া গেল বঙ্কিমচন্দ্রের “বিজ্ঞানরহস্য”-তে (১৮৭৫ )। 


৪ ভূদ্দেব চরিত---১ম ভাগ, পৃঃ ১৯৮ 


জীববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও মনস্তবব ১৮৩ 


ভাষার লালিত্যে ও প্রকাশভঙ্গীর নৈপুণ্যে বৈজ্ঞানিক তত্ব যে উচ্চাঙ্গের 
সাহিত্যিক উৎকর্ধতা লীভ করতে পারে তারই উল্লেখযোৌগা নিদর্শন বিজ্ঞীন- 
রভন্তের প্রবন্ধ গুলি |" 

পাশ্চাতা বিজ্ঞানের প্রতি বরাবরই বঙ্ষিমচন্দ্রের আকধণ ছিল । বাল্যকালে 
সাহিত্যের সঙ্গে সঙ্গে গণিত ও ভূগোলেও তিনি পারদশিত| দেখান ।* 
গণিতে প্রায়ই তিনি ক্লাশের ছাত্রদের থেকে এগিয়ে থাকতেন 17৮ কলেজে 
বঙ্কিমচন্দ্রের পাগাবিষয়ের মধো ছিল মনস্তব, প্রারৃতিক ভূগোল, গণিত, 
জরীপবিজ্ঞান ইত্াদি। এ ছাড়া বি. এ. পনীক্ষাঙ্গানকালে 9 বঙ্ধিমকে গণিত, 
প্রাকৃতিক ভূগোল, প্রাকৃতিক বিজ্ঞান, মনস্তত্ব ইত্যাদি পড়তে হয়েছিল । 
অতএব, পরিণত বয়সে যিনি বিজ্ঞানরহশ্য লিখেছিলেন, বিজ্ঞানের সঙ্গে তার 
পরিচিতি স্থুরু হয়েছিল ছাত্রজীবন “থকেই | 

'চন্দ্রলোক' ছাড়া নিজ্ঞানর্হন্তযে স'কলিত সবগুলি প্রবন্ধই ইতিপূৃবে 
বঙ্গদর্শনে প্রকাশিত হয়েছিল। চন্দরুলাক ১২৮১ সালের চৈত্র সখ্য। শ্রমবে 
প্রকাশিত হয়। ১২৭৯ সালের জোষ্ট সংখা। বঙ্গদর্শন প্রকাশিত "সর উইলিয়ম 
টমসন-রুত জীনস্ষষ্টির ব্যাখ্যা" বিজ্ঞানরহন্তের প্রথম স্বরণে স্থান পায়, 
কিন্ধ দ্বিতীয় সপস্বকরণে পরিতান্তু হয়। 

বিজ্ঞানরহন্যের অধিকাঁণশ প্রবন্ধ জোতিবিজ্ঞান নিয়ে । তবে জীববিজ্ঞান 
বিষয়ক উংরুষ্ট প্রবন্ধ ও এতে আছে । প্রতিটি প্রবন্ধই সরস ও সারগর্ভ। গাণিতিক 
তথ্যাদি এব' বিজ্ঞানের নবতম আবিঙ্গার ও বিজ্ঞানের ইতিহাস সন্গন্ধে বস্কিমচন্ছু 
যে ওয়াকিবহাল ছিলেন তার নিদর্শন গ্রন্থটির সর্বত্রই পাওয়| যায়। যথাধণ 
তথ্যসমীবেশ এব' চিন্তাকধক প্রকাশভঙ্গীর গুণে বিশ্বজগৎ্ ৪ জীবঙ্গগতের 
অনস্ত রহস্য এখানে দীন। বেঁধে উঠেছে। গ্রস্থটির বিজ্ঞানরহম্য নাম এই 
কারণেই সার্থক । আলোচ্য গ্রস্থে বঙ্ষিমচন্দ্র বিভিন্ন বৈজ্ঞানিকদের মতবাদ 
উদ্ধৃত করেছেন । কিন্ত উদ্ধৃতি কোথাও প্রাধান্ত লাভ করে নি। বিভিগ্ন 
মতামত মিলিয়ে বঙ্কিমচন্দ্র তার নিজ্ন্ব মতবাদ গড়ে ভুলেছেন। দৃষ্টিভঙ্গীর 


€ বঙ্গদশন পত্রিকা প্রসঙ্গে বিভিন্ন প্রবন্ধ সম্বন্ধে বিস্তারিত আলোচন! কর! হয়েছে। 
সাহিতা-সাধক চরিতমাল--২২ (বঙ্কিমচন্দ্র চটোপাব্যায় ) চতুর্থ সংস্করণ_ পৃঃ ১*। 
৭ বঙ্কিমচন্র (২য় সংস্করণ--১৩২৬ )১--দেবেক্সনাথ ভট্টাচার্য । পৃঃ ১৫-১৬। 

৮ বস্কিমজীবনী ( ওয় সংস্করণ--১১৩৮ )- শচীশচন্ত্র চটোপাধ্যায় । পৃঃ ৩২-৩৩। 


৫ 


১৮৪ বঙ্গলাহিত্যে বিজ্ঞান 


এষ্ট মৌলিকত। প্রতিটি প্রবন্ধেরই বৈশিষ্ট্য । রচনার নিদর্শন ; “আকাঁবে কত 
তার। আছে ? শীর্ষক রচনার একাংশ £- 


“শ্বব গণন|। করেন যে, সমগ্র আঁকাশমগ্ডলে ছুই কোটি 
নক্ষত্র আছে। মন্থর শাকোর্ণাক্‌ বলেন, 'সর্‌ উইলিয়ম হর্শেলের 
আকাশসন্ধান এবং বাঁশ্চিক্রের চিত্রাদি দেখিয়া, বেসেলের কৃত 
কটিবন্ধ সকলের তাঁলিকাঁর ভূম়িকাতে যেরূপ গড়পড়ত। করা আছে, 
তৎ্সম্বন্ধে উইসের কৃত নিয়মাবলম্বন করিয়। আমি ইহ। গণন। 
করিয়াছি যে,সমুদায় আকাশে সাত কোটি সন্টর লক্ষ নক্ষত্র আছে ।' 

এই সকল সংখ্য। শুনিলে হতবুদ্ধি হইতে হয়। যেখানে 
আকাঁশে তিন হাজার নক্ষত্র দেখিয়। আমরা অসখ্য নক্ষত্র 
বিবেচনা করি, সেখানে সাত কোটি সপ্ততি লক্ষের কথ। দূরে 
থাকুক, দুই কোটিই কি ভয়ানক ব্যাপান্। 

কিন্তু ইহাতে আকাশের নক্ষত্রসংখ্যার শেষ হইল ন|। 
দূরবীক্ষণের সাহায্যে গগনাভ্যন্তরে কতকগুলি ক্ষু্ত ধুমাকার 
পদার্থ দৃষ্ট হয়। উহাদিগকে নীহাঁরিক। নাম প্রদত্ত হইয়াছে । 
যে সকল দৃরবীক্ষণ অত্যন্ত শক্তিশালী, তাহার সাহায্যে এক্ষণে 
দেখ! গিয়াছে যে, বহুসংখ্যক নীহারিকা কেবল নক্ষত্রপুপ্চ । অনেক 
জ্যোতিধ্বিদ বলেন, যে সকল নক্ষত্র আমরা শুধু চক্ষে বা দূরবীক্ষণ 
দ্বার গগনে বিকীর্ণ দেখিতে পাই, তৎ্সমুদ্ধায় একটি মীত্র নাক্ষত্রিক 
জগং। অসংখ্য নক্ষত্রময় ছায়াপথ এই নাক্ষত্রিক বিশ্বের অন্তর্গত | 
এমন অন্যান্য নাক্ষত্রিক জগৎ আছে। এই সকল দৃর-দৃষ্ট তাঁর।- 
পুগ্তময়ী নীহারিকা ব্বতন্্ব ব্বতন্ত্র নাক্ষত্রিক জগৎ। সমুদ্রতীরে 
যেমন বালি, বনে যেমন পাতা, একটি নীহারিকাতে নক্ষত্ররাশি 
তেমনি অসংখ্য এবং ঘনবিন্ন্ত। এই সকল নীহারিকান্তর্গত 
নক্ষত্রসংখ্যা ধরিলে সাত কোটি সত্তর লক্ষ কোথায় ভাঁসিয়! যায় । 
কোটি কোটি নক্ষত্র আকাঁশমগ্ডলে বিচরণ করিতেছে বলিলে 
অত্যুক্তি হয় না। এই আশ্চধ্য ব্যাপার ভাবিতে ভাবিতে মন্স্বুদ্ধি 
চিন্তায় অশক্ত হইয়া উঠে। চিত্ত বিস্ময়বিহবল হইয়া যায় । সর্বত্র- 
গাঁমিনী মনুষ্তবুদ্ধিরও গগনসীমা দেখিয়া চিত্ত নিরম্ত হয় । 


জীববিজ্ঞান, মাধারণ বিজ্ঞান ও মনস্তব ১৮৫ 


এই কোটি কোটি নক্ষত্র সকলই সুয্য। আমরা ষে এক 
স্যযাকে সুধ্য বলি, সে কত বড় প্রকাণ্ড বস্ত, তাহা সৌরবিপ্বব সম্বন্ধীয় ' 
প্রন্তাবে বণিত হইয়াছে । ইহ] পৃথিবী অপেক্গ। ত্রয়োদশ লক্ষ গুণ 
পুহৎ। নাক্ষত্রিক জগংমধাস্থ অনেকগুলি নক্ষত্র যে, এ হ্ষাপেক্ষাও 
বুহৎ, তাঁহ। এক প্রকার স্থির হইয়াছে । এমনকি, সিরিয়স 
( 5110105 ) নামে নক্ষত্র এই শ্মযোর ২৬৬৮ গুণ বৃহ, ইহা স্থির 
হইয়াছে । কোন কোন নক্ষত্র যে. এ স্ধ্যাপেক্। আকারে কিছু 
ক্ষততর, তাহাও গণন] দ্বার। স্থির হইয়।ছে। এষ্টবূপ ছোট বড় 
মহাভয়ঙ্কর আকারবিশিষ্ট, মহাভয়ঙ্কর তেজোময় কোটি কোটি 
স্ধা অনন্ত আকাশে বিচরণ করিতেছে । যেমন আমাদিগের 
সৌরজগতের মধাবন্তী স্ধাকে ঘেরিয়। গ্রহ উপগ্রহাঁদি বিচরণ 
করিতেছে, তেমনি এ সকল স্মাপার্খে গ্রহ উপগ্রহাদি ভ্রমিতেছে, 
সন্দেহ নাই । তবে জগতে জগতে কত কোটি কোটি স্থধ্য, কত 
কোটি কোটি পৃথিবী, তাহ] কে ভাবিয়। উঠিতে পারে? এ আশ্চষা 
কথ। কে বুদ্ধিতে ধারণ। করিতে পারে? যেমন পথিবীর মধো 
এক কণ| বালুক|, জগত্মধ্যে এই সসাগর। পৃথিবী তদপেক্ষা ও সামান্য, 
রেণুমাজ্্ বালুকার বালুকাও নহে । তচুপরি মন্ষ্ কি সামান্য 
জীব ' এ কথ। ভাবিয়। কে আর আপন মন্তযাত্ব লইয়। গর্ব করিবে ?” 


প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে রচিত আর একটি নতুন ধরনের গ্রন্থ রাম 
পালিতের 'প্রক্তিতন্ব' ( ১৮০০ শক )। এই গ্রন্থে পদার্থবিজ্ঞান ও বলায়ন- 
বিজ্ঞান থেকে স্বর ক'রে জ্যোতিবিজ্ঞান, উদ্ছিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ইত্যাদি 
প্রসঙ্গ কবিতায় লেখ! | ঈশ্বরের মহিমার প্রতি লেখকের অপার বিশ্বাসের 
পরিচয় গ্রস্থটির সর্বত্রই সুম্পষ্ট। গ্রস্থরচনায় যায়গায় যায়গায় তববৌধিনী, 
ভারতী প্রন্থতি পত্রিক। থেকে সাহায্য নেওয়। হয়েছে । রচনারীতি সরল। 
উপমাপ্রয়োগে ছু” এক যায়গায় কবিত্বের পরিচয় পাওয়া যায়। 


পাচ 


১৮৪৫ খুষ্টাবন্দের ৭ই জুন কলিকাতা ফ্রেনলজীক্যাল সোসাইটি স্থাপিত 
হবার পর থেকে বাংলা ভাষ। ও সাহিত্যে মন্তিষ্কবিছ্া। ও মনত সম্বন্ধে 


১৮১ বঙ্গপাহিত্যে বিজ্ঞান 


গ্রস্থরচনার স্ত্রপাত হয়। বাল! ভাষায় মনস্তত্ব বিষয়ক প্রথম গ্রন্থ “চিন্তোৎকর্ষ- 
, বিধান" ছুই খণ্ডে ১৮৪৯--৫০ খৃষ্টানদের মধ্যে প্রকাশিত হয়েছিল।৯ মনস্তত্ব 
বিষয়ক এই যুগের একটি উল্লেখযোগ্য গ্রন্থ রাধাবল্লভ দাঁসের “মনতত্ব সারসং গ্রহ? 
(১২৫৬)। বরাধাবল্পভ দাস কলিকাতি৷ ফ্রেনলজীক্যাল সোসাইটির সভ্য 
ছিলেন। মনতত্বসারসংগ্রহের বিষয়বস্ত্ “ইশ্পঙ্জিম ও কোমব'-এর ফ্রেনল্জী 
গ্রন্থ এব* ফ্রেনলজীক্যাল চার্ট থেকে স"গৃহীত ও অন্তবাদিত হয়েছিল । 

মনতব্সারস" গ্রহ তিন খণ্ডে বিভক্ত । ১ম খণ্ডে মনোবিগ্ভার তাতপধ 
ব্যাখ্য। ক'রে দ্বিতীয় খণ্ডে মনের ইন্দ্রিয় সকলের বিবরণ দেওয়া হয়েছে । এই 
বিনরণ দিতে গিয়ে ইন্দ্রিয় গুলিকে ছু" ভাগে ভাগ কর। হয়েছে_ কর্মেন্দ্িয় ও 
জ্ঞানেন্দিয়। তৃতীয় খণ্ডে মন্রে বিভিন্ন শক্তির ক্রিয়া-পদ্ধতি আলোচিত । 
গ্রন্থটি ক্ষুদ্রকায় হলেও সারগর্ভ ও স্রপরিকল্িত। কিন্তু ভাষা অন্তবাঁদগন্ধী 
এব" নীরস প্রকৃতির | 

বাধাবল্পভ দাঁসের মনতত্বসারস" গ্রহ পাশ্চাত্য পদ্ধতিতে লেখ।। প্রাচ্য 
পদ্ধতিতে মনোবিগ্। লিখলেন বাধাপ্রসাদ রায়। রাধাপ্রসাদ বাঁয়ের 
“বিজ্ঞান কল্প লরতিক। অর্থাৎ ন্যায় ও যুক্তি সংশ্লিষ্ট মনোবিজ্ঞান সম্বন্ধীয় 
প্রস্তাব-এর প্রথম ও দ্বিতীয় ভাগ ১৮০৪ শকান্দে প্রথম প্রকাশিত হয়। 
এই গ্রন্থে মনোবিজ্ঞান বিষয়ক কতক গুলি প্রস্তাব পুরাঁণ, ইতিহাস ও বিভিন্ন 
কাব্য থেকে আহত উদাহরণ সহযোগে আলোচিত হয়েছে । বিজ্ঞান কল্প 
লতিকার ১ম ভাগে প্রধানতঃ মন্‌ ও মনোবৃত্তি সম্বন্ধে আলোচন।। ২য় 
ভাগে আলোচিত হয়েছে সাধারণ মনোবৃত্তি ও বুদ্ধিবৃত্তি। এই গ্রান্থে 
বৈজ্ঞানিক তথ্যাদির একান্ত অভাব । 

এইভাবে জীববিজ্ঞ।ন ও সাধারণ বিজ্ঞান বিষয়ক গ্রন্থ-বচনায় ক্রমোন্নতির 
সঙ্গে সঙ্গে বাল! ভাষা ও সাহিত্যে মনৌবিদ্। বিষয়ক গ্রস্থ-রচনার স্থত্রপাত 
হোল। 


"৯ 4৯ 10555500%5 08681066 ০ 3605811 ৬ 05 (1855)--), [5017%, 


তৃতীয় পর্ব € আধুনিক যুগ ) 
রামেন্দ্রনুন্দর ত্রিবেদী ও আধুনিক কাল 


( রামেন্দ্ন্ুন্দর ভ্রিবেদী থেকে জগদানন্দ রায়) 


দে 


রামেজ্ন্রন্দর ভ্রিবেদা 


৬ 
১০০০ 3 পান্টি 
(সি 


০, এ প্পরটিহি লট এ এপার 8 ৪৯-7/৮ 
] 2 টনি পাপা পা ৯ ণ্াগ ৫৫৫০-৮৫-৯০ 
টব 


ক 


পা 
8 ৮. 


/7ঢ পট শাহি পে তপা ক রি 


পট - ৫ ভড়ল্প 


৭2 ৬৯ পি 8৮ এ এ ঃ 


৫৬ ৭6৮. “ক ৮০ 


* ছি € 


৪ 
4 ০4 


০ পে কক 
২৮ 


স্প্পোাসি € এপার ২৯ পাটি ও 


পা 


৫৫ পা শা্টী ই 


৭০৯৮1. ৪৯৬ ৪ 
ধ € 
(ম্রো (৫৯৮ 


পিস 


4 1্ট এত পন্ড 1118 


পর ও তথ পলা 
5৮754 ১ পপস্পটিহ ৬ 
ব্ধ্পি” 


৬ ও তা 


৫ 
৫9 


৭ সিসি ৪ কচ & 
৪৯ 


৫৮০ - 
৫ গুটি” 


চে 


পট্পি্া তপন কটি লাস চিপ ২৯ 


44 ম্প্রি 


5০ ৬ 


ধলা উপ 2৮১58 ৯৯৫০ 
১৯৫ 6304০ ৫৮7 লোপী বিটি, 


রগ 
* চাটা প*। £ 


টি টা “কটা ৯ চা কটি স্টপ 


ঠস্দ শে 
০360 গপ্টটিগি জাম্প + ৩ 

€ ৬ ৫ 

১ শ বি 
কি 


ব্য 8০ 


৪৯9৬২ ০-৩ 


০১৯০ ৬ এ 


বধ ৬ ৫৫ 


০ 5 5০- 


পি 2৭ ৮১০ 


5 £ 277 40 ই্ত৩ 7 


«৯ ৮৮15 0. পাশ পে 


চি ১ টি ততার্ষি ৮ 


পাতি | এ ৬ উপরি ৯ 


ধা ৯৬ ৬০2৬ ৭ সর (টি ৯৮ 


ঞ্ গু 
৫ ৭ 1 ঠা, 


প এটি ৫ ৩০ জা নু 
৭৯০১৬ 


গু 
ভি 46 ৮৮7 - ০৪২ 


ধা জাতি ও 


টি 6৮৯৮ এ 


রি ্ঁ 
৩৫৮০7 ৫ পিসিসিত 


শী ৫ ডু পাত, ১৯৮ ৪ম 


খ 


রঙ রি 
»্ঠ ৯১) ৮৫ ঙ ২৫ 


স্পন্ উ ৭ 47 € ৯৮ 1৫০ ্ 


টি 


পন হু হ্পির , পা ৬/51/ 


রাযেজ্রহুন্দর তিবেদীর হস্তলিপি ( ছোটদের জন্তে লেখা রামেক্রনুন্দর ত্রিবেদদীর 
'গণিত' থেকে )। রামেম্্রবাবু ছোটদের জঙ্গে একটি গণিত লিখেছিলেন। গ্রন্থটি 
এখনও অপ্রকাশিত । এই অপ্রকাশিত গ্রস্থাটব পারুলিপি রামেন্্রহন্দরের দৌহিত্র 
শির্মল চন্ত্র রায়ের কাছে রয়েছে । নিআলবাবুর সৌজন্টেই মূল পাঞ্ুলিপিটি ব্যবহার 


করা সম্ভবপর হয। 


টু 
পের 

ক বঃ ৭ 
শট 


রামেন্দ্রন্বন্দর ত্রিবেদী 


বঙ্গমাহিত্যে বিজ্ঞানের গোড়াপত্তন করেছিলেন ইউরোপীয়ের। | কিন্ু 
ইউরোশীয়দের বিজ্ঞানসাহিত্যের ভাষা ছিল কৃত্রিম ও জটিল। ভাষার 
কুত্রিমতা দূর ক'রে এদেশীয়দের মধ্যে পাশ্চাত্য বিজ্ঞানকে সবপ্রথম জনপ্রিয় 
করে তুললেন অক্ষয়কুমান দন্ত । অক্ষয়কুমারের সমসাময়িক যুগে বাল। 
বিজ্ঞানসাঠিতোর ধাব| সমৃদ্ধি সাধন করলেম তাদের মধো বিশেষভাবে 
উল্লেখযোগা (রেভাবেগড কুষ্ামোহন বন্দোপাধায়, ভদেব মুখোপাধ্যায় ও 
পাজেন্্রলাল মিত্রের নাম। বঙ্কিমচন্দেল বিজ্ঞানরহল্গে বঙ্গসাঠিত্য বিজ্ঞান 
উচ্চাঙ্গের সাঠিতোর পায়ে উন্নীত ভোল। 


এল, 

পরবতী লেখক বামেন্দন্তন্দর জিবেদার রচনায় যে গভীব অস্থদু রিং তীক্ব 
বিশ্লেষণকুশল্ত।। ৪ মৌলিক চিন্তাধারার পরিচয় পাঁদয়। গেল, ব!'ল। বিজ্ঞান- 
সাহিত্যে ত। একক ৭ অভিনন | বিজ্ঞানেন দুরূহ হবগুলোকে রামেছনাণ 
যেরূপ সরল ও সহ কারে সবসাধারণের কাছে পরিবেশন করেছেন, হাতি 
পৃবেকার আর কোনে। গ্রন্থকার তা কধেশ নি।  রচন। জটিল হয়ে পড়বার 
ভয়ে পূর্ববৃতী লেখকদেন প্রায় সকলেষ্ট বিজ্ঞানের ছরূ* দিকগুলে। এড়িয়ে 
গেছেন। কিন্ রামেন্স্রন্দরের বিজ্ঞানসাভিতোর অধিকাশহ বিজ্ঞানের 
জটিল এবং রহস্তময় দিকগুলে। শিয়ে। রচন। ছুরবোধা হয়ে পড়বার আশঙ্কায় 
বিজ্ঞানের দুর তবগ্ুলে। কোনে | সময়েই তিশি এড়িয়ে মান নিত বরণ সেই 
তন্বগুলে। সহ ৪ মনোজ্ঞ ভাষায় সর্বসাধারণের উপযোগী কারে ব্যাখা। 
করেছেন । বিজ্ঞানের দুরূহ তত্ধকে উপেক্ষ। ন। করার কারণ, তিনি শিজে সে 
সকল তত্ব গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলেন । প্রখ্যাত ইংরেজ 
গণিতজ্ঞ ৪ দারশশনিক উইলিয়ম কি“্ডন ক্লিফো ( ১৮৪৫-১৮৭৯ ) সঙ্গদ্ধে 
বা্টর্যাণ্ড রাসেল যে মন্তব্য করেছিলেন, রামেন্দন্তন্দর রিবেদী সম্বন্ধে এখানে 
ত। প্রযোজ্য 


+01166010 009395560 217 21৮ 01 01211 5001) ৪3 
561091055 01015 00 2 615 067 £69 07761-70006 006 


১৯৩ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


ঢ705০9৫০-০1811গ 01 00০ 70001911261, ৮/10100 15 2.011660 
75 16100117785 01 510511)5 0৬০1 606 0116100010 0011065, 9৪ 
00০ ০1811500280 0091065 ০0£ [91091600190 810 01৫061]% 
111)0615091801176, 05 11006 01£ 10101) 1911110109155 ০০০01) 


10100118005, ১,১১২, 


উপলব্ধির গভীরতার বলেই রামেন্দরন্তন্দর বিজ্ঞানের ছুব্ূহ তথ্যকে নিজন্ব 
চিন্তার আলোকে বিচার করতে সমর্থ হয়েছিলেন । 

বিজ্ঞানে নামেন্ত্রন্ুন্দরের পাগ্ডিত্য সবজনবিদ্িত! শৈশবকাল থেকেই 
বিজ্ঞানের প্রতি তার অন্গরাগ ছিল। ছাত্রজীবনে বিজ্ঞানের ছাত্র হিসাবে 
তিনি অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন । ১৮৮৬ খৃষ্টাব্দে বি. এ. 
( অনা) পরীক্ষায় বিজ্ঞনে তিনি প্রথম স্থান অধিকার করেন । পর বৎসর 
পদার্থ ও রসায়নবিজ্ঞানে এম. এ. পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। 
১৮৮৮ খুষ্টাান্দে পদার্থ ও রূসায়নবিজ্ঞানে তিনি প্রেমচাদ রায়ঠাদ বৃত্তি পান। 
পৃক্তিলাভের পর কিছুকাল তিনি প্রেসিডেন্সি কলেজের লেবোরেটরিতে 
নিজ্ঞ/ণচ্চায় নিযুক্ত থাকেন । ১৮৯২ খুষ্টাব্দে রামেন্দস্থন্দর রিপন কলেজের 
পদার্থ ও রসায়নবিজ্ঞানের অধ্যাপকের পদ গ্রহণ করেন। অল্পকাঁলের মধ্যেই 
বিজ্ঞনের অধ্যাপক হিসাবে ভার খ্যাতি ছড়িয়ে পড়ে। পদার্থবি্যার চুর 
বিষয় গুলে। গণিতের সাহাষ্য ছাড়াই ছাত্রদের তিনি বুঝিয়ে দিতেন । পরবতী- 
কালে রামেন্দ্রন্ুন্দর গণিতের সাহায্য না নিয়েই বিজ্ঞানের অতি জটিল 
তত্বাদি নিয়ে আলোচন। করেছিলেন । গণিতকে বাদ দিয়ে বিজ্ঞানের স্বরূপ 
দর্শন করার স্পৃহা রিপন কলেজে অধ্যাপনাঁর সময় থেকেই তার জীবনে 
সপরিস্ফুট হয়। বামেন্্রস্থন্দরের রচনীয় গণিতের অভাব পূর্ণ করেছে দর্শন | 

প্রাচ্য ও পাশ্চাত্য, উভয় দর্শনেই তার পাণ্ডিত্য ছিল অসাধারণ। অবশ্য 
দর্শনশাস্ষের সঙ্গে তার অন্তরঙ্গতা স্থাপিত হয় অপেক্ষাকৃত পরবর্তীকালে । 
বিপন কলেজে অধ্যাপনার সময় তিনি কঠোর অভিনিবেশ সহকারে প্রাচ্য ও 
পাশ্চাত্য দর্শন পাঠ করেন। 


১ 106 00000002 861756 ০0: 06 558০৮ 9০1০০০5৬৬০7 01102, 01060 
০9 4৪92] 0693:801 (1945 ) : ৮:66৪০6 ৮, ৬, 


রামেন্দ্রত্রন্দর ভ্রিবেদী ১৯১ 


কিন্তু দর্শন বা বিজ্ঞানের চেয়েও ব্ামেন্রশ্নন্দরের জীবনে আরও বড় 
সত্য হোল সাহিতা। তিনি যখন যা লিখেছিলেন তাই সাহিত্য হয়ে 
উঠেছে । 

সাহিত্যপ্রতিভাঁর বীজ বামেন্্স্বন্দরের রক্তের মধ্যেই ছিল। তার জন্ম 
হয় এক সাহিত্যসাধক পরিবারে । বামেন্বস্রন্দরের পিতামহ ব্রজন্বন্দর 
বেদী কবি ও কাব্যরসিক ছিলেন । ব্রজন্্ন্দর 'মাধব-স্থলোচন।' নামে 
একখানি গগ্পছাময় নাটক ও 'ম্বণসিন্দর সি-হ বা গৌরল্াল সি্হ' নামে 
একখানি প্রহনন লিখেছিলেন । তা" ছাঁড়। শাস্ম ৪ পুরাণেও তার অগাধ 
মন্তরাঁগ ছিল। রামেন্তত্রন্দরের পিত। গোবিন্দস্রন্দর 'লঙ্গবাল।' নামে একটি 
উপন্যাম লিখেছিলেন । উপন্যাসটির ভূমিক। পয়ার ছন্দে লেখ।। এ ছাঁড়। 
'গাবিন্দস্থন্দর “দ্ীপদীনিগ্রহ' নামে আব একটি ছোট নাটক লিখে অভিনয় 
করিয়েছিলেন । জ্যোতিষ ৪ গণিতে ভান পাণ্িত্য ছিল। বামেন্ুস্ন্দরের 
খুল্লতাত উপেন্গনন্দর স'স্কৃত শ্লোক রচনায় সিদ্ধহস্ত ছিলেন । ইপরেজী 
স্থলে পড়বার সময় রামেন্্ন্বন্দন নিজেও কবিতা লিখতেন । ছাতজ্বুত্তি 
পরীক্ষার পূর্বে তিনি লুকিয়ে বঙ্গদর্শন পড়তেন । রবীন্দ্রনাথের কবিত। 
বরাবরই ভার প্রিয় ছিল।২ অনভ্এব পরবতীীকালে যিনি 'দরশশনের গঙ্গ।, 
বিজ্ঞানের সরম্বতী ৪ সাহিত্যের যমুন।'* বলে অভিভিত হয়েছিলেন তাল 
জানে দর্শন, বিজ্ঞান ৪ সাঠিত্যচচার প্রস্ততি চলেছিল দীর্ঘকাল ধবে। 

রামেন্্স্রন্দরের প্রথম বচন। ভাশক্তি' শাক প্রবন্ধটি ১১৯১ সালের 
পৌষ স'গা। “ননজীবনে' প্রকাশিত ভয় ।% এই পত্িকাকে কেন্ত্র করেই 
রামেন্্রম্নন্দরের সাঠিতাসাধনার স্থত্রপ/ত | নবজীবনে তার আরও কয়েকটি 
প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য, বিবরন" (আাবণ, 
১১৯২ ), “মভাতরঙ্গ' ( অগ্রহায়ণ, ১২৯২), “জড় জগতের বিকাশ" ( আবাঢ, 
১২৯৩ )। এই প্রবন্ধ গুলে রামেন্্রক্ন্দরের কোনে। গ্রন্থে স্থান পায় নি। 


হবে বিশ্বজগতের অনস্থ রহমত সাহিত্যসাধনার আরম্ভ থেকেই ভার মন- 


২ আচার্য রামেন্্রহন্দর-_অপুবকৃষ্ণ ঘোষ , পৃঃ ১৬৮১৭ | 

৩ আচার্য রামেন্্রচন্দর--নলিনীরঞ্জন পণ্ডিত সম্পাদিত | পৃঃ ১৩ [ হুরেশচন্্র সমাজপতি 
লিখিত প্রবন্ধ ]1 

৪ রামেম্্রহন্দর- আশুতোষ বাজপেয়ী ; পৃঃ ১২ । 


১৯২ বঙ্গলাহিত্যে বিজ্ঞান 


প্রাণকে আলোড়িত করেছিল; তার ইঙ্গিত এই সকল রচনায় পাওয়। 
যাঁয়। প্রবন্ধ গুলিতে ভাষার জাঁকজমক এবং কবিত্ব ও উচ্ছাসের কিছুট। 
আধিক্য পরিলক্ষিত হয়। তীর প্রথম জীবনে কালীপ্রসন্ন ঘোষের “গমগমে 
ভাষার প্রভাঁব--একথ। রামেন্ত্রস্ন্দর নিজেই স্বীকার করেছিলেন । এই 
জমকাঁলে! ভাষার মোহ অল্পকালের মধ্যেই তিনি কাটিয়ে উঠলেন । 
রামেন্্রসুন্দর লেখনী ধারণ করার পর থেকেই বাংল। বিজ্ঞানসাঁহিত্যে নব- 
যুগের স্ত্রপাত। দর্শনের বেদীমূলে বিজ্ঞানকে বসিয়ে রামেত্্রস্ন্দর বাংল! 
বিজ্ঞনসাহিত্যে নতুন ক'রে প্রাণ-প্রতিষ্ঠা করলেন। তীর এই বিজ্ঞানদর্শন 
বাল! সাহিত্যের অমুল্য সম্পদ । 

বিজ্ঞান রাঁমেন্্ন্ন্দরের কাঁছে পরম আনন্দের সামগ্রী । কিন্তু বিজ্ঞানের 
যান্ত্রিক দিক তীর কাছে কোনোদিনই বড় হয়ে ওঠে নি। রামেন্স্থন্দর 
লিখেছেন, 


“বেজ্ঞানিক জড় জগংকে স্বার্থাধনে নিয়োগ করিয়। জীবন-যুদ্ধে 
সাহাঁধা লাভ করিতেছেন বটে; কিন্তু এই জগতের প্রতি চাঁহিয়।, 
এই জগতের নিয়ম-শঙ্খলার আবিষ্কার করিয়।, এই জগতের আঁধারে 
আলোক আনিয়া, এই জগতের অজ্ঞানাধিকিত অংশে জ্ঞানের 
অধিকার প্রসার করিয়। বৈজ্ঞানিক যে পরম আনন্দ লাভ করেন, 
তাহার নিকট এই টেলিগ্রাফ ও টেলিফোন, ডাইনামে! ও মোটর, 
বৈদ্যুতিক ট্রাম ও বৈছ্যতিক আলো।, ্টামশিপ আর এবৌপ্লেন অতি 
তুচ্ছ ও অকিঞ্চিৎকর পদার্থ ।” 

( জিজ্ঞাস : মায়াপুরী ) 


দীর্ঘকীল ধরে রামেন্্স্থন্দর বহু বৈজ্ঞনিক প্রবন্ধ লিখেছেন। কিন্ত তার 
প্রবন্ধের বিষয়বস্ত প্রাকৃতিক বিজ্ঞানের অন্তর্গত সেই সকল দ্দিক যে দিকগুলো 
জগত-তত্বের মূল রহস্য অনুসন্ধানে ব্যন্ত। বিজ্ঞানের যান্ত্রিক দিক নিয়ে 
তাঁর প্রবন্ধ নেই বললেই হয়। 

রামেন্দ্র-সাহিত্যের বিরাট এক অংশ জুড়ে আছে বিজ্ঞান। কিন্তু 
বৈজ্ঞানিক তত্ব বামেন্দ্রঙ্ন্দরের জীবনে প্রাধান্য লাভ করে নি। বিজ্ঞানকে 
বাহন মাত্র ক'রে তিনি জগত-রহস্তের মূল অনুসন্ধানে বেরিয়েছেন। 
বিজ্ঞান এখানে উপলক্ষ্য) লক্ষ্য জগত-রহন্তের মূল অন্ুসন্ধীন। তবে যুক্তি 


বামেন্্রহ্ুন্দর তিবেদী ১৯৩ 


ও প্রমাণ ভিন্ন কোনো বৈজ্ঞানিক তথ্যকেই তিনি মেনে নেন নি। 
রামেন্দ্রনুন্দর বলেছেন, 


“আমি বৈজ্ঞানিকতার স্পর্ধা রাখি না; কিন্তু আঁমি বৈজ্ঞানিকতা- 

জীবী বিজ্ঞীনভিক্ষু। পর্যবেক্ষণ ও পরীক্ষালন্ধ প্রত্যক্ষ প্রমাণ 

ভিন্ন অন্ধ প্রমাণ ব্যাবহাঁরিক বিদ্যায় আমার নিকট অগ্রাহা।” 
(বিচিত্র জগত : প্রাণময় জগৎ ) 


প্রত্যক্ষ প্রমাণের উপর এই আস্থ। ছিল বলেই বিজ্ঞান এক এক 
যায়গায় বামেন্দ্রন্থন্দরকে নিরাঁশ করেছে। বিজ্ঞানবিগ্ভার গলদ তাঁর কাছে 
ধরা পড়ে গেছে। 

বিজ্ঞানের অধ্যাপক এবং বিজ্ঞানবিগ্যায় কৃতী ছাত্র হলেও রামেন্দ্রন্ন্দর 
বৈজ্ঞানিক নন। পরীক্ষা বা পর্যবেক্ষণের দ্বারা তিনি নতুন কিছু তত্ব 
আবিষ্কার করেন নি। আবিষ্কৃত বৈজ্ঞানিক তত্বকে যুক্তি ও অনুভূতির 
মাপকাঁঠিতে তিনি দর্শন করতে চেয়েছেন। কিন্তু এই বিজ্ঞান্দ্শনের 
সাহাধ্যে যখনই তিনি জগত্তত্বের মূল রহস্তের উত্তর খুঁজেছেন তখনই 
বিজ্ঞানবিগ্ভার ফাঁকি তার কাছে ধরা পড়েছে । এই ফাঁকি প্রকট হয়ে 
উঠেছে যখন তিনি বেদান্তবাঁদী দার্শনিকের বিচাঁরভূমিতে বসে বিশ্বজগতের 
রহস্য অনুসন্ধান করেছেন। জিজ্ঞাসার “মায়াপুরী” নামক প্রবন্ধে এই 
মনোভাব সুস্পষ্ট £_ 


“এই কাল্পনিক জগং আমারই একট কিস্তৃতকিমাঁকাঁর খেয়াল 
হইতে উৎপন্ন এবং এই কাল্পনিক জগতের অন্তর্গত ষাবতীয় ঘটন। 
আমারই খেয়াল হইর্টত উদ্ভূত; আমি কিন্তু ঠিক উল্টা বুঝিয়া 
আপনাকে ক্ষুত্র, সঙ্কীর্ণ ও সঙ্কুচিত করিয়া উহার অধীনতা-পাশে 
আবদ্ধ ভাঁবিতেছি। এই বন্ধনের বৃত্বাস্ত লইয়া বিজ্ঞান-শাস্ত্র; 
কিন্তু এই' বন্ধন যখন কাল্পনিক বন্ধন, তখন বিজ্ঞান-শাস্ত্বের 
এইখাঁনে গোড়ায় গলদ |” 


বিজ্ঞানবিদ্ভার এই গোড়ায় গলদ স্বীকার ক'রে নিয়ে রামেন্ত্রহ্ন্দর আলোচনায় 
এগিয়েছেন। তাই বহু ক্ষেত্রেই তাঁর বৈজ্ঞানিক প্রবন্ধের ভিতিভূমি দর্শন । 


১৩ 


১৯৪ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


রামেন্্রসন্দরের রচনার আর একটি বৈশিষ্ট্য, তীর দৃষ্টিকোণের অভিনবস্ব। 
কোথায় দাড়িয়ে, কি ভাবে দেখলে কোন জিনিসটি সহজে বিচারের স্থবিধা, 
আশ্চর্য বিচক্ষণতার সঙ্গে তিনি তা” নির্ণয় করেছেন । তাঁর এই বিচারপ্রণালী 
থেকে যায়গায় যায়গায় নতুন দৃষ্টিভঙী বা ৪৮৫এ০-এর পরিচয় পাওয়। 
যায়। অবশ্ত কালের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই দৃষ্টিভঙ্গীর পরিবর্তন ঘটেছে। 
দৃষ্টিভঙ্গীর দিক থেকে বিচার করলে দেখা যাঁয়, দর্শনের রাজ্যে তার যাত্রা 
বিজ্ঞানের পথ বেয়ে । 


ছুই 

বামেন্্স্থন্দরের প্রথম গ্রস্থ ্রকৃতি'তে (১৮৯৬) বিজ্ঞানেরই কলধ্বনি। 
উনবিংশ শতাব্দীর চিন্তাজগতে আলোড়ন স্থষ্টি হয়েছিল কয়েকটি বিস্ময়কর 
বৈজ্ঞানিক আবিষ্কারকে কেন্দ্র ক'রে । বামেন্স্ন্দরকে বিশেষভাবে আকৃষ্ট 
করেছিল ডাঁরউইন ( ১৮০৯-১৮৮২ ), হেলম্হৌল্তজ ( ১৮২১-১৮৯৪ ), কেল্ভিন্‌ 
(১৮২৪-১৯০৭) ও টমাস হেন্রী হাক্স লী (১৮২৫-১৮৯৫ ) প্রমুখ বৈজ্ঞানিকদের 
মতবাদ । বিজ্ঞানের নব নব আবিষার বিশ্বপ্রকৃতির রহস্তজাল একে একে 
উন্মোচিত ক'রে দিচ্ছে, এ সত্যটি রামেন্দ্রন্ন্দরকে মুগ্ধ করেছিল। উল্লিখিত 
বৈজ্ঞানিকদের আবিষ্কৃত তথ্যাদিকে ভিত্তি ক'রে আলোচ্য গ্রন্থে রামেন্দ্স্থন্দর 
বিশ্বপ্রকৃতির কয়েকটি দিকের রহস্তষবনিকা উত্তোলিত করবার চেষ্ট। 
করেছেন । 

উনবিংশ শতাব্দীর বেজ্ঞানিক চিস্তাজগতে ধারা বিপ্লব এনেছিলেন 
তাদের মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য চীলস্‌ রবার্ট ডারউইনের নাম। লামার্ক 
জানিয়েছিলেন, জৈবনিক পদার্থগুলে। ক্রমবিবর্তনের পথে আভ্যন্তরিক শক্তির 
সাহাঁষ্যে, উত্তরাধিকীরস্ত্রে এবং পাঁরিপাশ্থিক থেকে প্রাপ্ত গুণগুলির সাহায্যে, 
প্রাণিদেহকে উন্নতিতে সাহাষ্য করছে। ডারউইন এই মতকে সমর্থন ক'রে 
একটি নতুন কথ। বললেন, _জীবকৌষগুলি পরস্পরের মধ্যে প্রতিদ্বন্দিত ক'রে 
বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি করে । ডারউইনের মতে, প্রাণীর যে যে অংশ 
ও গুণ তাঁর পক্ষে হিতকর, প্রকৃতি কেবলমাত্র সেই সব অংশ ও গুণগুলিকে 
রক্ষা ক'রে থাকে । ফলে অধিক গুণসম্পন্ন প্রীণীরা অধিককাল জীবিত 
থাকে ও জস্তানসন্ততি রেখে যায়। আর যে ক্ষমতাহীন ও গুণহীন, 
প্রতিদ্বন্বিতাঁয় হেরে গিয়ে সে বিলুপ্ত হয়। প্রকৃতির এই প্রক্রিয়াকেই 


বামেন্্রহুন্দর ত্রিবেদী ১৯৫ 


ডারউইন বলেছেন প্রাকৃতিক নির্বাচন ট্ব৪৮5151 96160007) 1€« প্রধানতঃ 
এই ছু"টি মতবাদকে ভিত্তি ক'রে প্রকৃতির “মৃত্যু” শীর্ষক প্রবন্ধে রামেন্ত্রস্ন্দর 
জীবতত্ব ও জীবনপ্রবাহ সম্বন্ধে যে মনোজ্ঞ আলোচনা করেছেন, প্রকাশভঙ্গীর 
স্বচ্ছত। ও চিন্তার গভীরতার দিক থেকে তা” অনন্য । সাধারণতঃ বার্ধক্য 
উপনীত হলেই জীব ইহলোক পরিত্যাগ করে-__এরই নাঁম মৃত্যু। কিন্ত 
বিভিন্ন মতবাদ আলোচনা ক'রে রামেন্্রস্থন্দর যে বিজ্ঞাননির্ভর উপসংহারে 
পৌছেচেন তা” হোল এই-_জীবের বীজদেহ অনশ্বর । তিনি বলতে চেয়েছেন, 
মৃত্যু বীজের ধর্ম নয়, আবরণশরীরের ধর্ম। 

“বীজ গৃহ ছাড়িয়। গৃহীস্তরে যাঁয়; জীর্ণ বাস ত্যাগ করিয়া নৃতন 

বসন পরিধান করে। পরিত্যক্ত গৃহ গৃহীর অমনোযষোগে ভাঙ্গিয়। 

যাঁয়; জীর্ণ পরিধান কালক্রমে ছিড়িয়া যায়।” (প্রক্কতি : মৃত্যু ) 
এর সঙ্গে গীতার ক্লৌোকের তুলন। করা যাঁয়_ 


বাসাংসি জীর্ণানি যথা বিহীয় 
নবানি গৃহ্বাতি নরোইপরাণি 
তথ। শরীরাণি বিহাঁয় জীর্ণান্ন্তানি 
সংযাঁতি নবানি দেহী ॥ 
পরবর্তীকালে “জিজ্ঞাসা” ও “বিচিত্র জগত পর্বেও গীতার এই বাণী 
রামেন্দ্রন্ুন্দরের চিন্তাঁধাঁরাঁয় প্রভাব বিস্তার করেছে। 
ডারউইনের চিন্তাধারার প্রভাব “প্রকৃতির মৃত্তি' নামক প্রবন্ধেও সুস্পষ্ট । 
এই প্রবন্ধের শেষাংশে রামেন্দ্রস্থন্দর বোঁঝাঁতে চেয়েছেন, বিভিন্ন জীবের কাঁছে 
প্রকৃতি বিভিন্ন রূপে দেখা দেয় বটে, কিন্তু একই শ্রেণীর বিভিন্ন প্রাণীর মধ্যে 
প্রকৃতি প্রায় একই রূপে প্রতিভাত হয়। এর মূলে তিনি প্রারুতিক 
নির্যাচনের কথ! বলেছেন। উনবিংশ শতাব্দীর বিশিষ্ট জীববিজ্ঞানী ও 
দার্শনিক টমাস হেন্রী হাঁঝ্স লীর মতবাঁদও তাঁকে ভাবিয়ে তুলেছিল। প্রকৃতির 
পৃথিবীর বয়স” শীর্ষক প্রবন্ধে তিনি হাঁক্স.লীর মতবাদকে সমর্থন না করলেও 
পদার্থবিজ্ঞানবিদ লর্ড কেল্‌্ভিনের সঙ্গে হাঁক্সলীর মতবাদের বিরৌধটি অতি 
স্ন্দর ও স্পষ্টভাবে দেখিয়েছেন । 


৫ 07) 006 01£1617 ০£ 97020183 ৮5 1168223 01 [৪৮05] 961606107) 0: 6156 
75861580107 01 হ৪৮০:5 28055 10) 0106 86:06816 £0: 1.3 (1859). 


১৯৬ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


আকাশতরঙ্গ সম্বন্ধে ম্যাক্সওয়েল ও হাঁৎজের আবিষ্ষাঁর রামেন্দ্রসুন্দরকে 
আকুষ্ট করেছিল। প্রকৃতির কয়েক যাঁয়গাতেই এর পরিচয় পাঁওয়। 
যায়। 'আকাশতরঙ্গ' প্রবন্ধে তরঙ্গ সম্বন্ধে আলোচন। কর। হয়েছে প্রধানত: 
এদের আবিষ্কৃত তথ্যাদির উপর নির্ভর ক'রে। দ্বিতীয় সংস্করণে (১৯০৯) 
সংযোজিত 'আলোকতত্ব নামক প্রবন্ধেও ম্যাক্স ওয়েল ও হাঁৎজের মতবাদের 
উল্লেখযোগ্য স্থান রয়েছে । 

বিশ্ববিশ্রুত জার্মান দার্শনিক ও বৈজ্ঞানিক হেলম্হোল্ত্জ-এর চিন্তাধারা 
প্রকৃতির রচনায় প্রভাব বিস্তার করেছে । পৃথিবীর স্থষ্টি সম্বন্ধে তার মতবাদ 
“সৌরজগতের উৎপত্তি” ও 'প্রীরুত ষ্টি নামক প্রবন্ধ ছুটিতে আলোচিত। 
প্ররুতির মৃদ্তি' নামক প্রবন্ধে রামেন্দ্ন্ন্দর ব্যক্ত প্ররুতির শ্বরূপ নিয়ে যে 
আলোচন। করেছেন তা'তে হেল্মহোল্ৎজের দীর্শনিক চিন্তাঁধারাঁর প্রভাব 
পড়েছে । 

বিখ্যাত ইংরেজ গণিতজ্ঞ ও দীর্শনিক উইলিয়ম কিংডন ক্লিফোঙের 
চিন্তাধারা ও রচনাপদ্ধতির সঙ্গে রামেক্দ্রস্রন্দরের মিল দেখ! যায়। পরিফোডের 
কীট" নামক প্রবন্ধে বিশ্বজগৎ সন্বন্ধে আমাঁদের ধাঁরণ। আলোচনা করতে গিয়ে 
তিনি ক্লিফোর্ডের মতবাদকেই প্রকারান্তরে সমর্থন করেছেন। অতএব, 
প্রকৃতির প্রবন্ধগুলি আলোচনা করলে দেখা যায়, প্রথম জীবনৈ রামেন্দ্র্ন্দর 
ত্রিবেদী ডারউইন, ম্যাক্স ওয়েল, হেলম্হৌল্ত্জ, কেল্ভিন্‌, ক্লিফোর্ড প্রমুখ 
উনবিংশ শতাব্দীর বিশ্ববিশ্রুত বৈজ্ঞানিকদের পথেই এগিয়েছিলেন । কিন্তু 
এই গ্রস্থেরই জ্ঞানের সীমান।” শীর্ষক প্রবন্ধে দেখ। যাঁয়, বৈজ্ঞানিকদের 
আবিষার ও ব্যাখ্যায় তিনি যেন পরিতুষ্ট নন। বিশ্বপ্রকৃতির রহস্য ভেদ 
করতে গিয়ে তাঁর মনে যে প্রশ্নের উদয় হয়েছে, হেল্মহোল্ৎজের ব্যাখ্যায় 
তার উত্তর মিলছে নাঁ। রামেন্দ্রসুন্দর শেষ পর্যন্ত প্রকৃতির কাছে আত্মসমর্পণ 
করেছেন-__- 


“জড়জগতের অস্তিত্ব কল্সনাঁমাত্র। এই কল্পনা জীবনরক্ষার একটা 
উপায় বা কৌশল। প্রকৃতি করাইতেছেন, তাই ঘথানিযুক্তবং 
করিতেছি ।” 


এখানে বিশ্ববিখ্যাত ইংরেজ দীর্শনিক হা্বার্ট স্পেন্সারের (১৮২০-১৯০৩ ) 
সঙ্গে তাঁর চিন্তার সাদৃশ্য পরিলক্ষিত হয়। 451:50 [১10170010155, (1852) 


রামেন্জনুন্দর ভ্রিবেদী ১৯৭ 


প্রথম খণ্ডে হাবার্ট স্পেন্সারও বলতে চেয়েছেন, সর্বশেষ [02081105510] 
প্রশ্নগুলোর কোনো সমাঁধান নেই এবং এক্ষেত্রে কোনো অজ্ঞাত শক্তি যাঁকে 
জানবার কোনে। উপায়ই নেই তাঁ'কে স্বীকার করতে হয়। 

জড়জগতের অস্তিত্ব সম্বন্ধে রামেন্দরস্ুন্দরের এই যে সংশয়, পরবর্তীকালে 
রচিত জিজ্ঞাসার বীজ এরই মধ্যে নিহিত। বস্ততঃ, এখাঁন থেকে ই বিজ্ঞানের 
আলোকোন্ভীসিত রাঁজদরবাঁর ছেড়ে বিজ্ঞানদর্শনের কুয়াশাচ্ছন রহস্যময় 
পথে রামেন্দ্রসুন্দরের যাত্র। স্থরু। কিন্তু যে পথেই তিনি গিয়েছেন সে 
পথেই সাহিত্যের বত্ববেদী প্রতিষ্ঠিত হয়েছে । প্রকৃতির রচনাগুলি বিজ্ঞান- 
সাহিত্যের রত্ববেদী। বৈজ্ঞানিক তথ্যকে কেন্দ্র ক'রে বিশ্বপ্রকতির বহস্ত 
ভেদ করতে গিয়ে আলোচ্য গ্রস্থে তিনি যা” স্থষ্টি করেছেন তা? হয়ে উঠেছে 
প্রথম শ্রেণীর সাহিত্য | রচনারীতির সার্ল্য ও উপম। নির্বাচনের অভিনবত্বের 
দিক থেকে বিচার করলে হাক্স লীর সঙ্গে এদের তুলন। করা! যাঁয়। হাক্সলীর 
স্যায় রামেন্্স্থন্দরের উপমা নিবাচনেও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গীর পরিচয় মেলে। 
বামেন্দ্রন্ুন্দর লিখেছেন 2 


“একটি কয়লার পৃথিবী গড়িয়া ছত্রিশ ঘণ্টায় পৌঁড়াইতে পারিলে 
যে পরিমাণ তাপ জন্মে, স্্্যপৃষ্ঠে প্রতি বর্গফুট হইতে প্রতি 
ঘণ্টায় সেই পরিমাঁণ তাপ নিয়ত বিকীর্ণ হইয়। যাইতেছে ।” 

[ গ্রক্কতি : সৌরজগতের উৎপত্তি ] 


অন্যঞ্, 
“এক ফোটা জলকে যদি কোনরূপে বড় করিয়া আমাদের 
পৃথিবীর সমাঁন করিতে পাঁরি,_যে পৃথিবীর পরিধি পঁচিশ হাজার 
মাইল, সেই প্রথিবীর সমাঁন করিতে পাঁরি,_তবে সেই জলের 
ফোঁটায় এক একটি অণু এক একটা বেলের মত বড় দেখাইবে ।” 
[ প্রকৃতি : পরমাণু ] 
40108 & 701606০ 0£ 015911 শীর্ষক প্রবন্ধের এক যায়গায় হাঁক্স লী 
লিখেছেন £__ 
“[ 21] 00০ 00100 286 10101) 0006০139110 00০015 আ০1:০ 
০1100005006) 0565 ৮০০1৭ 116 10210 212 110680121 


১৯৮ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


০081 ৪9০০ 3,000 1201165 11) 10196 0191706021---0)6 2168 
0৫6 1101) আএ০]৭ 06 85 £:280 95 01086 0৫ 50:0১ 8100. 
0010 00810 01095 23০০০000960 006 191:5250 551501175 
1112100 5০৪---01)6 11201 06101:81)09.10.+৬ 


প্রকৃতির যায়গায় যায়গায় প্রচ্ছন্ন বিদ্রপের অন্তরালে বৈজ্ঞানিক সত্যকে 
নগ্রভাবে প্রকাশ ক'রে রামেন্ত্রক্নন্দর মানবজীবনের ট্র্যাজিডি উদঘাটিত 
করেছেন । যেমন, 


প্রকৃতি মাতার বহু যত্বে লালিত ও বহু যুগের প্রয়াসে গঠিত 
ও পুষ্ট মান্থষের এই স্বন্দর তন্থখাঁনি এত সহজে বাঁক্টিরিয়া কর্তৃক 
অঙ্গীরান্্ বাঁয়ুতে পরিণত হইতে দেখিয়! প্রকৃতি মাতা কাঁদেন কি 
হাসেন বলিতে পাবি না।” 
[ প্রকৃতি : ক্লীফোর্ডের কীট ] 
অন্যত্র, 
“অগ্াপি পুরাঁতনী স্থরধুনীর সহঅধাঁরা গতপ্রাণী মৃতকায়া? 
সহম্রজীবের কাঁক-শুগাল-পরিত্যক্ত দেহাবশেষ ধৌত করিয়া 
ভবিষ্যতের ভূতত্ববিদের নিমিত্ত সেই স্তরমধ্যে সমাহিত করিয়া 
রাঁখিতেছে ।৮ 
[ প্রকৃতি : পৃথিবীর বয়স ] 


তিন 

জিজ্ঞাসা"য় ( ১৯০৪) বামেন্্স্থন্দর এক নতুন জগতে পদক্ষেপ করেছেন । 
প্রকৃতিপর্বে নবাবিষ্কৃত কয়েকটি বৈজ্ঞানিক তত্বের সাহাষ্যে তিনি বিশ্বগ্রকৃতির 
স্বরূপ দেখতে চেয়েছিলেন । কিন্তু বিজ্ঞান অধিকাংশ ক্ষেত্রেই তাঁকে নিরাশ 
করেছে । জগত্-রহস্ত ভেদ করতে গিয়ে যখনই রামেন্দ্রক্থন্দর বিজ্ঞানের 
কাছে উত্তর বা মীমাংসা খুঁজে পান নি তখনই উত্তর খুঁজেছেন দর্শনের 
কাছে। কিন্তু দর্শনবিষ্ভার উত্তরও অধিকাংশ ক্ষেত্রেই তাঁকে পবিতুষ্ট 
করতে পারে নি। তাই দেখ] যায়, দর্শনের বিচার ও তর্কবহুল পথ ঘুরে 


৬ 0০911650660. ছ88858 (৬০1. [1] ) (1896), হু, 22085165783 


বামেন্্ক্থন্দর তিবেদী ১৯৯ 


আবাঁর তিনি বিজ্ঞানবিদ্তার কাছেই মীমাংসার পথ খুঁজেছেন। এভাবে 
বিজ্ঞান থেকে দর্শনে এবং দর্শন থেকে বিজ্ঞানে তার চিন্তা আনাগোনা 
করেছে বারবার । আলোচ্য গ্রন্থে এর ব্যতিক্রম ঘটে নি। কিস্তকি 
দর্শন, কি বিজ্ঞান কোনো! বিদ্যাই জগত্রহস্তের কিনারা করতে অক্ষম । 
জগত্রহস্তের গোঁড়ার কথা তাই আজও পর্যস্ত জিজ্ঞাসাই থেকে গেছে । 
আলোচ্য গ্রন্থে রামেন্্রক্থন্দর জগততত্বের এমন কয়েকটি গোড়ার প্রশ্ন উখাঁপন 
করেছেন ষে প্রশ্নগুলো যুগে যুগে বিশ্বের েষ্ঠ মনীষীদের ভাবিয়ে তুলেছে । 
্রস্থটির জিজ্ঞাসা নামকরণের সার্থকতা এখানেই । আলোচ্য গ্রস্থের বিভিন্ন 
প্রবন্ধ আলোচনা করলে জিজ্ঞাসাগুলোর উপস্থাপনে অভিনবস্তের পরিচয় 
পাঁওয়। যায়। বিভিন্ন বৈজ্ঞানিক ও দার্শনিক মতবাদ বিচাঁর ও আলোচন। 
ক'রে রামেন্্স্থন্দর মূল সমস্তাগুলিকে উখাঁপন করেছেন। তাঁর এই 
আলোচনা থেকে সমস্তা সমাধানে নতুন কোনে। পথের নির্দেশ না পাওয়া 
গেলেও যায়গায় যাঁয়গাঁয় মূল সমস্যার সমাধানকল্পে নতুন দৃষ্টিভঙীর পরিচয় 
পাঁওয়! যাঁয়। দৃষ্টিতঙ্গীর বৈশিষ্ট্য অন্ুযাঁয়ী জিজ্ঞাসার প্রবন্বগুলোকে প্রধানতঃ 
তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায়-_-€১) বৈজ্ঞানিক, (২) বিজ্ঞানদর্শন এবং 
(৩) দার্শনিক । 

“বিবিধ মাসিক পত্রে প্রকাশিত আমার দার্শনিক প্রবন্ধ গুলি এই গ্রন্থে 
সম্কলিত হইল” জিজ্ঞাস। সম্বন্ধে বাঁমেন্দ্রস্ুন্দর নিজেই এ কথা বলেছিলেন । 
কিন্তু জিজ্ঞাসার প্রবন্ধগুলোর ভিত্তি দর্শন হলেও বহু প্রবন্ধেরই অবয়ব বিজ্ঞান । 
তা” ছাড়া জিজ্ঞাসায় চারটি পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক প্রবন্ধ রয়েছে । অবশ্ঠ বিশ্ব 
জগতের গোড়ার কয়েকটি সমস্যার মুখোমুখি দীড়িয়ে রামেন্রস্থন্দরের কৌতৃহল 
এখানেও জিজ্ঞাসার রূপ নিয়েছে । এই প্রসঙ্গে প্রথমেই উল্লেখযোগ্য, 'মীধ্যাকর্ষণ 
নামক প্রবন্ধটি । কোঁপাণিকস, কেপলার, নিউটন প্রভৃতি বেজ্ঞানিকগণ 
মাধ্যাকর্ষণকে যেভাবে ব্যাখ্যা করেছেন তা? নিয়ে এখানে মনোজ্ঞ আলোচন। 
করা হয়েছে। কিন্তু মাধ্যাকর্ষণ কেন হয়”_এ প্রশ্নের উত্তর নিউটন 
জানতেন না; কেউ-ই জানেন না। এখানেই লেখকের জিজ্ঞাসা । “বর্ণতত্ব* 
নামক প্রবন্ধে প্রারতিক ভ্রব্যে বিবিধ বর্ণের বিকাঁশের কয়েকটি প্রধান কারণ 
আলোচিত হয়েছে । কিন্তু এই বর্ণবৈচিত্র্যের উপযোগিতা কি, তা'র 
যথার্থ উত্তর খুঁজে পাঁওয়া যায় না। সত্য বটে, বর্ণ বৈচিত্র্যে জীবনযাত্রার 
ও জীবনরক্ষার স্থৃবিধ! হয় এবং আনন্দ লাঁভ করা যাক, কিন্তু মূল প্রশ্নের 


২০০ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


(যেমন, আকাশের নীলবর্ণের উপযোগিতা ) মীমাংসা এ থেকে হয় না। 
বস্ততঃ লেখকের জিজ্ঞাসার মূলস্থত্র এখানেই । জিজ্ঞাসায় সংযোজিত 
উত্তাপের অপচয়” নামক রচনাটি একটি নতুন ধরনের বৈজ্ঞানিক প্রবন্ধ । 
জগৎ জুড়ে তাঁপের যে অপচয় ঘটছে তার অবশ্যস্তাবী পরিণতি সম্বন্ধে 
এখানে বিজ্ঞাননির্ভর আলোচন। করা হয়েছে । উত্তপ্ত পদার্থ থেকে শীতল 
পদার্থে যাবার সময় তাঁপকে কাজে লাগান যাঁয়। কিন্তু সবটুকু তাঁপকে 
কাজে লাঁগাঁন যায় না। তাপের সামান্য একটা অংশ মাত্র কাজে 'লাগে। 
অবশিষ্ট সমস্ত তাঁপটুকুই উত্তপ্ত পদার্থ থেকে শীতল পদীর্থে চলে যায়। তাঁপকে 
কাজে লাগাঁতে গিয়ে এভাবে তা"র চরম অপব্যয় ঘটছে । তা” ছাড়া তাঁপের 
ধর্মই হোল, উষ্ণ যায়গ! থেকে শীতল যাঁয়গাঁয় যাঁওয়া । এর ফলে এমন একদিন 
আসবে যেদিন বিশ্বজগতের সকল যাঁয়গাঁর উষ্ণতা হবে একই রকম। সেদিন 
বিশ্বজগতের প্রলয় । প্রকৃতিতেও অবিরাঁম তাঁপের অপব্যয় ঘটছে। প্রকৃতির 
তাঁপের অপব্যয় রোধ করবার উদ্দেশ্তে ম্যাক্স ওয়েলের কল্পিত ছুরূহ 
পরীক্ষা্টকে লেখক যেমন সরল উদাহরণ সহযোগে ব্যাখ্যা করেছেন, 
বিশ্লেষণের দিক থেকে তা” অভিনব । নিয়মের রাঁজত্ব* শীর্ষক বৈজ্ঞানিক 
প্রবন্ধটির বৈশিষ্ট্য বর্ণনাভঙগীর সরসতা৷ | বিশ্বজগৎ নিয়মের রাজ্য । প্রকৃতির 
রাজ্যে যা" কিছু দেখা যায়, তাতেই প্রাকৃতিক নিয়ম বিদ্যমান, এই হোল 
লেখকের বক্তব্য । যা; কিছু আজও পর্যন্ত দেখ! যায় নি, তা'তে নিয়ম নেই 
বলে মনে হতে পারে; কিন্ত ষে কোনে। সময় একট অঘটন ঘটে পূর্ববর্তী 
নিয়মকে ভেঙ্গে দিতে পারে । লেখক বলতে চেয়েছেন, এক্ষেত্রে এই ঘটন। 
এবং আমাঁদের পূর্ববর্তী অভিজ্ঞতা মিলিয়ে প্রারুতিক নিয়মের সংজ্ঞা নতুন 
ক'রে গড়ে নিতে হবে। বস্ততঃ কোনে? স্থলে নিয়মের ব্যতিক্রম দেখলে সেই 
ব্যতিক্রমকেই নিয়ম বলতে হয়। কাজেই বিশ্বজগৎ নিয়মের রাজ্য । 
আলোচ্য প্রবন্ধটি এবং অপরাপর বৈজ্ঞানিক প্রবন্ধের বিশেষত্ব সুক্ম রসবোধ 
ও গভীর অন্তদৃ্টি। 

কিন্তু জিজ্ঞাসার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রামেন্্রস্ন্দবের বিজ্ঞান- 
দর্শন । বিজ্ঞানদর্শন পর্যায়ের প্রবন্ধ গুলিকে ছু*টি শ্রেণীতে বিভক্ত করা 
যায়। এক শ্রেণীর প্রবন্ধে রামেন্ত্রক্ন্দরের চিন্তাধারা বিজ্ঞান থেকে দর্শন 
এবং দর্শন থেকে বিজ্ঞানে গতিপথ পরিবর্তন করেছে । বিজ্ঞান ও দর্শন-_ 
উভয় বিদ্যার সাহায্যেই তিনি জগত্তত্বের রহস্য ব্যাখ্যা করতে চেয়েছেন। 


রামেন্্রনুন্দর ত্রিবেদী ২০১ 
“সৌন্দধ্যতত্ব', “স্থষ্ি*, “অমঙ্গলের উৎপত্তি, এবং “সৌন্দর্ধ্য-বুদ্ধি” এই শ্রেণীর 
প্রবন্ধ। বিজ্ঞানদর্শন পর্যায়ের অপর শ্রেণীর প্রবন্ধে রামেন্্রস্ন্দর নিজন্ব 
চিন্তাধারা ও বিচারবুদ্ধির মাপকাঁঠিতে বৈজ্ঞানিক তত্বকে দর্শন করেছেন 3 
বৈজ্ঞানিক তত্বের গলদ কোথায় তা” বের করতে চেয়েছেন। “মায়াপুরী' 
ও “বিজ্ঞানে পুতুলপূজা” এই শ্রেণীর প্রবন্ধ । 

“সৌন্দর্যতত্ব" ও “সৌনদর্যবুদ্ধি' নামক ছু*টি প্রবন্ধের আলোচ্য বিষয় মানুষের 
সৌন্দর্যবৌধ। প্রথমৌক্ত প্রবন্ধে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গী প্রীধান্ত লাভ করেছে। 
দ্বিতীয় প্রবন্ধে প্রাধান্য দর্শনের । একই বিষয়কে এই ছু"ট প্রবন্ধে রামেন্্হন্দর 
দু'টি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছেন। “সৌন্দর্যতত্ব শীর্ষক প্রবন্ধের 
প্রধান আলোচ্য বিষয় সুক্ম সৌন্দর্যবোধ অর্থাৎ আর্ট বা ঈস্থেটিক বৃত্তি । 
সৌন্দর্যবোধ মন্তয্যত্বের অঙ্গ । জীবনের স্থুল প্রয়োজনের জন্যে সৌন্দর্যের 
যে অংশটুকু আমরা গ্রহণ করি তা” প্রীরুতিক নির্বাচনের ফলে উতপন্ন। 
কিন্তু সুক্ষ সৌন্দ্যবোধের মীত্রা নির্ভর করে সৌন্দর্বুদ্ধির তীক্ষতাঁর উপর । 
সৌন্দর্যতত্ব ও সৌন্দর্যবোধের ব্যাখ্যায় দর্শনশীস্্ব লেখককে নিরাশ করেছে । 
তিনি উত্তর খুঁজেছেন ডারউইনের কাছে। কিন্তু ডারউইনের প্রাককতিক- 
নির্বাচন ও যৌন-নির্বাচনতত্বকে বিশ্লেষণ ক'রে প্রকৃতির বর্ণ বৈচিত্র্যের উত্তর 
মিলল বটে, কিন্তু সেই বর্ণ বৈচিত্র্য মানুষের চোখে ভাল লাগে কেন, তাঁর 
কোনো উত্তর পাওয়া গেল ন!। বামেন্দ্রস্থন্দর এবার উত্তর খুঁজলেন 
মনোবিজ্ঞানের কাছে । সৌন্দর্যবোঁধের ছুট হেতু মনোবিজ্ঞান নির্দেশ করে। 
একটি “অনুভূতির প্রবাহে আকনম্মিকতাঁর ও আতিশয্যের অভাব” ; অপরটি 
“সহানুভূতি; অর্থাৎ, একের চোখে যা” ভাল লাগে অপরের চোখে তা, 
ক্ন্দর। এদ্দিক থেকে বিচার করলে ব্যক্তিজীবন ও সমাঁজজীবন বক্ষাঁর 
সঙ্গে সৌন্দর্যবৌধের সম্বন্ধ রয়েছে। আবার ব্যক্তি ও সমাজজীবনের 
পরিপুষ্টি প্রাকৃতিক নির্বাচনের উপর নির্ভরশীল। এতএব, শেষ পর্বস্ত 
মনোবিজ্ঞানের বিচারবহুল পথ ঘুরে এসে রামেন্দ্রস্ন্দর আবার ডারউইনের 
ব্যাখ্যাত প্রাকৃতিক নির্বাচনেই পৌছুলেন। কিন্তু যে সৌন্দর্যবোধ শুধুমাত্র 
তৃপ্তি আনয়ন করে, যাঁ'র সঙ্গে ফলাফল বা লাঁভক্ষতির কোনে। সম্বন্ধ নেই, 
প্রাকৃতিক নির্বাচনকে কেন্দ্র ক'রে সেই সৌন্দ্যবোধের কারণ নির্ণয় দুরূহ 
হয়ে দাড়ায় । কিন্ত রাঁে্রন্ুন্দর এই প্রবন্ধে লাতক্ষতিহীন এই সৌন্দ্যবোধের 
ব্যাখ্যাও প্রকারাস্তরে প্রার্কৃতিক নির্বাচনের সাহায্যেই করেছেন । “ইউটিলিটি' 


২০২ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


ব! লাভক্ষতিবিহীন সৌন্র্যবোধের ব্যাখ্যা করতে গিয়ে বােন্্স্ুন্দর বলেছেন, 
অভিব্যক্তির সঙ্গে সঙ্গে মানুষের দুঃখবৃত্তিও ক্রমশঃ বাড়ছে। যে মাহ্ষ 
যত উন্নত তার ছুঃংখও তত বেশী। আবার ছুঃখবৃত্তি যাঁর যত প্রবল, 
সৌন্দর্যবোধের ক্ষমতাও তাঁর তত বেশী । ছুঃখবহুল সংসারে আনন্দ রচনা ন। 
করলে কোনো মা্গষেরই চলে না। অপরপক্ষে এই আনন্দরচনাশক্তিই 
হোল সোন্দরধবুদ্ধি। ছুঃখ থেকে নিবৃত্তি পাবার জন্যে, নিজের লাভের জন্যে 
মান্য সৌন্দর্য রচনা! করে। আবার যাঁ'তে লাভ তাই প্রাকৃতিক নির্বাচন 
থেকে উৎপন্ন । অতএব, দেখা যাচ্ছে, রামেন্্স্থন্দর এখাঁনে সৌন্দর্যতত্বের 
উত্তর খু'জেছেন প্রাকৃতিক নির্বাচনের কাছে । রামেন্্স্থন্দরের ভাষায়__ 


“ষাহীতে লাভ, তাহাই প্রাকৃতিক নির্বাচনে উতপন্ন, ইহা স্বীকাঁর 
করিলে এখাঁনেও প্রাকৃতিক নির্বাচনের দোহাই দেওয়। যাইতে 
পারে।” 


“ইউটিলিটি'র দৌহাই দিয়ে রামেত্ত্রস্ুন্দর এখাঁনে প্রাকৃতিক নির্বাচনকে 
সৌন্দর্ধবুদ্ধির মূল বলে দেখাতে চাইলেন। কিন্তু “সৌনদরধ্য-বুদ্ধি' শীর্যক 
প্রবন্ধে তিনি সমগ্র বিষয়টিকে বিচার করেছেন একটি ভিন্ন দৃষ্টিকোণ 
থেকে । প্রথমোক্ত প্রবন্ধের মতো এখানেও আলোচন। স্থরু কর। হয়েছে 
ডারউইনের মতবাদ থেকে । ডারউইন জানিয়েছিলেন, যৌন-নির্বাচন থেকে 
জীবদেহের সৌন্দর্যের উৎপত্তি হতে পারে । কিন্তু মাঙগষ যেখাঁনে সেখানে 
“অহেতুক সৌন্দধ্য” আবিষ্কার করে। কবি ও ভাবুকদের মধ্যে এই প্রবৃত্তি 
সবচেয়ে বেশী। এই শ্রেণীর অহেতুক সৌন্দর্ধবুদ্ধি জীবনরক্ষায়ও কোনোরূপ 
আমন্ুকুল্য করে না, বরং প্রতিকূল হয়ে থাকে। এই অকারণ সৌন্দর্যপ্রিয়তা 
জীবনসংগ্রামেও সাহায্য করে নী। অতএব, কোনোরূপ প্রাকৃতিক কারণ 
থেকে এই সৌন্দ্যবোধের উৎপত্তি হয়েছে, এরূপ বল! চলে না । অভিব্যক্তিবাদের 
সমর্থক ওয়ালাশও একথা মেনে নিয়েছিলেন । কোনে৷ কোনে। জীবতাত্বিকের 
মতে এই অহেতুক সৌন্দর্যপ্রিয়তা "জাতীয় অভিব্যক্তির একটা আকম্মিক 
আঁগস্ভক আনুষঙ্গিক ফল মাত্র'। প্রাকৃতিক নির্বাচনে জীবের অভিব্যক্তির 
সময় জীবনরক্ষাঁয় অনুকুল ধর্মগুলি বিকশিত হবার সঙ্গে সঙ্গে এমন ছু* একটি 
ধর্মও উৎপন্ন হতে পারে, জীবনরক্ষাঁয় যাঁদের কোঁনো৷ উপযোগিতা নেই। 
সৌন্দর্ধবুদ্ধিও এরূপ একটা আনুষঙ্গিক ফললাভ মাত্র। এ থেকে লাভ 


বামেন্্র্ন্দর ত্রিবেদী ২০৩ 


কিছুই নেই); তবে এর সাহায্যে বিনা কারণে খানিকটা আনন্দলাভের 
উপাঁয় ঘটেছে । এই অকারণ আঁনন্দলাভের উপযোগিতা বাঁমেন্্ন্ন্দর 
স্পষ্টতঃই এখানে অস্বীকার করেছেন। কিন্তু সৌন্দর্যতত্বে তিনি তা" স্বীকার 
করেছিলেন। এখানেই উভয় প্রবন্ধের দৃষ্টিভঙ্গীর পার্থক্য । 
ন্থ্টি, নামক প্রবন্ধে হ্ষ্টি সম্বন্ধে প্রচলিত দার্শনিক মত কি তা'' বুঝিয়ে 
রামেন্ত্রক্থন্দর স্যষ্টির বৈজ্ঞানিক কারণ অনুসন্ধান করেছেন। হ্যট্টি সম্বন্ধে 
একটি প্রচলিত মতবাদ হোঁল- অষ্টার ইচ্ছাতেই জগতের স্থষ্টি। শ্রষ্টারই 
বিধানে জগৎ চলছে । এই মতবাঁদটিকে অনেকে মেনে নিলেও জগতের 
স্বরূপ ও প্রকৃতি নিয়ে নানারপ মতভেদ আছে । তা ছাড় জগতস্থষ্টির 
উপকরণ কোথা থেকে এল, তা"র উত্তর কোনো শাস্ত্রের কাছেই পাওয়। 
যায় না। তবে উপকরণ দেওয়। থাকলে জগৎ কিভাবে নিমিত হোল 
বিজ্ঞান তা"র উত্তর দেবার চেষ্টা করেছে । প্রীকৃতিক নিয়ম, একদল লোক 
যাঁকে ঈশ্বরের ইচ্ছার বিকাশ বলে থাকে, বিজ্ঞান তারই সাহায্যে জগতের 
নির্মাণ-প্রণালী ও ক্রিয়া-প্রণালী বোঝাবার চেষ্টা করেছে। প্রাকৃতিক 
নিয়মগ্ডলে! পুরোপুরি জানলে জগৎ কিভাবে চলছে এবং কিভাবে চলবে, 
বৈজ্ঞানিক তা” বলে দিতে পারবেন। এই হোঁল বৈজ্ঞানিক ব্যাখ্যা । 
আলোচ্য প্রবন্ধে রামেন্দ্রসুন্দর বলতে চেয়েছেন, আমারই চেতনার বিকাঁশের 
সঙ্গে সঙ্গে আমার জগৎ ক্রমে বিকাঁশ বা অভিব্যক্তি লাভ করছে । আঁমি 
বাহ্‌জগতের কিছু অংশকে একসঙ্গে যথাস্থানে স্থাপিত ক'রে দেখি; এই হোল 
দেশব্যাপ্তি। আর কিছু অংশকে যথীকাঁলে পর পর বিন্যন্ত ক'রে দেখি; 
এই হোল কাঁলব্যাপ্তি। প্রকৃতিতে যে নিয়মের শৃঙ্খল৷ তা'রও প্রতিষ্ঠাত। 
আমিই । আমিই নিজের স্থুবিধার জন্যে এই নিয়মের প্রতিষ্ঠা করেছি। 
নিয়ম প্রতিষ্ঠার এই সফলতা ধরেই আমার আত্মবিকাশের পরিমিতি। 
এই আত্মবিকাঁশের নামই বিজ্ঞীনচর্চা। রামেন্দ্রহন্দর বলতে চেয়েছেন, 
জগৎ অনাদি নয়; আবার কালও অনম্ত নয়। জগতের যেটুকু অংশ 
যখন আমি দেখছি, সেটুকুর অস্তিত্বই তখন আমার কাছে সত্য। আবার 
কালের যেটুকু অংশের সঙ্গে আমার পরিচয়, সেটুকুই আমার কাছে 
সত্য । এখানে লেখকের দৃষ্টিভঙ্গী বৈজ্ঞানিকের। রাঁমেন্্রস্ন্দরের ভাষায়, 
“অনাদি অনন্ত এই সকল দীর্ঘ বিশেষণ কবিকল্পনা, বাক্যালঙ্কার * 
উহা কাব্যে শোভা পায়; বিজ্ঞানে উহাদের অন্তিত্ব নাই ।” 


২০৪ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


জিজ্ঞাসার “অমঙ্গলের উত্পত্তি” নামক প্রবন্ধে ডারউইনের 'অভিব্যক্তিবাদ 
প্রাধান্তি লাভ করেছে । মঙ্গলের উৎপত্তি বোঝা যাঁয়, কাঁরণ, ঈশ্বরের এই 
উদ্দেশ্ত | কিন্তু অমঙ্গলের উৎপত্তি বোঁঝ। দুরূহ । ঈশ্বর অমঙ্গলের স্থষ্টিকর্তা 
বললে তার দয়াময়ত্বে সন্দেহ দেখান হয়। অমঙ্গল স্থ্টির জন্তে শয়তাঁনকে 
দায়ী করলে ঈশ্বরের করুণাময়ত্বে সন্দিহান হতে হয়। আবার এজন্যে 
মানষকেও দীয়ী করা যায় না। এদিকে দা়িত্বশূন্ত ইতর জীবের যাঁতনা- 
ভোঁগের উদ্দেশ্টও খুঁজে পাওয়া যায় না। তাই বলতে হয়, “অমঙ্গলের 
উদ্দেন্ঠ মঙ্গলাত্মক", স্থুলদৃষ্টিতে যা” অমঙ্গল, সুঙ্ষদৃষ্টিতে তাই মঙ্গল। এই 
যুক্তিকেই বামেজ্্রস্থন্দর এখানে মেনে নিয়েছেন। ডারউইনের অভিব্যক্তিবাঁদকে 
ভিত্তি ক'রে তিনি বলতে চেয়েছেন, জীবসমাঁজে যে ভয়াবহ জীবন-সংগ্রাম, 
সবলের অত্যাচার, দুর্বলের নিগ্রহ ও মৃত্যু পরিলক্ষিত হয়, আপাতদৃষ্টিতে 
তা” অমঙ্গল বলে মনে হলেও এর মূলে মঙ্গলই নিহিত। কারণ, অযোগ্যের 
বিনীশের মধ্য দ্রিয়েই জীবসমীজের অভিব্যক্তি ঘটছে। জীবের উন্নতির 
মূলে রয়েছে এই অভিব্যক্তি। এরই ফলে নব নব বৈচিত্র্য ও সৌন্দর্যের 
বিকাঁশ। ধাঁমিক ও দার্শনিকের। বলে থাকেন, মঙ্গলের রাজ্যে অমঙগলের 
অস্তিত্ব নেই। জীব নিজের মায়া ব! ভ্রাস্তিবশতঃই অমঙ্গলের অস্তিত্ব কল্পন। 
ক'রে বিভীধিক! দেখে । জীব যাঁকে অমঙ্গল বলে ভাবছে, আসলে তা, 
মঙ্গল ; যাঁ'কে ছুঃথ বলে ভাবছে, আসলে তা হোল আনন্দ। বামেন্দ্ক্থন্দর 
এই দার্শনিক মতবাদকে মেনে নেন নি। তিনি বোঝাতে চেয়েছেন, জীবের 
উন্নতি বা অভিব্যক্তির সঙ্গে সঙ্গে স্থুখ ও ছুঃখ, মঙ্গল ও অমঙ্গল উভয়ের 
মীত্রাই বাড়ছে । এক-কে ছেড়ে অপরের অস্তিত্ব কল্পনা কর যায় না। 
এ জগতে মঙ্গল ও অমঙ্গলের আবি9ভাঁব একই ক্ষণে । জীবনের সঙ্গে মঙ্গল 
ও অমঙ্গলের নিবিড় সম্বন্ধ । 

“মায়াপুরী” ও “বিজ্ঞানে পুতুলপূজা” নামক ছু'টি প্রবন্ধে রামেন্দ্রস্থন্দর 
বৈজ্ঞানিক তত্বকে দর্শন করেছেন । এখানে তিনি দীর্শনিকের বিচাঁরভূমিতে 
ঈাঁড়িয়ে বৈজ্ঞানিক তত্বের সত্যাঁসত্য নির্ণয়ের চেষ্টা করেছেন । “মায়াপুরী, 
১৯১১ খুষ্টাবে গ্রস্থাকারে প্রকাশিত হয়। পরে জিজ্ঞাসার দ্বিতীয় সংস্করণে 
€ ১৯১৪) পুনমুত্রিত হয়। 'মায়াপুরী” রামেন্ত্রহন্দরের অন্যতম শ্রেষ্ট রচন!। 
তার সমগ্র বিজ্ঞানদর্শনের স্বরূপ এই প্রবন্ধে উদঘাঁটিত। এই প্রবন্ধের 
কয়েকটি “আইডিয়া” পরবর্তীকালে “বিচিত্র জগৎ-এর রচনাগুলিতে পরিণতি 


রামেন্দ্রক্নন্দর ত্রিবেদী ১৩০৫ 


লাভ করেছে। বিশ্বজগতের নিজন্ব কোনে অস্তিত্ব নেই ; এ জগৎ জীবের 
খেয়াল থেকে উৎপন্ন । এই দার্শনিক দৃষ্টি দিয়ে জগৎকে দেখেছেন বলেই 
বিশ্বজগৎ বামেন্দ্রনন্দরের কাঁছে এক বিবাঁট মায়াপুরী। বিজ্ঞানের যাবতীয় 
কারবার এই মায়াপুরী বা কাল্পনিক জগৎ নিয়ে। অতএব, বিজ্ঞানশাস্তের 
এখানে গোঁড়াঁয় গলদ । বিজ্ঞানের এই গলদ স্বীকার ক'রে নিয়ে রামেন্দ্ক্থন্দর 
আলোচনায় এগিয়েছেন। এ আলোচনা! সম্পূর্ণ বৈজ্ঞানিক । বস্ততঃ দর্শনের 
ভিত্তির উপর সমগ্র রচনাটি প্রতিষ্ঠিত হলেও বিজ্ঞানই আলোচ্য প্রবন্ধের 
প্রধান উপজীব্য | প্রথমে বাঁহজগতের সঙ্গে জীবদেহের দ্বৈত সম্পর্ক মনোজ্ঞ 
ভাষায় আলোচিত। বামেন্দ্রস্থন্দর বলতে চেয়েছেন, একদিকে বাঁহাজগৎ্ 
সর্বক্ষণ জীবকে আত্মসাৎ করবার চেষ্টায় আছে। অপরদিকে বাহাজগৎ 
থেকে উপাদান নিয়েই জীব আপনাঁকে পুষ্ট করছে । অতএব, বাহাজগৎ 
একদিকে যেমন পরম শক্র, অপরদিকে তেমনি পরম মিত্রও। জীবদেহের 
সঙ্গে বাহজগতের সম্পর্ক আঁলোচন' প্রসঙ্গে জীবদেহের গঠনবৈচিত্র্য ও প্রতি 
সম্বন্ধে সরস আলোচনা করা হয়েছে । অধিকাংশ জীববিজ্ঞানীর মতে। 
রামেন্দ্স্থন্দরও জীবদেহকে যন্ত্র হিসাবেই দেখেছেন। তা? সত্বেও জীবদেহ 
নয়, জীবন এবং জীবনপ্রবাহই রামেন্্রস্বন্দরের কাছে বড়। বিভিন্ন রচনায় 
তিনি বার বাঁর বলতে চেয়েছেন, সন্তানোৎপাঁদনের মধ্য দিয়ে বীজের নবজীবন 
আরম্ভ হয়; ব্যক্তি যায়, কিন্তু জাতি থাকে। আবার তাই যদি হবে 
তো এককালে যে সব জীব পৃথিবীতে আদৌ ছিল না, কালক্রমে তাঁরা 
কিভাবে আবিভূর্তি হোল? রামেন্্ঙ্থন্দর এ প্রশ্নেরও জবাব দেবার চেষ্ঠ। 
করেছেন ডারউইনের জীবতত্ব ও প্রারুতিক নির্বাচনের সাহায্যে । কিন্ত 
প্রাকৃতিক নির্বাচনের ভ্রটি কোথায়, এই প্রসঙ্গে তা নির্দেশ কর! হয়েছে । 
জীবনযুদ্ধে জীব অবিরাম হেয় বর্জন ও উপাদেয় গ্রহণ করছে। জীবের কাছে 
যা” উপাদেয়, তা” তাকে স্থুখ দেয়। এ হোল প্রাকৃতিক নির্বাচনেরই পরোক্ষ 
ফল। কিন্ত এই হেয় বর্জন ও উপাদেয় গ্রহণ ক্ষমতাঁয় যে অসঙ্গতি রয়েছে, 
রামেন্ত্রস্থন্দর তা” অতি প্রারঞ্লভাবে দেখিয়েছেন। তিনি বলতে চেয়েছেন, 
এমন অনেক জিনিস আছে যা” জীবনসমরে প্রতিকূল। অথচ স্বচক্ষে দেখা 
সত্বেও জীব সেই জিনিসগুলিকে গ্রহণ করতে চায়। এখানেই প্রাক্কৃতিক 
নির্বাচনের অপূর্ণতা । আলোচ্য প্রবন্ধে জীবের সংস্কার ও বুদ্ধিবৃত্তি সম্বন্ধে 
আলোচনাও এই প্রসজে উল্লেখযোগ্য । সারা জীবনব্যাপী জীবদেহের 


২০৬ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


উপর যে সকল আক্রমণ চলছে, তা” থেকে পরিত্রাণ পেতে হোঁলে সহজ 
সংস্কারই একমাত্র অবলম্বন । কিস্তু এমন সব ঘটনাও ঘটে থাঁকে, জীবের 
সহজাত সংস্কার যেখানে কোনোরূপ লক্ষ্য নির্দেশ করতে পাঁরে না । আপাঁতিতঃ 
স্থুথ বলে জীব যা'কে গ্রহণ করে, পরিণাঁমে তা” ছুঃখ এনে দেয়। এখানেও 
লেখক প্রারুতিক নির্বাচনের অসম্পূর্ণতাঁর প্রতি ইঙ্গিত করেছেন। যেখানে 
সহজ সংস্কার পথ দেখায় না, সেখানে “বুদ্ধিবৃত্তি ও বিচার্শক্তি” জীবকে 
সাহায্য করে। এই বুদ্ধিবৃত্তির উতৎকর্ষতায় মানুষ জীবজগতে সর্বশ্রেষ্ঠ । 
বুদ্ধিবৃত্তি আবার অভিজ্ঞতার উপর নির্ভরশীল। মাহুষের অভিজ্ঞত। সঞ্চিত 
হবার স্থযৌগ থাকায় বিজ্ঞানের শক্তিও দিন দিন বাঁড়ছে। বৈজ্ঞানিক 
আবাঁর নিজে যা” দেখছেন, তাই লিপিবদ্ধ করছেন । কিন্তু বিশ্বজগতের 
অতি সামান্য অংশই বৈজ্ঞানিকের নজরে পড়ে। জগততত্বের কয়েকটি গোড়ার 
প্রশ্নের সদুত্তর আজও পধন্ত বিজ্ঞান দিতে পারে নি। বামেন্দ্রস্ন্দরের 
ভাষায়, 


“জীবনরহিত জড় দ্রব্যে কখন্‌ কিরূপে জীবনের আবির্ভাব 
হইল, জীবের মধ্যে কিরূপে .স্থখ-ছুঃখের বেদনা-বোঁধ আবিভূতি 
হইল, কিরূপে তাহার মধ্যে চেতনার সঞ্চার হইল, চেতন জীব 
কিরূপে আবার বুদ্ধিবৃত্তি ও বিচার-শক্তি লাভ করিল, এই সকল 
প্রশ্নের মীমাংসা হয় নাই । ডারুইনবাঁদী দেখাইয়াছেন, জীবের 
জীবন-রক্ষার্থ এই সকল ব্যাপারের আবশ্যকতা আছে; অতএব 
জীব যখন জীবন ধারণ করে, তখন তাহাতে এই এই সকল ব্যাপার 
ঘটিলে ভাঁল হয় ও ফলেও তাহা ঘটিয়াছে। কিন্তু জগদ্যন্ত্রকে 
যন্ত্র হিসাবে দেখিলে এ এ ব্যাপারের কিন্ূপে আবির্ভাব হইয়াছে, 
-তাহার সম্যক্‌ উত্তর পাঁওয়া যাঁয় নাই ।” 


বিজ্ঞানে পুতুলপূজা” শীর্ষক প্রবন্ধে বিজ্ঞানবিদ্ার ক্রটি আরও স্পষ্টভাবে 
আলোচিত হয়েছে. রামেন্্স্থন্দর এখানে বলতে চেয়েছেন, বিজ্ঞান যে সব 
জাঁগতিক সত্য নিয়ে কারবার করে এবং যা"দের নিরপেক্ষ সত্য বলে নির্দেশ 
করে, প্রকৃতপক্ষে তা'রা মনঃকল্পসিত সত্য । বিজ্ঞানবিদ্ভায় আমরা কেবল 
কতকগুলো মনগড়া পুতুল তৈরী ক'রে প্রতিষ্ঠা করেছি এবং ঢাকঢোল 
বাঁজিয়ে তাদের পূজা করছি--এই সত্যটি প্রতিষ্ঠিত করতে গিয়ে প্রথমেই 


রামেন্দ্রহন্দর ত্রিবেদী ২০৭ 


রামেক্রস্থন্দর সত্যের শ্রেণীবিভাঁগ ক'রে নিয়েছেন। কতকগুলো সত্য আমর! 
মানতে বাধ্য । এরা স্বতঃসিদ্ধ সত্য। আর কতকগুলে! সত্য প্রত্যক্ষ- 
প্রমীণের উপর নির্ভর ক'রে আমর! মেনে থাকি । পদার্থবিদ্ভার সাহাষ্য 
নিয়ে রামেন্্রন্ন্দর প্রথমে দেখিয়েছেন, ছুই ভ্রব্য প্রত্যেকে তৃতীয় দ্রব্যের 
সমান হলে তা'রা পরম্পর সমান হবে, ইউক্লিডের শাস্ত্রে এটা ত্বতঃসিদ্ধ 
সত্য হলেও সকল ক্ষেত্রে ও সকল শাস্বে তা স্বতঃসিদ্ধ নয়। দৈর্ঘ্যের তুলনা- 
মূলক বিচারেও এ নিয়মের ব্যত্যয় হতে পারে। লেখকের মতে, স্থানভেদে 
দের্ঘ্যের পরিবর্তনই এজন্যে দায়ী । বস্ততঃ এখানেও বামেন্দ্রহুন্দর ইউক্লিডের 
স্বতঃসিদ্ধের মূল আকর্ষণ ক'রে যুক্তির অণুবীক্ষণে সেই স্বতঃসিদ্ধকে বিচার 
করেছেন । এরপর ভার ( ৬/6161,0) ও বস্তর (1955) পার্থক্য 
আলোচন। ক'রে দেখিয়েছেন, বস্ত অল্প হলে ভার অল্প হয়, এটাও পরীক্ষালন্ 
সত্য, স্বতঃসিদ্ধ সত্য নয়। জড় পদার্থের উৎপত্তি ও ধ্বংস নেই, একথাঁও 
স্বতঃসিদ্ধ সত্য বলে মেনে নেওয়া যায় না। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, 
অষ্টাদশ শতাব্দীর বিজ্ঞান জড়কে অবিনাশী আখ্য। দিয়েছিল। উদাহর্ণ 
সহযোগে আলোচনা ক'রে রামেন্্রস্থন্দর বিজ্ঞীনবিদ্যার এই সিদ্ধান্তের ভ্রান্তি 
প্রদর্শন করেছেন । যে ধাক্কা দেবার ও ধাক্কা খাবার শক্তি দিয়ে জড় 
পদার্থের জড়ত্ব বা বস্তর নিরূপণ হয়, তড়িতের সেই শক্তি প্রচুর পরিমাণে 
আছে। অতড়িতের কণিকাঁগুলি যতক্ষণ স্থির থাকে, ততক্ষণ তাঁদের জড়ত্ব 
থাকে না; যখন বেগে চলে তখনই জড়ত্ব জন্মে। বেগ যত বাড়ে, জড়ত্বও 
তত বেড়ে যাঁয়। অতএব, বস্তর পরিমিতি যখন বেগের উপর নির্ভরশীল 
তখন জড় পদার্থের উৎপত্তি বা ধ্বংস নেই, একথা বল! চলে না। কোঁনে। 
কোনো বৈজ্ঞানিক জড় পদার্থের স্বত্ত্ব অস্তিত্ব স্বীকার করতে চাঁন ন|। 
তারা শক্তিকে স্বীকার করেন । শক্তি অর্থে কাজ করবার শক্তি । উনবিংশ 
শতাব্দীর বিজ্ঞানশাস্্রও শক্তির অবিনাশিতা৷ বা শক্তি নানাবিধ রূপ গ্রহণ 
ক'রে থাকে, একথা স্বীকার ক'রে নিয়েছিল । রামেন্্রন্থন্দর প্রমাণ করতে 
চেয়েছেন, “অতি সঙ্কীর্ণ পারিভাষিক অর্থে এটিও একটি “পরীক্ষালন্ধ সত্য” | 
এতে কোনোরূপ 'ম্বতঃসিদ্ধতা, নেই। আলোচ্য প্রবন্ধে বিস্তারিত 
আলোচনার সাহায্যে রামেন্দ্রসুন্দর বলতে চেয়েছেন, বিশ্বজগৎ্ সম্বন্ধে 
আমাদের ধারণ] পাঁচটি ইন্দ্রিয়ের উপর নির্ভরশীল । এদের সাহাঁষ্যে বিশ্ব 
জগতের কিয়দংশ মাত্র আমর! প্রত্যক্ষ করি। জড় ও শক্তি আমাদেরই 


২০৮ বঙ্গলাহিত্যে বিজ্ঞান 


মনগড়া পদার্থ মাত্র। একটা সংকীর্ণ অর্থে আমরা এদের অবিনাঁশিত 
কল্পনা ক'রে নিয়েছি । বিজ্ঞান যে বিশ্বজগতের কল্পনা ক'রে নেয়, বাস্তব 
জগতে তা'র কোনে। অস্তিত্ব নেই। বৈজ্ঞানিকের এই জগৎ নিয়ে বিস্তৃত 
আলোচিন৷ কর। হয়েছে “বিচিত্র জগৎ+-এ। 

জিজ্ঞাসা'র কয়েকটি দার্শনিক প্রবন্ধে বৈজ্ঞানিক তথ্যাদি এসে গেছে। 
স্থখ না ছুঃখ ?” “সত্য” “অতিপ্রার্কত-_-প্রথম ও দ্বিতীয় প্রস্তাব” “কে বড়? 
ও পেঞ্চভৃত” এই শ্রেণীর প্রবন্ধ। দার্শনিক প্রবন্ধে বৈজ্ঞানিক তথ্যাদি 
অবতাঁরণ। মোটেই অস্বাভাবিক নয়। কেননা, দীর্শনিক চি্তীধাঁরার সঙ্গে 
বৈজ্ঞানিক চিন্তার সংমিশ্রণ সকল যুগেই ঘটে থাকে । বিজ্ঞানবিদ্যায় কোঁমো 
পরিবর্তন স্থচিত হলে দর্শনেও তা"র প্রতিক্রিয়া হয়। এই প্রসঙ্গে প্রখ্যাত 
ইংরেজ বৈজ্ঞানিক ও বিজ্ঞান-সাহিত্যিক স্যার জেম্স্‌ জীন্স্‌ বলেছেন, 


£1)5 01)11950901)5 ০0£ 210 06119. 15 91৬95 18£6]9 
10021৮09561) 10) 002 £0121005 ০0£ 07০ 7021100, 5০ 
61790 2105 101)09106118] 0109062 11) 90191006 1003 


[71090002 12290010195 11) [01)110990191)9,৮? 


রামেন্্ন্থন্দরের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটে নি। তাঁর বহু দার্শনিক প্রবন্ধেই 
বৈজ্ঞানিক তথ্যাদির সাহায্যে মূল সমস্যার উপর আলোকসম্পীত করতে দেখা 
যাঁয়। এই প্রসঙ্গে প্রথমেই উল্লেখযোগ্য স্থখ না ছুঃখ ? শীর্ষক প্রবন্ধটি । এ 
জগতে সখ বেশী না ছুঃখ বেশী- এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে লেখক প্রথমেই 
ডারউইনের অভিব্যক্তিবাঁদের আশ্রয় নিয়েছেন । এরপর শোঁপেনহাওয়ার ও 
হার্টম্যানের ছুঃখবাঁদ, দার্শনিকদের মুক্তিবাদ এবং কবিদের পরম্পরবিরোধী 
মতবাদ আলোচনা ক'রে লেখক যে জিজ্ঞাসাটি উত্থাপিত করেছেন তাতে 
দুঃখের দিকেই “বেশী টান” দেখান হয়েছে বলে মনে হয়। 

“ত্য” নামক প্রবন্ধটিতে ছু" এক যায়গাঁয় দার্শনিক বক্তব্যের মাঝে মাঁঝে 
বৈজ্ঞানিক মতবাদ এসে গেছে। এই প্রবন্ধে রাঁমেন্্রন্থন্দর বলতে চেয়েছেন, 
প্রকৃতির নিয়মীঙগবত্তিতা এক হিসাঁবে সত্য । তাই বলে প্ররুতি যে চিরকাল 
একই নিয়মে চলবে তারও কোঁনো নিশ্চয়তা নেই। আমাদের ভূয়োদর্শন 


৭. [1359105 8০ 15110980915 (1948)--৯12: ] 81065 72225 ; 0, 2, 


রামেজ্্হুন্দর ভ্রিবেদী ২০৯ 


অনুযায়ী সত্যের মৃত্তিও পরিবতিত হয়। এ জগতে নিরপেক্ষ বা ঞবসত্য 
হোল “আমি আছি । আমার অস্তিত্ব বজায় রাখতে গেলে আরও যে কয়েকটি 
সত্যের উপর নির্ভর করতে হয়, তারা হোঁল আপেক্ষিক বা ব্যবহারিক সত্য । 
আবার ব্যবহারিক সত্যের মধ্যে সবচেয়ে বড় হোঁল প্রকৃতির নিয়মান্ুবত্তিতা । 
তাই বলে প্ররুতি যে চিরকাল একই নিয়মে চলবে তা'ও আমরা বলতে 
পারি নে। তবে নিয়মের ব্যতিক্রম যখন হবে তখন জগত্যন্ত্র আর একটা 
ব্যাপকতর নিয়মের অধীন হবে মাত্র । আলোচ্য প্রবন্ধে দার্শনিক-কল্পন। 
প্রাধান্য লাভ করলেও যুক্তিজাল বিস্তারের ক্ষেত্রে যাঁয়গাঁয় যায়গায় বৈজ্ঞানিক 
তথ্যাদির সমাবেশ ঘটেছে । 

“অতিপ্রাকৃত” বিষয়ক প্রস্তাব ছু*টিতে বিজ্ঞান ও দর্শনের সাহাষ্যে 
রামেন্্রস্ন্দর অতিপ্রাক্কতের মূল অন্ুসন্ধনি করেছেন। প্রথম প্রস্তাবে তিনি 
বলতে চেয়েছেন, অতিপ্রাককতে বিশ্বীন মানুষের পক্ষে স্বাভাবিক | তবে জ্ঞানের 
উন্নতির সঙ্গে সঙ্গে অতিপ্রাকৃতে বিশ্বাস কমে আঁসছে। রামেন্দ্রন্ন্দরের 
মতে, কোনে। ঘটনাকে আমরা নিয়মছাঁড়। বলে থাকি আমাদের অজ্ঞতাঁবশে । 
আসলে সে ঘটন! নিয়মছাঁড়া নাঁও হতে পারে । কারণ, বিশ্বব্যাপী প্ররূতির 
যেখানে যা” কিছু ঘটছে সবই প্রাকৃত। রামেন্দ্রন্ুন্দর বোঝাতে চেয়েছেন, 
মান্ষের জ্ঞানবুদ্ধির সঙ্গে সঙ্গে সে ঘটনার কার্ধকারণসন্বন্ধ আমাদের কাছে 
স্পষ্ট হয়ে উঠতে পারে। তার মতে, অতিপ্রাকৃত বলে কোনে কিছু 
থাকতেই পাবে না। যে সকল ঘটনাকে আমর। অতিপ্রাকৃত বলে থাকি, 
মানুষের জ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে তাঁদের সংখ্যা ক্রমশঃ কমে আসবে বলে 
তিনি মনে করেন । এখানে রামেন্ত্রস্থন্দরের দৃষ্টিভঙ্গী আশাবাদী বৈজ্ঞানিকের। 
বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গীর পরিচয় “অতিপ্রাকৃত- দ্বিতীয় প্রস্তাব'-এ আরও সুস্পষ্ট । 
বিজ্ঞান ও দর্শনের সাহায্যে বামেন্দ্রন্ুন্দর এখাঁনে অতিগ্রাকৃতের কারণ 
নির্ণয় করতে চেয়েছেন এবং বলেছেন, মানুষ জীবনসংগ্রামে সুবিধার জন্যে 
স্বীয় অভিজ্ঞতা অনুযায়ী আপনার কল্পিত জগতে নিয়মের প্রতিষ্ঠা করেছে। 
কিন্তু মানুষের অভিজ্ঞতা যখন সীমাবদ্ধ তখন প্রকৃতির নিয়ম সম্বন্ধে কোনোরূপ 
নির্দেশ দেওয়! মাঁুষের পক্ষে অবৈজ্ঞানিক ৷ 

বিজ্ঞানের যেখানে সমাপ্তি, দর্শনের সেখানে সুত্রপাঁত। এরই একটি 
সন্দর নিদর্শন “কে বড়? শীর্ষক প্রবন্ধটি । প্রবন্ধটির আরম্ভ বিজ্ঞান দিয়ে । 
কিছুকাঁল পূর্বেও বিজ্ঞান স্থির করেছিল, বিশ্বজগৎ মানুষের জন্যে সৃষ্ট। 


১৪ 


২১০ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


মানগষের উপকারে আসে না, এমন কোনো বস্ত ব্রদ্ধাণ্ডে নেই। কিন্তু 
কিছুকাল পরে এই বিজ্ঞানই আবার জানাল, বিরাট বিশ্বজগতের তুলনায় 
মানুষ তৃণাঁদপি ক্ষুত্র। বিশ্বজগতে মানুষই সবশ্রেষ্ঠ জীব কিন। তা? মীমাংসার 
জন্যে লেখক প্রথমে বিজ্ঞীনেরই শরণাপন্ন হয়েছিলেন ; বৈজ্ঞানিক ব্যাখ্যার 
উপকরণ খু'জেছিলেন ডারউইন, লাঁপ্লীস প্রভৃতির কাছে। কিন্তু বিজ্ঞানের 
পরস্পরবিরোধী মতবাদ এ প্রশ্নের উত্তরদাঁনে অক্ষম । লেখক তাই দীর্শনিক 
মীমাংসার পথ খু'জলেন এবং জানলেন, জগৎ অসীমও নয়, অনাঁদিও নয়; 
মাল্গষই এই কাল্পনিক অনস্ত জগৎ ও অনাদি কালের সৃষ্টি ক'রে এই 
কাল্পনিক বৃহত্বের তুলনায় আপনাকে ক্ষুদ্র মনে ক'রে প্রতারিত হয়। 
দার্শনিক তত্বকে প্রাধান্য দিয়ে রামেন্দ্রত্বন্দর এখানে বলেছেন, এই জগৎ 
মানুষের অন্তরে । অন্তরের জগৎকে বাইরে প্রক্ষেপ করে মানুষই এই 
জগতের স্থ্টি করেছে । মানুষের জ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে জগতের পরিধিও 
বিস্তৃততর হচ্ছে । অতএব “কে বড়? এই প্রশ্ন শেষ পর্যস্ত জিজ্ঞাসাই 
থেকে গেল। 

পেঞ্চভূত” শীর্ষক প্রবন্ধে বৈজ্ঞানিক ও দার্শনিক মতবাদ পাঁশাপাঁশি 
আলোচিত। আলোচ্য প্রবন্ধে দর্শন ও বিজ্ঞানের মধো সমন্বয়ের প্রচেষ্ট। 
দেখ। যাঁয়। বামেন্্্রন্দব এখানে বলতে চেয়েছেন, দীর্শনিকদের মতে জগৎ 
পাঁচটি ভূতে নিমিত। আর বৈজ্ঞানিকদের মতে জগৎ আশীটি এলিমেন্টে 
নিমিত। তাই বলে দর্শন ও বিজ্ঞানে কোনো বিরোধ নেই। উভয়ের 
দষ্টিতক্সীতেই শুধু পার্থক্য। উভয়েই জগৎকে বিশ্লেষণ ক'রে জগতের মূল 
উপাদানগুলো নির্ণয় করবার চেষ্টা করেন। আর দার্শনিকের কাছে 
বাহৃজগতের যাঁবতীয় পদার্থ কতিপয় বূপ-রসাঁদির সমষ্টি মাত্র । এই রূপ-রসাঁদি 
বাদ দিলে কিছুই অবশিষ্ট থাকে না। এদেশীয় দার্শনিকদের মতে। ইউরোপীয় 
দার্শনিকরাঁও ভৌতিক পদার্থকে বিশ্লেষণ ক'রে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ 
ছাঁড়া আর কিছুই পাঁন না। এদিক থেকে উভয় দেশের দীর্শনিকদের মধ্যে 
মিল রয়েছে। সাংখ্য ও বেদান্তের বিশ্লেষণপ্রণালীও প্রায় একই রকম। 
উভয়েই বাহৃজগৎকে পঞ্চভৃতে বিশ্লেষণ করেছেন । কিন্তু সাংখ্যদর্শনের পঞ্চভূত 
এবং বেদাস্তদর্শনের “হ্ম্্রভূত ও স্থুলভূতা_সবই মন:কল্পিত সংজ্ঞা মাত্র। 
বাস্তবজগতে এদের কোনে অস্তিত্ব নেই। এই ধরনের মনঃকল্লিত সংজ্ঞা 
নিয়ে বিজ্ঞানকেও কারবার করতে হয়, লেখক একথা স্পষ্ট করেই বলতে 


রামেন্দ্রহন্দর ত্রিবেদী ২১১ 


চেয়েছেন। বেজ্ঞানিকের “১65০6 30110, 161506 £810+ ইত্যাদির 
অস্তিত্ব বাস্তবজগতে নেই। আলোচ্য প্রবন্ধে দর্শনের সঙ্গে সঙ্গে বিজ্ঞানকেও 
এভাবে যুক্তির অসমতলে দীড় করাবাঁর ফলে কোনে! শাস্ত্রের প্রতিই 
পক্ষপাতিত্ব দেখাঁন হয় নি বটে, তবে বৈজ্ঞানিকের এলিমেণ্টের ক্রটি কোথায় 
এবং মনঃকল্পনাই বা কোনখানে তা” আরও খোলস। ক'রে বলা উচিত ছিল। 
বিজ্ঞান, বিজ্ঞানদর্শন এবং বৈজ্ঞানিকতত্বনির্ভর দর্শন__এই তিন পর্যায়ের 
রচন। ছাঁড়। আর এক শ্রেণীর রচনা জিজ্ঞাসায় আছে। এর] বৈজ্ঞানিক- 
তত্বনিরপেক্ষ দার্শনিক প্রবন্ধ। জগতের অস্তিত্ব আত্মার অবিনাশিতা” 
“এক না ছুই ?", “প্রতীত্যসমু্পীদ” এবং “মুক্তি” এই শ্রেণীর পপ্রবন্ধ। এই 
প্রবন্ধ গুলোতে বেদান্তদর্শন প্রাধান্য লাঁভ করলেও এখানে প্রীচ্য ও পাশ্চীত্য-- 
উভয় দর্শনেই রামেন্দ্রুন্দরের গভীর পাণ্ডিত্যের পরিচয় পাঁওয়। যায়। 
বিষয়বস্তর দিক থেকে বিচার করলে “ফলিত জ্যোতিষ” জিজ্ঞাসার 
প্রবন্ধগুলোৌর মধ্যে কিছুটা খাঁপছাঁড়া বলেই মনে হয়। তবে এ থেকে 
রামেন্্রসুন্দরের একটি বিশিষ্ট দৃষ্টিভঙ্গীর পরিচয় পাঁওয়! যাঁয়। যা?, প্রত্যক্ষ 
প্রমাণের উপর প্রতিষ্ঠিত নয়, রামেন্ত্রস্ুন্দর তাঁকে বিজ্ঞান বলে স্বীকার 
করেন নি। ফলিত জ্যোতিষ গণনার ভবিষ্যৎ সম্বন্ধে আজও পর্যস্ত স্বনিশ্চিত- 
ভাবে কিছু বলতে পাঁরে নি। ফলিত জ্যোতিষ তাই রামেন্রস্থন্দরের মতে 
বিজ্ঞান নয়। জ্যোতিষ নিয়ে ইতিপূর্বে বামেন্ত্স্থন্দর আরও ছু"টি প্রবন্ধ 
লিখেছিলেন । প্রবন্ধ ছু”টি প্রাচীন জ্যোতিষ” এই শিরোনামায় প্রকৃতিতে 
সংকলিত হয়েছে । এই ছু'টি প্রবন্ধ থেকে জাঁন। যাঁয়, প্রাচীন জ্যোতিষের 
গাণিতিক অংশের ( গণিত জ্যোতিষ ) প্রতি রামেন্্রস্ুন্দরের শ্রদ্ধা ছিল। 
“জিজ্ঞাসা” রামেন্্রহন্দরের এক অনবদ্য ত্বষ্টি। দার্শনিকের বিচারভূমিতে 
বসে বৈজ্ঞানিক তত্বের সত্যাঁসত্য নির্ধারণ বাংল! সাহিত্যে ইতিপূর্বে আর 
কেউ করেন নি। জগত্রহন্তের উত্তর দিতে গিয়ে বৈজ্ঞানিক তত্বকে 
এরূপভাবে কাজে লাগাতেও ইতিপূর্বে আর কারও রচনার দেখা যায় নি। 
শ্তধু ভাবের দিক থেকেই নয়, ভাষার দিক থেকেও গ্রন্থটির বৈশিষ্ট্য রয়েছে। 
জিজ্ঞাসার ভাষার গাক্তীর্য ও বলিষ্ঠ বীধুনি উচ্চাঙ্গের বাংল! গগ্যের নিদর্শন । 
দুরূহ বৈজ্ঞানিক ও দীর্শনিক তত্ব প্রকাঁশে বাঁংল। ভাষার যে ক্ষমতা রয়েছে, 
এই গ্রন্থে বামেন্্রস্ন্দর তা” প্রতিষ্ঠিত করলেন । তা” সত্বেও তত্ব নয়, সাহিত্যই 
এখানে বড় হয়ে উঠেছে । এর মূলে ছিল রামেন্্রসুন্দরের প্রকাশভঙ্গীর সারল্য 


২১২ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


এবং সৌন্দ্যরসিক মন। তাই দেখা যায়, যায়গায় যায়গায় তত্বাদি ছাড়িয়ে 
লেখকের সৌন্দর্যপ্রীতি বড় হয়ে উঠেছে । যেমন, 


“আকাশ নীল না হইয়া! পীত হইলে কি ক্ষতি হইত, তত্ন্বেধীর 
স্থির করিয়! বলিয়! দিবেন । আমরা উত্তরের অপেক্ষ। না করিয়। 
সেই নীল রূপে বিশ্বসৌন্দধ্যের বূপ নিরীক্ষণ করিয়া আননদস্থধ! 
পান করিতে থাকিব । এই আমাদিগের পরম লাভ 1৮ 

( জিজ্ঞাস! : বর্ণতত্ব ) 


সক্ষম বিদ্রপের অন্তরালে বৈজ্ঞানিক সত্যের নগ্ন প্রকাশ বামেন্্রক্থন্দরের 
রচনার একটি বৈশিষ্ট্য । প্রকৃতি'তে তার পরিচয় পাওয়া গিয়েছিল । এ 
বৈশিষ্ট্যের নিদর্শন এখানেও মেলে । যেমন, 
“যাহাদের সুখলাভের ও ছুঃখ-পরিহাঁরের প্রবৃত্তি আছেঃ তাহারাই 
প্রকৃতির পাঠশালা হইতে পাস করিয়। আসিয়াছে । লক্ষ লক্ষ 
বৎসর ধরিয়। লক্ষ পুরুষের গলা-টেপার পর জীবের এই অবস্থা 
দাড়াইয়াছে।” 
( জিজ্ঞাস! : মায়াঁপুরী ) 


চার 


রামেন্রস্থন্দরের অন্যতম শ্রেষ্ঠ গ্রস্থ “বিচিত্র জগৎ” লেখকেএ মৃত্যুর পর 
১৯২০ খুষ্টাবে প্রথম প্রকাশিত হয়েছিল। এই গ্রস্থে সংকলিত সবগুলি 
প্রবন্হই ১৩২১ থেকে ১৩২৪ সালের মধ্যে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। 
“বিচিত্র জগৎ-এর প্রবন্ধগুলির মধ্যে চিন্তার ক্রমপরিণতি লক্ষ্য করা যাঁয়। 
আলোচ্য গ্রন্থে জড় থেকে প্রাণ এবং প্রাণ থেকে জ্ঞানের জগতে লেখকের 
চিন্তা অভিসাঁরে বেরিয়েছে । বিজ্ঞানবিদ্ভার অসম্পূর্ণতা লক্ষ্য ক'রে “জিজ্ঞাসা” 
লেখকের মনে খটকা লেগেছিল। তিনি বলেছিলেন, বৈজ্ঞানিকেরা যে 
জগতের কল্পনা করেন, তা? প্রকৃত জগতের “একট মনগড়া আদর্শ ব 
মডেল মাত্র” বৈজ্ঞানিকের এই মনগড়। জগতে জীবের ও জড়ের মধ্যে এবং 
অচেতন ও চেতনের মধ্যে “ষে প্রাচীরের ব্যবধান”, তা” আজও পর্যস্ত লুপ্ত 
হয়নি। বিজ্ঞান আজও পর্যস্ত বিশ্বগৎকে এঁকের বাধনে বাঁধতে পারে নি। 
“বিচিত্র জগৎ-এর পরিকল্পনার মূলে বিজ্ঞানবিদ্যার এই অসম্পূর্ণতাই দায়ী। 


রামেন্দ্রকুন্দর ত্রিবেদী ২১৩ 


রামেন্দ্রহন্দর এখানে বৈজ্ঞানিকের জগতের শ্বরূপ ব্যাখ্যা ক'রে জড় ও 
প্রাণের মধ্যে সম্বন্ধ কি এবং প্রাণের ধর্ম কি তা” নির্ণয় করতে চেয়েছেন । 
যুগে যুগে বিশ্বের শ্রেঠ মনীষীরা যে সমন্তার সমাঁধান করতে পারেন নি, 
এখানে তার সমাধান আশ। করা যায় না। কিন্তু সমস্যার সমাধানকল্পে 
রামেন্দ্রন্ছন্দর যে দৃষ্টিভঙ্গী নিয়ে জগত্প্রবাহের উত্স সন্ধীনে বেরিয়েছেন, 
বাংল। সাহিত্যে তা অভিনব ও একক। আলোচ্য গ্রন্থে যে গভীর 
অন্তদৃণ্টি, তীক্ষ বিশ্লেষণ প্রণালী ও সরস বিচাঁরভঙ্গীর পরিচয় পাওয়। যায়, 
ইংরেজী সাহিত্যেও তা"র তুলন। মেল! ভার। 

“বিচিত্র জগৎ*-এ প্রথমেই রামেন্দ্রহন্দর বৈজ্ঞানিকের জগতের স্বরূপ নির্ণয় 
করতে চেয়েছেন । আলোচ্য গ্রন্থের প্রথম প্রবন্ধ “বিজ্ঞান-বিদ্যায় বাহ্‌ 
জগৎ-এ এই আলোচনা স্বর কর। হয়েছে "4675091৪700 7018] 90121)06' 
নামক গ্রন্থে 8817 সাহেবের একটি উক্তিকে কেন্দ্র ক'রে । উক্তিটি হোল, 
[1 15£5810 60 00০ 991০০0 01006100165) ৪11 10)11705 21০ 2০০06৫ 
8111:6--17) 1586810 00 05 50০1০০6-01:0061:6155, 00615 15 100 
০01530870 ৪£:2615610”" বিভিন্ন প্রকৃতির মান্গষের বিচিত্র দর্শনপ্রূতি 
আলোচন। ক'রে রামেন্দ্রস্থন্দর প্রমাণ করতে চেয়েছেন, 8817-এর এই উক্তির 
প্রথমাংশ অর্থাৎ) 4101688100০ 0০ 0৮1০০ 01019910165, ৪1] 1031009 
৪1০ ৪£66০০এ 211০৮ একথা স্বীকার করা যায় না। এই প্রসঙ্গে 
রামেন্দঙ্থন্দর যে যুক্তিগুলি দিয়েছেন, 'প্রকীশভঙ্গীর সরসত। এবং সক্ষম বিচাঁর- 
প্রণালীর দিক থেকে তা” অনবদ্য । রামেন্রন্থন্দর এখানে দর্শনকে বিজ্ঞানের 
কষ্টিপাথরে যাচাই করেছেন। 7৪17-এর উক্তির দ্বিতীয়াংশ প্রকারাস্তরে 
তিনি মেনে নিয়েছেন। 

বিজ্ঞীন-বিছ্যায় বাহা জগতের আলোচন। করতে গিয়ে ছু” ধরনের জগতের 
কথ বামেন্্রস্থুন্দর বললেন। এক হোল 'ব্যাবহারিক জগৎ" ; অপরটি হোল 
'প্রাতিভাসিক জগৎ । পৃথিবীর সাধারণ লোক দৈনন্দিন কাঁজ চাঁলাবাঁর 
জন্যে ষে জগৎকে মেনে নেয়, রামেন্দ্রহুন্দরের মতে তাই হেলি “ব্যাবহাঁরিক 
জগৎ" । এই ব্যাবহারিক জগতের স্বরূপ হোল কোটি কোটি সাধারণ মাচষের 
প্রত্যক্ষদৃষ্ট জগতের গড়। রামেন্্রস্ন্দর বাঁর বার বলতে চেয়েছেন, বিজ্ঞান- 
বিদ্ায় এই সাধারণ বা মাঝারি মানুষদের সাক্ষ্য ও অভিজ্ঞতারই দাম বেশী। 
তা” ছাঁড়া এই মাঝারি মান্ুষরাই জীবনসংগ্রামে সবচেয়ে বেশী কৃতকার্ধ। 


২১৪ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


কবি ও ভাঁবুকরদ্দের অভিজ্ঞতার এখানে কোনে দাম নেই। জীবনসংগ্রামে 
এর! কৃতকার্য হন না। বৈজ্ঞানিকের জগতের সঙ্গে এদের স্বতন্ত্র অভিজ্ঞতার 
কোনো মিলও নেই । স্বাতিন্ত্য বর্জন ক'রে সাধারণ মানুষের সচবাঁচর দৃষ্ট 
অভিজ্ঞতা থেকেই এই ব্যাঁবহাঁরিক জগতের স্থষ্টি। ব্যাবহারিক জগতে 
নিজন্ব অভিজ্ঞতার মূল্য নেই। নিজেদেরই স্থবিধাঁর জন্যে সর্বসাঁধারণের 
অভিজ্ঞতাকে এখাঁনে মেনে নিতে হয়। কিন্তু নিজম্ব অভিজ্ঞতা থেকেই 
প্রাতিভাসিক জগতের স্থষ্টি। আর যে জগৎ যাঁ'র কাছে ইন্ড্রিয়ের মাধ্যমে 
প্রত্যক্ষভাবে উপলব্ধ হয় সে জগৎই হোল তাঁ'র পক্ষে প্রাতিতাসিক জগৎ? । 
এ জগৎ প্রত্যেকের কাছে নিজন্ব সত্য । কিন্তু ব্যাবহারিক জগৎ হোল 
কোটি কোটি সাধারণ মানুষের প্রত্যক্ষলব্ধ অভিজ্ঞতার গড়। কিন্তু এই যে 
“০1005117210 ব। ৭1590. 14191)-_এর অস্তিত্ব পৃথিবীতে নেই । পরবর্তী 
প্রবন্ধ “ব্যাবহারিক ও প্রাতিভাঁসিক জগৎ”-এ বামেন্দ্রস্রন্দর একথা বোঝাতে 
চেয়েছেন। আমর! নিজেদের জীবনধারণের স্বিধার জন্যেই এই কাল্পনিক 
ব্যাবহারিক জগতের অনুবর্তী হয়ে চলি; জীবনযাত্রার স্থৃবিধাঁর জন্যেই 
ব্যাবহারিক জগতে 4019160110015 0£ 9091০ মেনে থাকি | নিজেদের 
স্থবিধার খাতিরেই ব্যাঁবহাঁরিক জগতে এই নিয়মের বন্ধন দেখতে আমরা 
অভ্যস্ত হয়েছি । ব্যাঁবহারিক জগতের যাঁবতীয় ঘটনার মধ্যে কার্ধকাঁরণ 
সম্পর্ক রয়েছে । বিজ্ঞীনবিদ্া ব্যাঁবহারিক জগতের যাঁবতীয় ঘটনাকে কতক- 
গুলি স্ত্রে আবদ্ধ করেন। এই যে কার্ধকারণ সম্পর্ক (০৪058] 0007)6০- 
009), এটা প্রকৃতই আবশ্যকীয় কিন। ( “অবশ্যস্তাঁবী 15583591:5 বটে কি 
না”) এ নিয়ে বহুকাল ধরে বিতর্ক চলছে। রামেন্দ্রন্ন্দরের আলোচনা 
থেকে এই বিতর্কের উপর একট) “নূতন ৪৮০০৩৭-এর পরিচয় পাওয়া যাঁয়। 
তিনি বলতে চেয়েছেন, এই নিয়মের বন্ধন ব্যাঁবহারিক জগতে 18609399815" 
এই অর্থে যে একে না মানলে আমাদের জীবনযাত্রা চলত না। প্রাণের 
দায়ে এই কার্ধকাঁরণ সম্পর্ক মেনে নিতে আমরা বাধ্য হয়েছি--এই অর্থে এট! 
€5563581:9? | এই 1605515-কে বামেন্দ্রনুন্দর বলেছেন 'ব্যাবহাঁরিক সত্য? 
ব। 15198009206 70000) 1 08058115” বা “কার্যকাঁরণ সম্বন্ধ+ প্রকৃতই 
অত্যাবশ্ঠাকীয় কিনা, এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি ব্যাবহারিক ও 
প্রাতিতাসিক জগৎকে পাশাপাশি রেখে উভয়ের তুলনামূলক আঁলোচন। 
করেছেন । তাঁর এই আলোচন1 থেকেও একট! নতুন দৃষ্টিভঙ্গীর পরিচয় পাওয়া 


রামেন্্রস্ুন্দর ত্রিবেদী ২১৫ 


যায়। উভয় জগতের তুলনামূলক আলোচন। করতে গিয়ে রামেন্্নন্দর প্রীতি- 
ভাঁসিক বহির্জগৎ ও ব্যাঁবহারিক বহির্জগৎকে পাশাপাশি স্থাপন করেছেন । 
প্রীতিভাঁসিক বহির্জগৎ্ প্রত্যেকের কাছেই বূপ-রস-গন্ধ-শব্ব-ম্পর্শরূপে উপস্থিত 
হয়। এই জগৎ সত্য এবং প্রত্যক্ষ । আমাদের মনে হয়, যেন এই বূপ-রস 
ইত্যাদি বাইরে থেকে আসছে । প্রত্যেক ব্যক্তিরই প্রাতিভাসিক জগৎ 
তাঁর নিজন্ব। যত মাহ্ষ, প্রাতিভাসিক জগতের সংখ্যাও তত। কিন্ত 
ব্যাবহারিক জগৎ হোল বহুসংখ্যক প্রাতিভাসিক জগতের গড় এবং 
ব্যাবহাঁরিক জগতের সংখ্যা একটি মাত্র। রামেন্দ্স্থন্দর বার বার বোঁঝাঁতে 
চেয়েছেন, এই ব্যাবহাঁরিক জগৎ কল্পিত, বৈজ্ঞানিকদের মনগড়া । প্রাতি- 
ভাঁদিক জগতই প্রত্যক্ষলব্ধ। দৈনন্দিন জীবনে কাঁজ চাঁলাবার স্থবিধার 
জন্যে সীধাঁরণ মানুষের অভিজ্ঞত। কেটেছেঁটে আমরা এই ব্যাবহারিক জগতের 
স্ষ্টি করেছি। এই জগতে জীবনরক্ষাঁর জন্যে দায়ে পড়ে আমর! কতকগুলো! 
নিয়মের প্রতিষ্ঠ। করেছি। এই নিয়মই হোল 408898110 বা৷ [01016011010 
9৫ ৪9157 । এই 4089581105? বা “কার্ধকারণ সন্বন্ধ'কে “প্রাণের দীয়ে' 
আমর। স্বীকার ক'রে নিই। অতএব, ব্যাবহারিক জগতে এক অর্থে এর। 
£২5০999815?। কিন্ত প্রাতিভাসিক জগতে এরা কোনোমতেই এ 55658875, 
নয়। কেননা, প্রাতিভাসিক জগতে কোনোরূপ কার্ধকাঁরণ সম্বন্ধ নেই। 
প্রাতিভাসিক জগতে নিয়মের অস্তিত্ব কোঁনোমতেই “০০835815? নয়। 
কেননা, এই জগতে একটার পর একটা ঘটনা আঁসতে কোঁনোমতেই বাধ্য 
নয়। অতএব, এই জগতে 40016010910 ০: 80515, বা কার্ককারণ 
সন্বন্ধের একান্ত অভাব। প্রাতিতাঁসিক জগতই 4২9৪] এবং ব্যাবহারিক 
জগতই 40059], 1 বৈজ্ঞানিকের বিচারভূমিতে বসে উভয় জগতের এই 
পার্থক্য নির্দেশ ক'রে বামেন্ত্নন্দর এখানে দীর্শনিকদের চিরন্তন সমস্য 
0০061:1011)1500 এব 1)60895105-র সমাধান করতে চেয়েছেন | 

“বিচিত্র জগৎ-এ রামেন্দরক্থন্দর যে তৃতীয় জগতের কথ। বললেন তা, 
হোল “বায় জগৎ।” বা্ময় অর্থে বাঁক্যময় জগ। এ জগত ০০০০৪০%-এ 
তৈরী। %০০০০৪০৮এর কোনো বস্তই কোনোকালে প্রত্যক্ষদৃষ্ই হয় না। 
৫০০7০৪৮ মানুষের মনগড়া পদার্থ । অন্তরের প্রজ্ঞা বিভিন্ন ০০1,০৪০৮-এর 
মধ্যে সম্পর্ক স্থাপন করছে। এই হোল মনন-কর্ম। এই মনন-কর্মকে 
অপরের কাছে প্রকাশ করতে গেলে তা'কে বাক্যরূপে বা শব্বরূপে প্রকশি 


২১৬ বঙ্গসসাহিত্যে বিজ্ঞান 


করতে হয়। সেই শব্ধ বা বাক্য হোল “০০7০০৮-এর সংজ্ঞা । এই সংজ্ঞা- 
গুলোকে অনেক সময় বাইরে প্রকাশের দরকার হয় নী; অন্তরের মধ্যেই 
এরা থেকে যায়; অস্তরেই এক নতুন জগতের স্থষ্টি করে। এই জগৎ 
কোঁনোঁকাঁলেই কারও প্রত্যক্ষগোচর হয় না। প্রাতিভাসিক জগতের 
অন্তর্গত প্রত্যেক পদার্থের প্রত্যক্ষ অন্ুভবগম্য রূপ আছে । ওটা “ূপময় 
জগৎ । কিন্তু এই 50170616991] ৬0119” রূপ-রস-গন্ধ বজিত। এ জগৎ 
কোন্ম্েক$লেই মানুষের প্রত্যক্ষ অনুভূতির গোঁচর হয় না। এ জগতের 
পদার্থ গুলো সংজ্ঞামীত্র_নামমাত্র । এই হোল “বাজ্ময় জগৎ । এ জগতের 
স্থগ্রিকর্তা মানুষের প্রজ্ঞ।। বৈজ্ঞানিক অসংখ্য লোকের সাঁক্ষ্যের গড় নিয়ে 
প্রাকৃতিক নিয়মের যে সাধারণ স্থত্র তৈরী করেন, রামেন্দ্ন্থন্দর বলতে 
চেয়েছেন, তা”ও একটা বিবরণ ব। বাক্য মাত্র। এই বিবরণ 5০1/০67659] 
€61005-এ তৈরী । বৈজ্ঞানিক বিভিন্ন :০০,০1১৮-এর বিভিন্ন নামকরণ 
করেন। :০010০61 বা সংজ্ঞাঁগুলে। হয় সংক্ষিঞ্ঠ, স্ত্রাকাঁরে নিবদ্ধ । এই 
সত্রগুলি বৈজ্ঞানিকের মনোজগতে থাকে । প্রয়োজন অন্ুযাঁয়ী এর] তাদের 
বাইরে প্রকাশ করেন। আলোচ্য প্রবন্ধে রামেন্ক্থন্দর বোঝাতে চেয়েছেন, 
বৈজ্ঞানিক যে ব্যাবহাঁরিক জগতের সন্ধানে বের হন, তাকে ইন্দ্রিয় দিয়ে 
কোনোদিনই ধরা যায় নাঁ। অগত্যা দশজন লোকের সাক্ষ্য মিলিয়ে 
বৈজ্ঞানিক একটা মনগড়া জগতের ত্যষ্টি করেন। এই জগৎ সংজ্ঞাঁয় তৈরী, 
বাক্যে তৈরী--এই হোল ববাজ্বয় জগৎ | রামেন্দ্সুন্দর বলতে চেয়েছেন, এই 
অমূর্ত জগৎ নিয়েই বিজ্ঞানবিদ্ভার কারবার ; ইন্দ্রিয়ের অগৌচর এই অপ্রত্যক্ষ 
জগৎকেই বিজ্ঞানবিদ্যা “জড়-জগৎ” আখ্যা দিয়েছে । কিন্তু এই জড়-জগতের 
সর্বত্রই ফীকি বা গলদ রয়েছে। “জড় জগৎ নামক প্রবন্ধে রাঁমেন্্স্থন্দর 
বিজ্ঞানবিদ্যার এই ফীকি ধরবার চেষ্টা করেছেন। এই প্রবন্ধটিকে জিজ্ঞাসার 
'মায়াপুরী” ও “বিজ্ঞানে পুতুলপুজা” নাঁমক প্রবন্ধ দু'টির ক্রমপরিণতি বলা 
যাঁয়। রামেন্্রনুন্দর এখানে বিজ্ঞানবিষ্ভার এমন কয়েকটি অসম্পূর্ণত। নিয়ে 
আলোচনা করেছেন যা” বিজ্ঞানের ভিত্তিমূল ধরে নাড়া দিয়েছে। প্রথমেই 
তিনি বোঝাতে চেয়েছেন, বাহ্‌ জগতের “কল্পিত প্রতিমা”, যা” নিয়ে বাজ্সয় 
জগৎ গঠিত, বৈজ্ঞানিকরা তাকেই বলেন জড়-জগৎ। কিন্তু এই জগৎ একটা 
রৃত্রিম বস্ত। প্রত্যক্ষ জগতে এর কোনো! অস্তিত্ব নেই। অতএব, বিজ্ঞান- 
বিস্তার গোঁড়ীতেই গলদ ধরা পড়ে। বিজ্ঞানের পরিমাঁপ-পদ্ধতিতেও বিরাট 


বামেন্দ্ন্থন্দর ত্রিবেদী ২১৭ 


ফাক রয়েছে । পরিমীঁপ-পদ্ধতিতে এই যে গলদ, এ থেকে বিজ্ঞানবিদ্যাঁয় 
4১8180০%-এর স্ষ্টি । বিচারকের নিরপেক্ষ ভূমিকাঁয় বসে বিজ্ঞানবিষ্যার এই 
428:800%+ নিয়ে রামেন্ত্রক্থন্দর এখানে মনোজ্ঞ আলোচনা করেছেন । 

বৈজ্ঞানিক ইন্দ্রিয়ের সাহাঁ্য যথাসম্ভব বর্জন ক'রে বাহ্‌ জগতের বিবরণ 
দিতে চেষ্টা করেন; রূপ-রস ইত্যাদির সাহাধ্য না নিয়ে বাহ জগৎকে 
দেখতে চান। এর কারণ, সকলের ইন্দ্রিয়ের শক্তি দমান নয়; আবার 
অবস্থাতেদে একই পদার্থ এক একজনের কাছে ভিন্ন ভিন্ন রকম মনে হতে পারে । 
বৈজ্ঞানিকরা তাই পরিমাপের উপর নির্ভর করেন। কিন্তু পরিমাপ করতে 
গিয়ে জড়পদার্থের যে মুখ্য লক্ষণ %7670৪% তা"র যথার্থ শক্তি নিূপণ 
করা অসম্ভব হয়ে দীড়ায়। কোনে বস্তর 4:6708? তা'র বেগের উপর 
নির্ভরশীল । বেগ বাড়লে 4597:09” বাড়ে ; আবার বেগ কমলে %76109১ 
কমে । অতএব, কোনে বস্তর 4৫097:09+ ব৷ জড়ত্ব. নির্ণয় করতে গেলে এই 
বেগের পরিমাণ নির্ণয় করতে হয়। আধুনিক জড়বিজ্ঞান সকল পদার্থকেই 
€151780-এ পরিণত ক'রে সেই ৭51£0,এর পরিমাণ নির্ণয় ক'রে থাঁকে। 
কিন্তু যে বস্তর (যেমন, “গজকাঠি” ) সাহায্যে এই ৭1)80,-এর পরিমাণ 
মাপ! হয়, স্থানভেদে তা"র দৈর্ঘ্য ভিন্নরূপ হয়ে থাঁকে এবং দৈর্ঘ্যের কতটুকু 
পরিবর্তন হয়, তা” সঠিক জানবার কোনে উপায়ই নেই। অতএব, দৈরধ্য ও 
দূরত্বের পরিমাঁপে এরূপ গলদ থাকায় বিজ্ঞানের ভিততিমূলই শিথিল হয়ে পড়ে । 
কালের পরিমাপেও সমস্যা । আলোক সেকেণ্ডে প্রায় “এক লক্ষ নব্বই 
হাজার মাইল" যায়। বিজ্ঞানবিষ্যায় একেই বলা হয় 48১901802 ৬৪19০10১। 
আলোকের চেয়ে বেশী বেগ কোনে বস্তরই হতে পারে না। কিন্তু ছু'টে! 
ইলেক্ট্রন-_যাদের প্রতি সেকেণ্ডে গতি লক্ষ মাইল, এরা যদি পরস্পর 
উপ্টোমুখে চলে, তবে এদের আপেক্ষিক বেগ দীড়াবে ছু'লক্ষ মাইল। অতএব, 
মনে হতে পারে যে, আলোর বেগকে ইলেক্ট্রন ছাড়িয়ে যাচ্ছে। কিন্ত 
আসলে তা” নয়। স্থানভেদে ঘড়ির সময়ের তারতম্য হয়। যে সময়কে এক 
সেকেণ্ড বলে মনে হচ্ছে, আসলে সে সময়টুকু হয়তে। এক সেকেপ্তের চেয়ে 
দীর্ঘ । অতএব, দেশ ও কালের পরিমাণে কোঁনোর্প বাঁধ। %56৪819+ নেই । 
আঁমরা দীয়ে পড়েই এই 568139:0” মেনে থাঁকি। বিজ্ঞানবিষ্যার মূলের 
কথা দেশ ও কালের পরিমাপে এই গলদ দেখিয়ে বামেন্্রন্গন্দর বিজ্ঞানের 
ভিততিমূল ধরে নাড়া দিয়েছেন । 


২১৮ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


পরবর্তী প্রবন্ধ “বৈজ্ঞানিকের আকাঁশ'-এ রাঁমেন্্রন্ন্দরের চিন্তা আরও 
সম্প্রসারিত। বৈজ্ঞানিকের জগৎকে এখাঁনে তিনি বিশ্বজগতে ছড়িয়ে 
দিয়েছেন। বৈজ্ঞানিকের আকাঁশ অর্থে বিজ্ঞানের আলোচ্য বাঁহৃজগৎ; 
এই জগৎ আকাশ জুড়ে অবস্থিত। দর্শনের বিচাঁরভূমিতে ধীঁড়িয়ে 
রামেন্দ্রহন্দর এখাঁনে বলতে চেয়েছেন, বৈজ্ঞানিকের এই আকাশ “মনগড়া 
কাল্পনিক'। বাহজগৎ যে মৃত্তি নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়, তাঁ”ই 
হোল আমাদের প্রত্যক্ষ আঁকাশ। এই প্রত্যক্ষ আকাঁশ সীমাবদ্ধ ও 
বিষমাঁকাঁর। আমরা প্রত্যেকের অনুভূতি অনুযায়ী এই আকাঁশকে নিজের 
মতে! ক'রে গড়ে নিয়েছি । বিজ্ঞান অসংখ্য প্রত্যক্ষ আঁকাঁশের সাধারণ 
অংশ অবলম্বন ক'রে একটা! আকাঁশ কল্পনী করেন । বামেন্্রস্থন্দর বোঝাঁতে 
চেয়েছেন, এই আকাশ বৈজ্ঞানিকের 'মনগড়া_:০501০99688] আকাশ” । 
প্রত্যক্ষদৃষ্ট বিষমাঁকার আকাশকে বৈজ্ঞানিক সমাকাঁর বলে ধরে নেন। 
তারপর তা"তে ইলেক্ট্রন ও ঈথাঁর বসিয়ে সেই আকাশকে বিষমাঁকৃতি 
প্রদান করেন। বৈজ্ঞানিক অসংখা জড় দ্রব্যে আকাশকে চিহ্নিত করেন । 
জড় দ্রব্যের মুখ্য লক্ষণ হোঁল %1)6165) । রাঁমেন্্রস্থন্দরের মতে, এই 176105-ই 
একটা সংজ্ঞা বা ০০0০219%, । এর কোঁনো! 45515081০5১ নেই । রামেন্দরস্থন্দর 
বলেছেন, 4:5515681)০61--যা? থেকে বস্তমন্তার অনুভূতি, তা” হোল চেতন 
জীবের অন্থভূত সত্য পদীর্ঘ। বেজ্ঞানিকের কল্পনায় এই 2:5515681)06, 
এর কোনো স্থান নেই। অথচ এই 4:8515970০9,-ই হোল প্রত্যেকের 
প্রাতিভাসিক ব৷ প্রত্যক্ষ জগতের অন্তর্গত সত্য বস্ত। চেতন জীবের 
কাছে রূপ-রসার্দির অতিরিক্ত প্রত্যক্ষ বিরোধের” বা 45515081০6+এর 
অন্ুুভূতিই জড় পদার্থের সর্বপ্রধান লক্ষণ। কিন্ত বিজ্ঞান সকল প্রকার প্রত্যক্ষ 
অনুভূতিকে বর্জন ক'রে %526505101১ এবং ৭091০০১ এই ছুই মনগড়! 
€0:015০2১৮-এর সাহায্যে জড় পদার্থের বিবরণ দিয়ে থাকেন। বিজ্ঞানের 
বাত্ময় জগতে 46515091১০6-এর কোনে অস্তিত্ব নেই। জড়-জগতের অস্তিত্বের 
মূলে তবে কি? জগৎ্প্রবাহের বহস্যসন্ধীনে বেরিয়ে এরও উত্তর দেবার 
চেষ্টা রামেন্দ্রসুন্দর করেছেন । আমাদের জীবনযাত্রায় যে প্রত্যক্ষ বিরোধের 
অনুভূতি” সেই অনুভূতিকে ভিত্তি করেই বৈজ্ঞানিকের বাহজগৎ ও জড়- 
জগতের স্থষ্টি। এই জড়জগৎ বহু জীবের অস্তিত্ব থেকে কল্লিত। জীবের 
পর্ম্পর আদানপ্রদ্ণান ও বিরোধ থেকেই এই জগ্নতের বিষমাঁকৃতি। এই 


বামেজ্্ক্ন্দর ত্রিবেদী ২১৯ 


বিরোধই প্রত্যক্ষ বাহজগতে বস্তরূপে কল্পিত হয়। বিরোধের মূলে রয়েছে 
প্রাণ। আদানপ্রদীন ও বিরোধের স্থষ্টি গ্রাণই ক'রে থাকে । রামেন্্রহুন্দর 
এবার প্রাণের রহস্য সন্ধানে বেরোলেন । 

প্রাণময় জগৎ'-এ তিনি প্রাণের ধর্ম ও বৈশিষ্ট্যের অনুসন্ধান করেছেন । 
প্রাণ-পদার্থের সম্বন্ধে পরম্পর বিরোধী মতবাদ আলোচনা ক'রে এবং প্রাণ 
ও জড়ধর্মের তুলনা ক'রে তিনি দেখাতে চেয়েছেন, প্রাণের এমন কোনো 
বিশিষ্টত1 আছে কিনা, যা” স্বভাবতঃই জড়ধর্ম থেকে পৃথক । বৈজ্ঞানিকের 
নিরপেক্ষ ও তীক্ষ দৃষ্টি এবং সাহিত্যিকের সরস বর্ণনীভঙ্গী তাঁর এই 
আলোচনাকে উচ্চাঙ্গের সাহিত্যের পর্যায়ে উন্নীত করেছে। 

অনন্ত বহস্যাবৃত প্রাণতত্বের আলোচনা রামেন্দ্রনুন্দর সুরু করেছেন 
একেবারে গোঁড়া থেকে-প্রাণিদেহের উপকরণ প্রোটোপ্রাজম্‌ বা প্রারণি- 
পদীর্ঘথ থেকে । এই প্রোটোপ্রীজম্‌ কি, প্রথমে তা” বুঝিয়ে তিনি বলেছেন, 
প্রোটোপ্রীজম্‌ তৈরীর ক্ষমতা শুধুমাত্র প্রাঁণিদেহের মধ্যেই সীমাবদ্ধ। প্রসঙ্গতঃ 
£৬/1081190 বা “প্রাণবাদী” এবং 41০০1)81715? বা 'জড়বাঁদী” বা যন্ত্রবাদীদের 
দ্বন্দের কথ এসে গেছে। 405০1590150রা বলছেন, প্রাণিদেহ একটা। 
যন্ত্র মাত্র। সৌরজগৎ যেমন %4০০1871০১+এর আয়ত্ত হয়েছে, দেহ্যন্ত্রও 
হয়তে। সেরূপ 4০০1)81)1০১-এর আয়ত্তে আসবে । কিন্তু ধারা “৬10৪1150 
তাঁরা বলেন, মানুষ বুদ্ধিলে কোঁনোকাঁলেই প্রোটোপ্লাজম্‌ তৈরী করতে 
পারবে না। প্রাণ বা 12? হোল এক অপরূপ পদার্থ; এর মূলে রয়েছে 
4৬165] £০0:০৪১) এ বস্ত কোঁনোকালেই প্রজ্ঞার বশ্ঠত। শ্বীকাঁর করবে ন1। 
প্রসঙ্গতঃ স্যষ্টিতত্ব (0:2961097 ) এবং অভিব্যক্তিবাদের ( ৪,৮০1 ৫০1) ) 
বিরোৌধটিও বামেন্দ্রনুন্দর অতি প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করেছেন । স্থ্টিতত্ব- 
বাদীরা 43০0)15, থেকে 4501206000108-এর উত্পত্তিতে, অভাব থেকে 
ভাঁবের উৎপত্তিতে বিশ্বাসী । কিন্ত বিজ্ঞানবিদ্যার আশ্রয়স্থল অভিব্যক্তিবাঁদের 
মতে অভাব থেকে ভাব হয় না। যা? ছিল, তা"ই থাকে? শুধুমাত্র মতি 
রূপান্তরিত হয় । অভিব্যক্তিবাঁদকে “নিয়তি বা 00160001ে ০৫ [90816) 
ব। কার্কাঁরণ সম্বন্ধের শৃঙ্খলা স্বীকার করতে হয়। বৈজ্ঞানিকর। প্রাণের 
সমস্যার ক্ষেত্রে কার্ধকাঁরণশৃঙ্খলা খুঁজে বেড়াচ্ছেন। তার! বলছেন, পূর্বে 
কি ঘটনাচক্রে এবং কিরূপে প্রাণের উৎপত্তি হয়েছিল, তা” যদি একবার জান। 
যায়, তবে তীরাও প্রাণের সৃষ্টি করতে পারবেন । অর্থাৎ, প্রাণের সমস্যাকে 


২২০ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


বৈজ্ঞানিকরা চাইছেন 401271-য় ফেলতে । অপরপক্ষে, %0::58000- 
বাদীরা” বলছেন, প্রাণতত্ব কোনোকালে £020819-য় আবদ্ধ হবার নয় | এই 
দ্বন্দের মীমাংসা করতে গিয়ে রামেন্দ্স্থন্দর ষে বিচাঁরপ্রণাঁলী অনুসরণ করেছেন, 
'80005০, বা দৃষ্টিকৌণের দিক থেকে তা” অনবদ্য। তাঁর মতে, এই 
বিরোধের মীমীংসা করতে গেলে প্রথমেই খুঁজে দেখতে হয়, প্রীণপদার্থ 
পুরোপুরিভাবে 40046927010 ০£ হে? মেনে চলে কি না। যদি না 
চলে, তবে প্রাণীর আবি9ভাঁবের মূলে একট] 40:586107) বা ড165] 10:০6 
স্বীকার করতে হয়। জড়পদার্থ 40016910010 ০৫ ৪916” মেনে চলে। 
এখন দেখতে হয়, প্রাণে এমন কিছু বৈশিষ্ট্য আছে কি না, যা” জড়ধর্ম থেকে 
পৃথক ) যে ধর্মকে জড়পদীর্ঘের ধর্মের ন্যায় 4০7015-য় বাঁধা যায় না। 
জড় ও প্রাণের ধর্মের তুলনামূলক আলোচন| করতে গিয়ে রামেন্দ্রসথন্দর 
উভয়ের চিরন্তন বিরোধের চিত্রটি অতি সুন্দরভাবে একেছেন। প্রাণ চাইছে 
জড় জগৎকে আত্মসাৎ ক'রে প্রাণময় জগতে পরিণত করতে । অপরপক্ষে 
জড় চাঁইছে প্রাণি-পদীর্থকে জড়পদার্থে পরিণত করতে । জড়পদার্থের 
উপাদেয় অংশ অবিরাম প্রাণি-পদার্থে পরিণত হচ্ছে । অপরদিকে প্রাণি 
পদার্থের নিয়তই জড়পদার্থে রূপাস্তর ঘটছে । প্রাণকে শেষ পর্যস্ত জড়ের 
কাছে পরাজয় স্বীকার করতে হয়। এই পরাজয় স্বীকারের নাঁম মৃত্যু । 
প্রাণ পরাঁজয় স্বীকার করলেও প্রাণের প্রবাহ কোৌঁনৌকালেই লুপ্ধ হয় না। 
জড়পদার্থের হাত-থেকে নিজেকে বীচাঁবার জন্যেও প্রাণের চেষ্টার অন্ত নেই 
এবং এই হোল প্রীণের একমাত্র চেষ্টা। অতএব, প্রাণ “ঘোর স্বার্থপর |, 
এই স্বার্থপর্তাই প্রাণের বৈশিষ্ট্য । প্রাণ চাইছে, সমস্ত জগৎকে প্রাণময় 
করতে ; আর জড়জগৎ চাইছে প্রাণপদার্থকে জড়পদার্থে পরিণত করতে । 
জড়ের সঙ্গে প্রাণের এই যে চিরন্তন বিরোৌধ-_ এইখানেই প্রাণের বিশিষ্টতা । 
প্রাণ যে জড়কে প্রাণপদার্থে পরিণত করতে চায়, এর মধ্যে যেন একটা 
লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। যেভাবে চললে প্রাণের আত্মরক্ষার সুবিধা, 
প্রাণ সেভাবেই চলে। কিন্তু জড়ের আত্মরক্ষার সেরূপ কোনো চেষ্টা নেই। 
এ ব্যাপারে জড় একেবারে উদাসীন, লক্ষ্যহীন, উদ্দেশ্তহীন। এ ছাড়। 
প্রীণের রয়েছে ইতিহাঁস। অতীতের সমস্ত নিদর্শন কুড়িয়ে নিয়ে প্রাণ চলে। 
কিন্ত জড়ের কোঁনে। ইতিহাস নেই। জড় চিরপুরাঁতন। কিন্তু প্রাণ নিত্য 
নৃতন পথে চলেছে । 


রামেন্দহন্দর তরিবেদী ২২১ 


প্রাণের গ্তায় জড় দ্রব্যেও পরস্পরের মধ্যে বিরোধ রয়েছে বটে । কিন্তু 
এই বিরোধ 4£0:20018-বদ্ধ-_বীধাঁধরা। প্রাণীর ন্যায় জড় দ্রব্যেও বাছাই 
করবাঁর একটা শক্তি দেখা যায়। এই শক্তি %৫০10018+বদ্ধ ; কার্ককারণ 
শৃঙ্খলায় আবদ্ধ। জড়ের সঙ্গে জড়ের ঘাত-প্রতিঘাঁতে কোনোরূপ বৈচিত্র্য 
নেই। এ যেন নিয়মের শৃঙ্খলে বীধা। এই নিয়মশৃঙ্খলার বেড়াজালে জড় 
চাইছে প্রীণের প্রবাহকে রুদ্ধ করতে । কিন্ত প্রাণ কোনোরূপ বাঁধাধর! 
নিয়মের গণ্ডতীতে আবদ্ধ না হয়ে চিরন্তন বেগে বয়ে চলেছে। বামেজ্দ্স্ুন্দর 
প্রাণের এই বাধনহীন প্রবাহের বর্ণন। দ্রিয়েছেন কবিত্বময় ভাষায়-_ 


“জড় অবিরাম নিয়মের বাঁধ বীধিয়া আপনার পাষাণ তটের 
মধ্যে প্রাণের শ্োতকে বদ্ধ করিবার চেষ্টা করিতেছে-_কিন্ত 
উচ্ছৃদিত প্রাণের প্রবাহ বাঁধ ভাঙ্গিয়া, কুল ছাপাইয়া, ছুই কূল 
ভাসাইয়। ছুটিয়া চলিয়াছে। কখন্‌ কোন্‌ পথে চলিবে, তাহা 
কেহ বলিতে পারে না। প্রাণের এই উচ্ছ্বাস বেগবান্‌, তর্ঙ্গিত, 
আঁবর্তসঙ্কুল, ফেনিল। জড়কে ইহ যেন টানিয় লইয়া যাইতেছে । 
এরাঁবতের বিশাল দেহ গঙ্গার স্রোতের বেগে ভাসিয়। যাইতেছে ।” 


পরবর্তী প্রবন্ধ প্রাণের কাহিনীতে রামেন্্স্থন্দর প্রাণের যে কথা বর্ণন। 
করেছেন তা” হোল প্রাণের বিরোধের কাহিনী-_জীবনযুদ্ধের কাঁহিনী। 
এই বিরোধের উপযোগিত। স্বীকার ক'রে নিয়ে আলোচ্য প্রবন্ধের প্রারস্তে 
বাঁমেন্দ্রক্থন্দর জগততত্বের একটি গোঁড়ার প্রশ্নের জবাব দিতে চেয়েছেন। 
এখানে তার দৃষ্টিভঙ্গী খাঁটি বৈজ্ঞানিকের। 

কোষ স্বতঃই কেন আপনাকে দ্বিথপ্তিত করছে, প্রাণি-পদার্থ একট! 
বিরাট দেহ ধারণ না৷ ক'রে কেন কোটি কোটি ক্ষুত্র দেহ ধারণ করছে, 
এ হোঁল জগত্রহস্তের গোঁড়ীর প্রশ্ন । জীবনের ইতিহাসকে একট! বিরোধের 
ইতিহাস বলে উল্লেখ ক'রে বামেন্দ্রন্ুন্দর এ প্রশ্নের জবাব দেবার চেষ্টা 
করেছেন। তাঁর মতে, বিরোধ আছে বলেই জীবনও আছে । প্রাণি-পদার্থ 
যদি কোঁটি কোঁটি খণ্ডে" বিভক্ত না হোতি, তা” হলে এই বিরোধই থাকতে! 
না। প্রতিদ্বন্থী না থাকলে জীবনের অন্তিত্বও থাকতো! না। তিনি বলতে 
চেয়েছেন, চেতন জীবের প্রতিত্বন্দিতা বা আদানপ্রদানের খাতিরেই জড়জগৎ 
ও প্রাণজগৎ আপনাদের বিচ্ছিন্ন ও খণ্ডিত ক'রে নিয়েছে । এই ষে 


২২২ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


প্রতিদ্বন্দিতা বা বিরোধ এ শুধু প্রাণী বনাম জড়েই সীমিত নয় ; প্রাণীর সঙ্গে 
প্রাণীরও চিরন্তন বিরোঁধ চলেছে । এই বিরোধই হোঁল জীবনসংগ্রাম। 
জীববিজ্ঞানীর চশমা চোখে পরে রামেন্দ্রস্ুন্দর এখানে বলেছেন, জীবন- 
সংগ্রামের স্থবিধাঁর জন্যেই স্বতন্ত্র কোষগুলো জমাট বেঁধে বড় বড় প্রাণিদেহ 
নির্মাণ করেছে। জগতংজোড়া জীবনসংগ্রামের স্বরূপ আলোচ্য প্রবন্ধে 
রামেন্্রহ্ন্দর অতি প্রকটভাঁবে ফুটিয়ে তুলেছেন। প্রাণীর সঙ্গে জড়ের 
বিরোধ | তা” ছাঁড়া বিরোধ প্রাণীর সঙ্গে প্রাণীর। প্রাণিজগতে বিরেধের 
আবার বিভিন্নতা আছে। উত্ভিদের সঙ্গে জন্তর বিরোধ এবং জন্তর সঙ্গে 
বিরোধ জন্তর। তা” ছাঁড়া একই শ্রেণীর প্রাণীর মধ্যেও চলেছে চিরন্তন 
বিরোধ । কিন্তু জগৎজোড়া এই বিরোধের মধ্যে থেকেও প্রাণের প্রবাহ 
বিনষ্ট হচ্ছে না। বংশানুক্রমের মধ্য দিয়ে “ব্যতিক্রম” বা৷ “৬ 81180107,এর 
স্ষ্টি ক'রে প্রাণ আপনাকে বিচিত্ররূপে প্রকাশ করছে । এই “৬৪119610707 
থেকেই প্রাণিজগতে বিচিত্র উপজাতির উদ্ভব | “৬৪119007+কে স্থত্রে বাধতে 
অনেকেই চেষ্ট।/ করেছেন বটে; কিন্তু আজও পর্যস্ত কেউই কৃতকার্য হন নি। 
এখানে প্রাণধর্মের বৈশিষ্ট্য স্বীকার করতে হয়। প্রাণের আর একটি বড় 
বৈশিষ্ট্য হোল 40:56£5111105” | উদাহরণ দিয়ে বামেন্দ্রন্থন্দর বুঝিয়েছেন, 
খাঁটি জড় মাত্রেই 4০৪:519]6” $ অর্থাৎ, জড়পদার্থের সমস্ত আচরণই পাণ্টান- 
যোগ্য । কিন্তু প্রাণের আচরণকে পাণ্টান যায় না । নব নব বৈচিত্র্যের সৃষ্টি 
ক'রে প্রাণ অবিরাম চলছে । প্রাণ একবার যে পথে চলে সে পথে আর 
কোনোদিনই ফিরে আসে না। চলার পথে প্রাণ পুরাতিনের সঙ্গে নৃতনকে 
সংযুক্ত করে ; অভিব্যক্তির সঙ্গে সঙ্গে উৎপত্তি বা সৃষ্টি করে। প্রাণের নিজন্ব 
একটা ইতিহাস আছে । অতীতের সমস্ত ঘটনা বয়ে নিয়ে প্রাণ নিত্য নৃতন 
পথে চলে। চলার পথে প্রাণের রয়েছে স্বাধীনতাঁ। কিন্তু জড়ের কোনো! 
ইতিহাস বা স্বাধীনতা নেই। অতীতের কোনে চিহুই জড়পদার্থে খুঁজে 
পাঁওয়। যায় না। কিন্ত প্রাণ সমস্ত চিহ্ন কুড়িয়ে নিয়ে চলে। মৃত্যুর মধ্য 
দিয়ে প্রাণ নব নব ইতিহাস রচনা! ক'রে নিত্য নৃতনভাবে আত্মপ্রকাশ 
করে। রামেন্দ্রহ্ন্দর বোঝাতে চেয়েছেন, জীবনযুদ্ধে প্রাণের যে অপচয় 
চোখে পড়ে, প্রাণের প্রবাহকে রক্ষার জন্যেই সে অপচয়ের প্রয়োজনীয়তা 
আছে। প্রাণ যে বিরোধের কাহিনী রচনা ক'রে চলেছে, প্রাঁণকে রক্ষার 
জন্তেই তার উপযোগিতা । 


রামেন্দ্রক্থন্দর ত্রিবেদী ২২৩ 


পরবর্তী বচন “প্রজ্ঞার জয়? শীর্ষক প্রবন্ধে প্রাঁণময় জগৎ থেকে রামেন্্রকন্দর 
মনোময় জগতে প্রবেশ করলেন। প্রাণের ধর্মই হোল বিবোধ। কিন্ত 
প্রশ্ন উঠছে, এই বিরোধ প্রাণীদের জ্ঞাতসারে ঘটছে কি না। প্রাণীর! সচেতন 
ভাবে এই বিরোধে লিপ হচ্ছে কি না। বৈজ্ঞানিকের বিচারভূমিতে ফাঁড়িয়ে 
রামেন্্স্থন্দর এ প্রশ্ের জবাব দেবার চেষ্টা করেছেন । এ প্রশ্নের জবাব 
দিতে গেলে চেতন ও অচেতনের প্রশ্ন এসে পড়ে । চেতনার সংজ্ঞ। নির্দেশ 
করতে গিয়ে রামেন্্রত্থন্দর দীর্শনিকের তত্বান্বেবী জগতে প্রবেশ করেছেন । 
রামেন্্রস্ন্দর শুধুমাত্র নিজের চেতনাকেই বলেছেন চেতনা ; অন্যের চেতনা, 
য।' কল্পনা ক'রে নিতে হয়, তাকে বলেছেন “চেতনীভাস ব। জ্ঞান” । এইখানে 
তার মৌলিকত্ব। ইংরেজীতে উভয় প্রকার চেতনাঁকেই বলা হয় ০০: 
30101009155? | উভয় চেতনাকেই 0075010055999 বলার ক্রটি কোথায়, 
প্রসঙ্গতঃ কাল পিয়ার্গন প্রমুখ ইংরেজ বৈজ্ঞানিকের উক্তি আলোচন। 
ক'রে বামেজ্্রন্থন্দর তা” দেখিয়েছেন । এই আলোচনায় গভীর দার্শনিক 
অন্তদৃষ্টির পরিচয় পাওয়া যাঁয়। কিন্তু দার্শনিক দৃষ্টিভঙ্গী আলোচ্য প্রবন্ধে 
কোথাও প্রাধান্ত লাভ করে নি। এখানে প্রজ্ঞার আলোচনা কর। হয়েছে 
জীববিজ্ঞানীর বিচারভূমিতে বসে। এই প্রজ্ঞার স্বরূপ নির্ণয় করতে গিয়ে 
প্রথমেই 917501000 ব। সংস্কারের প্রশ্ন এসে গেছে। রাঁমেন্স্রন্দর বলতে 
চেয়েছেন, পশুপক্ষীর জীবনযাত্রায় সংস্কারই প্রধান, বুদ্ধিবৃত্তির স্থান সেখানে 
নগণ্য । কিন্তু মানুষের বেলায় সংস্কার যেখানে পথ দেখায় না, বুদ্ধিবৃত্তি 
সেখানে পথ নির্দেশ করে। পশুপক্ষীর কাঁল সংকীর্ণ সীমায় আবদ্ধ; 
কিন্তু মানুষ কালকে অতীত ও ভবিতব্যের দিকে সম্প্রসারিত ক'রে দিয়েছে। 
মাল্ষের সাফল্যের মূল এইখানে । মানুষ অন্যান্য মাহ্ষকে আত্মতুল্য 
মনে ক'রে তাদের অভিজ্ঞতার সাহাধ্য নিতে শিখেছে । অভিজ্ঞতাঁলন্ক 
এই যে ক্ষমতা, এই ক্ষমতাঁই হোল মানুষের প্রজ্ঞা বাঁ 7:58307১। এই 
প্রজ্ঞারই সাহাঁষ্যে মান্গষ অসীম দেশ ও অনস্ত কালের রচনা করেছে) 
বৈজ্ঞানিক রচন। করেছে “বাজ্ময় জগৎ ৷ জীবনযুদ্ধে মাষের যে সাফল্য, এর 
মূলেও এই প্রজ্ঞা! । প্রজ্ঞাই মানুষকে বর্তমান ও ভবিষ্যতের কর্তব্য নিধারণে 
সাহায্য করে। জীবনযুদ্ধে প্রাণ আপনাকে রক্ষা করতে চাঁয় বলেই এই 
প্রজ্ঞার স্থটি। 

চঞ্চল জগৎ'-এ রামেন্্রস্ুন্দর জগত্প্রবাহের আরও গভীরে প্রবেশ 


২২৪ বঙ্গনাহিত্যে বিজ্ঞান 


করলেন। এখানে তাঁর বক্তব্য,-বাঁহজগৎ নয়__-জীবই চঞ্চল। জীবই 
আপন চাঁঞ্চল্যকে বাহৃজগতে ছড়িয়ে দিয়ে জগৎকে চাঞ্চল্যে পূর্ণ ক'রে । 
আলোচ্য প্রবন্ধের বৈশিষ্ট্য, লেখকের দৃষ্টিভঙ্গীর অভিনবসত্ব । রামেন্দ্হুন্দর 
প্রাণকেই প্রথম স্বীকার্য ধরে নিয়ে জগততত্বের আলোচনা! করেছেন । 
জড়বাদীদের মতো। জড় থেকে প্রাণীর উৎপত্তি বোঝাবার চেষ্টা করেন নি। 
প্রাণিবিদ্ভার চশমা চোখে" দিয়ে তিনি জগতপ্রবাহের সুত্র অন্ুুসন্ধান করেছেন-_ 
প্রাণের সম্পর্কে জড়ের তাৎপর্য বোঝাবার চেষ্টা করেছেন। এখানেই 
তীর দৃষ্টভঙ্গীর বৈশিষ্ট্য । আমাদের প্রত্যক্ষ দেশ কিভাবে তত্রিধা-বিস্তীর্ণ” 
হয়ে পড়েছে, আলোচ্য প্রবন্ধে প্রাণিবিজ্ঞানের আশ্রয় নিয়ে তিনি তা'' 
বোঝাতে চেয়েছেন। আমাদের 099০0121561)? বা! প্রযত্ব-বুদ্ধি'র 
ব্যাখ্য। ক'রে প্রত্যক্ষ দেশের এই ত্রিধা-বিস্তৃতি বোঝান হয়েছে । অঙ্গ- 
প্রত্যঙ্গ চালনার কালে মাংসপেশীর যে কুঞ্চন ও প্রসারণ হয়, তা" থেকে 
একট “বেদনা-বুদ্ধি' জন্মে। তিন মুখে চললে তিন রকমের বেদনা-বুদি 
জন্মে। রামেন্দ্রক্নন্দর এই বেদনা-বুদ্ধিকেই বলেছেন 0450018 £56111)8+ 
ব1 'প্রযত্ব-বুদ্ধি।” দেশজ্ঞানের মুখ্য সহায়ক হিসাবে এই প্রযত্ব-বুদ্ধির 
উপযোগিতা বৌঁঝাঁতে গিয়ে তিনি মনোবিজ্ঞানকে যুক্তির অসমতলে ফ্াঁড় 
করিয়েছেন । রামেত্্্ুন্দর বোঝাতে চেয়েছেন, এই 4008500197 1561108, 
ব৷ প্রত্ব-বুদ্ধির অন্গৃভূতি হয়ে থাকে মানুষের চলার অশ্ুভূতি থেকে । এই বুদ্ধির 
সাহায্যেই মানুষ প্রত্যক্ষ বস্তর দূরত্ব নিরূপণ করে। তবে তাঁর মতে, মাহুষের 
চলা বা গতিক্রিয়াটা প্রত্যক্ষ নয়, এই চলার অন্থৃভূতি বা প্রধত্ব-বুদ্ধিই প্রত্যক্ষ । 
যেখানে এই অনুভূতির অভাব, সেখানে আমর স্থির। যেখানে এই 
অনুভূতি বর্তমান, সেখানে আমর! চঞ্চল বা গতিশীল। বাহান্রব্যের যে 
অস্থিরতা বা গতি, তা? হোল মান্ছষেরই অস্থিরতা । মানুষেরই গতি বাইরে 
প্রক্ষিপ্ত হয়ে বাহান্রব্যে প্রতিফলিত হচ্ছে এবং বাহাব্রব্যকে গতিময়তা ও 
অস্থিরতা দিচ্ছে । এই বক্তব্যকে অতি হ্ন্দর উপমা ও প্রাঞ্জল ব্যাখ্যার 
মাধ্যমে সুপরিষ্ফষুট করা হয়েছে । কিন্তু রামেন্্রনুন্দরের তত্বজিজ্ঞান্থ মন 
00000508191: 1561/1)8” বা' প্রযত্ব-বুদ্ধির স্বরূপ নির্ণয় করেই পরিতুষ্টি লাভ করতে 
পারে নি; প্রযত্ব-বুদ্ধির উপযোগিত। কোথায়, এ প্রশ্ন স্বভাবতঃই তার মনে 
এসেছে। ইতিপূর্বে রামেন্্নুন্দর বারবার বলতে চেয়েছেন, প্রাণের কাহিনী 
মানেই বিরোধের কাহিনী । বিরৌধ আছে বলেই জীবনযাত্রা । এই বিরোধের 


রামেক্জ্ক্ন্দর জিবেদী ২২৫ 


পরিণাম প্রাণিদেহের ক্লেশ ও ক্ষয় এবং পরিশেষে ম্ৃত্যু। এবার তিনি 
দেখালেন, প্রযস্ব-বুদ্ধির মূলে ক্লেশ। কারণ, প্রাণীর গতিক্রিয়ার সময় প্রাণি- 
দেহের ক্লেশ ও ক্ষয় হয়ে থাকে । এই ক্লেশই যখন বিরোধের সহকারী 
তখন প্রযত্ব-বুদ্ধিও বিরোধের সহায়ক । এই বেদন। ও ক্লেশকে বিশ্বজগতে 
ছড়িয়ে দিয়ে প্রাণী বিরোধের কাহিনী রচনা করেছে ; প্রাণিজগতের আলোচন। 
করতে গিয়ে রামেন্্রন্ুন্দর এই উপসংহারে পৌছুলেন। কিন্তু প্রাণ কেন 
বিরোধের কাহিনী রচনা করল, কেন বেদনাকেই কামন। বলে মেনে নিল-_ 
জগত্রহস্তের এই বিরাট জিজ্ঞাসার মুখোমুখি এসে রামেন্ত্রস্থন্দর থমকে 
দাঁড়ালেন। বিচিত্র জগতের আঁলোঁচনাঁকে পূর্ণাঙ্গ রূপ দেবার পূর্বেই তাঁর 
মৃত্যু হয় (১৯১৯)। তা" সত্বেও বিচিত্র জগতে তিনি যতদূর আলোচন। 
করেছেন-_জগত্প্রবাহের যতখানি গভীরে প্রবেশ করেছেন, দৃষ্টিকোণের 
অভিনবত্ব, চিন্তাধারার পরিচ্ছন্নতা ও অন্ুভূতির' গভীরতাঁর দিক থেকে তা” 
অনন্ত । বিচিত্র জগতের আর একটি বৈশিষ্ট্য, গ্রন্থটির সরস ভাষা ও 
মনোরম প্রকাশভঙ্গী | যায়গায় যাঁয়গাঁয় চমত্কার উপম রচনাঁকে আশ্চর্য 
রমণীয়ত। দান করেছে । যেমন, ব্যাবহারিক ও প্রাতিভাসিক জগত শীর্ষক 
প্রবন্ধের শেষাংশে উভয় জগতের তুলন।, 


“ব্যাবহারিক জগৎ যেন একখান। 01819 উহার একটি 010 
আছে, একট 61) আছে, গোঁড়ায় একটা 45181, আছে, 
অঙ্কের পর অঙ্ক, একট। উদ্দেস্ঠয 7810956 লইয়া আসে; কেহই 
নিরর্থক আসে না। আর প্রাতিভাসিক জগৎ যেন একটা ১০ 
0০79 ১ ঘটনাবহুল, বিচিত্র, উচ্ছজঙ্খল ; সর্বত্রই একটা উলটুপালট্‌, 
বিপধ্যয় ও বিপ্লবের কাণ্ড। দেখিলে তাঁক্‌ লাগে ; হাসিতে হয়; 
কাদিতে হয়; অভিভূত হইতে হয়) পুলকিত হইতে হয়; কিন্ত 
কোথায় কি উদ্দেশ্যে চলে, তাঁহ1 বল। যায় ন।” 


প্রাণ একট! ছন্দোময় পদীর্ঘঃ উহার মাঝে মাঝে যতি ও বিরাম 
আবশ্যক ; গানের মত পদার্থ; মাঝে মাঝে তাল দিয়া, ফাক 
বসাইয়। উহার সর রক্ষা করিতে হয় ।” 

(প্রাণের কাহিনী ) 


১৫ " 


২২৬ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


পাচ 

রামেকস্ন্দরের পরবর্তী বিজ্ঞানগ্রস্থ “জগৎ্-কথা' গ্রস্থকারের মৃত্যুর পর 
১৯২৬ খৃষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়। আলোচ্য গ্রন্থের কিছু অংশ স্থরেশচন্্র 
সমাঁজপতি সম্পাদিত “সাহিত্য” পত্রিকায় প্রকাশিত হয়েছিল। “জগৎ-কথাঁর 
ছাপার কাজ চলবার সময় রামেন্্রক্ন্দরের মৃত্যু হয়। পরে প্রধানতঃ জগদীনন্দ 
রায়ের প্রচেষ্টায় গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। সাঁময়িক-পত্রে প্রকাশের কালকে 
মোটামুটিভাবে আলোচ্য বিষয়বস্তর রচনাকাল বলে ধ'রে নিলে দেখা যায়, 
জগত্-কথার অধিকাংশ অংশই জিজ্ঞাসার পরবর্তী কালের এবং বিচিত্র 
জগৎ-এর পূর্ববর্তীকালের রচনা । জগৎ-কথায় রামেন্্রস্ুন্দরের দৃষ্টিভঙ্গী খাঁটা 
বৈজ্ঞানিকের। এখানে তিনি জগৎকে দেখেছেন জড়বাদী বৈজ্ঞানিকের 
দৃষ্টি দিয়ে। বৈজ্ঞানিক তত্বকে বিচাঁর ব। বিশ্লেষণ করার উল্লেখযোগ্য কোনে! 
পরিচয় এখানে নেই । গভীর বৈজ্ঞানিক অন্তঘৃ্টিরও এখানে একান্ত অভাব । 
রামেন্দ্ন্থন্দরের বিজ্ঞানসাহিত্যে আলোচ্য গ্রন্থটি খাপছাড়1। বস্ততঃ, 
সাময়িক-পত্রে প্রবন্ধ-প্রকাশের কাল ধ'রে বিচার করলে, জিজ্ঞাসা থেকে 
বিচিত্র জগৎ পর্যস্ত ( ১২৯৯-১৩২৪ ) রামেন্দ্রন্ুন্দরের বিজ্ঞানসাহিত্যে যে 
বিজ্ঞানদর্শনের যুগ চলেছিল সেই যুগে আলোচ্য গ্রন্থের অধিকাংশ প্রবন্ধের 
রচনা ( ১৩১৭-১৩১৮ ) কিছুটা অভিনব বলেই মনে হয়। 

জগত্-কথাঁয় প্রাচীন দর্শনশাস্ত্রের ব্যাখ্য। অনুযায়ী জড় শব্ধকে গ্রহণ করা! 
হয়নি। ইংরেজীতে '0720057' বলতে যা" বোঝায় অর্থাৎ, চুনা-পাথর থেকে 
স্থুরু ক'রে জীবদেহ পর্যস্ত সব কিছুকেই জড় অর্থে গ্রহণ করা হয়েছে। রামেন্দ্র 
সুন্দরের দৃষ্টিভঙ্গী এখাঁনে জড়বাদী পাশ্চাত্য বৈজ্ঞানিকের। তবে বৈজ্ঞানিকের 
সীমিত জ্ঞান সম্পর্কে বামেন্দ্রন্ন্দরের যে সংশয় ছিল, তাঁর পরিচয় এখানেও 
যায়গায় যায়গায় বি্যমীন । বিজ্ঞীনের স্থল বিষয় নিয়ে আলোচনার কাঁলেও 
রামেন্্রক্ুন্দর বিজ্ঞানবিগ্ভার আবিষ্কারের গণ্ডী সম্বন্ধে সম্পূর্ণ সচেতন | 

জগৎ-কথায় পদীর্ঘবিজ্ঞানেরই প্রাধান্য । তবে প্রাথমিক রসাঁয়নবিজ্ঞান 
বিষয়ক আলোচনাও এতে কিছু কিছু আছে। আলোঁচন। সর্বত্রই সংক্ষিপ্ত 
প্রকৃতির । বিজ্ঞানের গাণিতিক দিকের প্রতি লক্ষ্য রেখে এই আলোচনা 
করা হয় নি। জড়-বিজ্ঞানের প্রীথমিক তত্বাদি জনসাধারণ যা*তে বুঝতে 
পারে, সেদিকে লক্ষ্য রেখেই গ্রন্থটি রচিত হয়েছে । প্রকৃতি, জিজ্ঞাসা ও 
বিচিত্র জগৎ-এ ভাষার যে গাস্তীর্য রয়েছে, এখানে তা নেই। এখানে 


রামেজ্দ্রন্থন্দর ত্রিবেদী ২২৭ 


আলোচ্য বিষয়বস্তর অধিকাংশই বিজ্ঞানের প্রাথমিক তত্বাদদি নিয়ে । বিষয়- 
বস্তর দিকে লক্ষ্য রেখেই লেখক এখানে অতি সরল ও সহজ ভাষায় বক্তব্য 
বিষয়কে প্রকাশ করেছেন । জগৎ-কথায় রামেন্ত্রন্থন্দরের বর্ণনীভঙ্গী গল্পের 
মতো সুখপাঠ্য | 


ছয় 

রামেন্দ্রস্থন্দর ত্রিবেদী কয়েকটি পাঠ্যপুস্তকও লিখেছিলেন । সবগুলি 
পুত্তকই বিজ্ঞান বিষয়ক । বাংলায় রচিত রামেন্দ্রস্ুন্দরের প্রথম” বিজ্ঞান গ্রস্থ 
“পদার্থবিদ্যা” ১৮৯৩ খৃষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়। গ্রন্থটি বালকদের উদ্দেশ্ঠে 
লেখা । সহজ কয়েকটি পরীক্ষাকে কেন্দ্র ক'রে পদার্থবিজ্ঞানের কয়েকটি 
মূলতত্ব এখানে আলোচিত । বামেন্দ্রনুন্দর বাংলা বিজ্ঞানসাহিত্যে যে 
আধুনিকতার সূত্রপাত করেছিলেন, তার ইঙ্গিত এই গ্রন্থটিতে পাওয়৷ ঘায়। 
এই গ্রন্থের পরিকল্পনায় তৎকালীন যুগের নব্যপন্থা অন্ুন্থত। ইতিপূর্বে 
বাংলায় রচিত পদার্থবিজ্ঞান বিষয়ক অধিকাংশ গ্রন্থই গ্যানোর গ্রস্থকে অবলম্বন 
ক'রে রচিত হয়। কিন্তু গ্যানোর ব্যাখ্যা-প্রণালী অনেক স্থলে ক্রটিপূর্ণ। 
গ্যানোর গ্রন্থের ক্রটিগুলি পরিহার ক'রে রামেন্দ্রহন্দর এই গ্রস্থটি রচন। 
করেছেন। গ্রন্থটির পরিকল্পনায়ও আধুনিক চিন্তাধারার পরিচয় পাওয়। 
যাঁয়। অর্থের দিকে দৃষ্টি রেখে এই গ্রন্থে গতির নিয়ম তিনটি আলোচিত । 
এখানে “বলের, ব্যাখ্যা করা হয়েছে কির্ফ্‌ ও অধ্যাপক টেটের প্রদণিত 
পম্থায়। “পদার্থবি্যাঁয় জড়পদার্থের ব্যাপ্তি, মাধ্যাকর্ষণ ইত্যাদি সম্বন্ধে 
আলোচনা ক'রে কঠিন, তরল ও বায়বীয় পদার্থ এবং তাঁপ সম্বন্ধে সংক্ষিপ্ত 
আলোচনা করা হয়েছে । এই গ্রন্থে পরিভাষার ব্যবহারে কোনোরূপ নৃতনত্ব 
পরিলক্ষিত হয় না। রামেব্তরহ্ন্দর এখানে পূর্ববর্তী গ্রস্থকারদের সঙ্গে সঙ্গতি 
রেখে চলবার চেষ্টা করেছেন । 

রামেনু্থন্দরের পরবর্তী পাঠ্যপুস্তক “ভূগোল” ১৮৯৮ খৃষ্টাব্দে প্রথম 
প্রকাশিত হয়। বিভিন্ন মহাদেশের রাজনৈতিক ও বাণিজ্যিক ভূগোল 
গ্রস্থটির প্রধান আলোচ্য বিষয়। প্রথম অধ্যায়ে ভূবিদ্য। সম্বন্ধে আলোঁচন। 


৮ রামেন্্রনন্দরের প্রথম গ্রন্থ ইংরেজীতে লেখ '£148 ০ 26:৪1 5101109805155" ১৮৯5 
খৃষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল । 


২২৮ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


সংক্ষিপ্ত হলেও মনোজ্ঞ। গ্রন্থটির বৈশিষ্ট্য ও নৃতনত্ব হোল, এখানে বিভিন্ন 
মহাদেশের ইতিহাস আলোচনা করে প্রাকৃতিক অবস্থার সঙ্গে মানুষের 
ইতিহাসের সম্বন্ধ নির্ণয় করবার চেষ্ট। কর] হয়েছে। 

এ ছাড়! রামেন্্রন্ন্দর আরও ছু'টি পাঠ্যপুস্তক রচন। করেছিলেন। গ্রস্থ 
ছু'টির নাম, “বিজ্ঞান পাঠ, ১ম ও ২য় মান” (১৯০২ ) এবং “বিজ্ঞান-কথা; | 


সাত 


বিজ্ঞানের পরিভাঁষ! সন্বন্ধেও রামেন্্ন্থন্দর ত্রিবেদী বরাবরই সচেতন 
ছিলেন। তিনি 'সাহিত্য-পরিষৎ-পত্রিকা*য় বৈজ্ঞানিক পরিভাষ। নিয়ে 
কয়েকটি প্রবন্ধ লিখেছিলেন। প্রবন্ধ গুলি হোল, “বৈজ্ঞানিক পরিভাষ।, 
( ১৩০১, ২য় সংখ্য। ), “রাসায়নিক পরিভাষা (১৩০২, ২য় সংখ্যা! ), “বৈগ্যক 
পরিভাষা” ও “ভৌগোলিক পরিভীষ।' ( ১৩০৬, রথ সংখ্য। ) এবং শরীর- 
বিজ্ঞান-পরিভাষ।” (১৩১৭, ৪র্থ সংখ্য। )। উল্লিখিত প্রবন্ধ গুলির মধ্যে এক- 
মাত্র “ভৌগোলিক পরিভাষা” ছাঁড়া সবগুলি প্রবন্ধই রামেন্্স্থন্দরের “শব্ব-কথা, 
( ১৯১৭) নামক গ্রন্থে সকলিত হয়। এই সকল প্রবন্ধ এবং বিভিন্ন গ্রন্থ 
আলোচনা ক'রে রাঁমেন্্রহ্ন্দরের মতে ও পথে বঙ্গসাহিত্যে বিজ্ঞানের ভাষ। 
নিয়ে আলোচন। করা৷ চলে । 

রামেন্দ্রন্ন্দর বাঁংল। ভাষায় “বাঙ্গালীর স্বভাবের উপযোগী" বিজ্ঞানের ভাঁষ। 
সংকলন করতে চেয়েছিলেন । তিনি প্রয়োজন অন্ুযায়ী সংস্কৃত ও ইংরেজী 
ভাষা! থেকে শব্দ গ্রহণ ক'রে বাঁংল। বিজ্ঞানের ভাষাকে পুষ্ট করার পক্ষপাতী 
ছিলেন। তবে চলিত বাংলার দাবীকেও তিনি একেবারে উপেক্ষা করেন 
নি। বস্ত, কাজ প্রভৃতি কতকগুলি প্রচলিত বাংল! শব্দকে নির্দিষ্ট অর্থে 
তিনি নিজেই ব্যবহার করেছেন । কিন্তু পদার্থবিদ্যা, ভূগোল প্রভৃতি গ্রন্থে 
পরিভাষার ব্যবহারে তিনি গতান্থগতিক রীতির প্রতিই আঙ্ছুগত্য দেখিয়েছেন 
বলে মনে হয়। 

রামেন্্রস্থন্দর ত্রিবেদী পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়নবিজ্ঞান প্রভৃতি 
বিষয়ে ইংরেজী শব গ্রহণের পক্ষপাতী ছিলেন বটে; কিন্তু ইংরেজী উচ্চারণ 
ঠিক রেখে শুধুমাত্র শব্গগুলোর হরপ পরিবর্তন ক'রে সেগুলোকে বাংলায় 
ব্যবহারের পক্ষপাতী তিনি ছিলেন না। এ প্রসঙ্গে তাঁর নিয়োক্ত মন্তব্য 
বিশেষভাবে উল্লেখযোগ্য, 


বামেন্্রন্বন্দর ত্রিবেদী ২২৯ 


“বাক্যের সহিত অর্থের হরগৌরী-সন্বদ্ধ থাকা আবশ্যক; বাক্য 
উচ্চারণের সঙ্গে সঙ্গেই যেন অর্থ আপনা হইতেই আসিয়া পড়ে । 
কিন্তু বিজাতীয় অনাত্ৰীয় বাক্য আমাদের সাধারণের নিকট 
ব্বতঃ অর্থহীন; সবিশেষ অভ্যাঁসসহকারে ও চেষ্টাসহকাঁরে অর্থকে 
মনে টানিয়| আনিতে হয়; অর্থ আপন। হইতেই মনে আসে না। 
হ্থতরাঁৎ কেবল মাত্র ইংরেজী শব্দগুলি বাঙ্গালা হরপে বসাইয়। 
পরিভাষ| প্রণয়নে চেষ্ট। করিলে উহাতে ফলোদয় হইবে না ।” 

( রাসায়নিক পরিভাষ। ) 


নামেন্রস্থন্দর সরলতা ও শ্রতিমধুরতার দিকে লক্ষ্য রেখে বৈজ্ঞানিক এব 
সংকলনের পক্ষপাতী ছিলেন। ব্যাকরণ ও ব্যুত্পত্তির খুঁটিনাটি ত্যাগ ক'রে 
প্রয়োজনবোধে আভিধানিক শবকে পরিবতিত আকারে গ্রহণ করা ব৷ 
অভিধান বহিভূত নৃতন শব্দ সৃষ্টি করার ব্যাপারেও তীর কোন আপত্তি ছিল 
ন।। তবে যেখানে সুন্দর ও শ্রুতিমধুর সংস্কৃত পারিভাষিক শব্দ বর্তমান 
রয়েছে, সেখানে বাঁংলায় নতুন শব্দ স্থষ্টি করার পক্ষপাতী তিনি ছিলেন 
না। এই প্রসঙ্গে তিনি বলেছেন, 


“শব্দ স্বষ্টি কর। দুরূহ) প্রাচীন শব্দের নৃতন পারিভাষিক অর্থ 
দেওয়া ভিন্ন বৈজ্ঞানিক লেখকের গত্যন্তর নাই |” 
( জগৎ-কথ। : কঠিন পদার্থ) 


তাঁর রচনায় সংস্কৃত শব্দকে নির্দিষ্ট পারিভাষিক অর্থে ব্যবহারের প্রচেষ্টা দেখা 
যায়। সংস্কৃত শব্দকে বাংলায় ব্যবহাঁর ক'রে তিনি বিজ্ঞানালোচনার অনেক 
যায়গায় ভাঁষাবিভ্রাট এড়াতে চেয়েছেন । উদাহরণস্বরূপ যে কোনো বায়বীয় 
পদার্থ বোঝাতে সংস্কৃত “অনিল' শব্টির প্রয়োগ উল্লেখযোগ্য ৷ বাণলায় 
যে কোনে প্রকার বায়বীয় পদার্থকে বাঁয়ু বলা হয়। চিরপরিচিত বাতাস 
থেকে স্তর ক'রে সৌডাওয়াটারের বায়ু ও দাহ বায়ু_সবই বায়ু নামে 
অভিহিত। এতে ক'রে বিজ্ঞানের ভাষাঁয় যে বিভ্রাট ঘটবার সম্ভাবনা, 
রামেন্দ্রন্থন্দর তা” এড়াতে চেয়েছিলেন। ইংরেজীতে যে কোনো প্রকার 
বায়বীয় পদার্থ বোঝাতে গ্যাস” (৫85 ) শবটি ব্যবহৃত হয় এবং আমাদের 
চিরপরিচিত বাতাসকে ইংরেজীতে বল! হয় £&1:1 গ্যাস-এর অনুরূপ অর্থে 


২৩০ বঙ্গলাহিত্যে বিজ্ঞান 


রামেন্্রন্থন্দর “অনিল' শব্দটির ব্যবহার করেছেন । বৈজ্ঞানিক শব সংকলনের 
সময় যায়গায় যায়গায় সংস্কৃত ভাষার দ্বারস্থ হলেও রামেন্্রস্থন্নর লক্ষ্য 
রেখেছেন, আহত শব্দগুলো যা'তে চলতি ভাষায় চলবাঁর উপযোগী হয়। 
এজন্যেই তিনি সংস্কৃত “মরুৎ শব্দটি বাদ দিয়ে “অনিল” শব্দটি ব্যবহার 
কনেছেন। তবে বিজ্ঞানালোচনাঁর বহু ক্ষেত্রে ইংরেজী ভাঁষাঁর দ্বারস্থ হলেও 
রামেন্দ্রন্ুন্দর বরাবরই লক্ষ্য রেখেছেন, সংকলিত বিদেশী শব্গুলে। বাঁংল। 
ভাষার ধাতের সঙ্গে যাতে বেমানান ন1। হয়। যে কোনো প্রকার বায়বীয় 
পদার্থ বোঝাতে ইংরেজী গ্যাস” শব্দটি তাঁর মনংপুত হয় নি বলেই তিনি 
সংস্কত ভাষার সাহাধ্য নিয়েছিলেন । 

বিজ্ঞানের ভাষা সংকলনের ক্ষেত্রে প্রয়ৌজনবৌধে সংস্কৃত ভাষাঁর সাহাষ্য 
নিলেও কোনোরূপ গৌঁড়ামির পক্ষপাতী তিনি কোনোকাঁলেই ছিলেন না। 
এই প্রসঙ্গে রামেজ্্স্থন্দর স্পষ্টই বলেছেন, 


“বোধ করি, কোন ভাষাতে এমন কোন শব্দ প্রচলিত নাই, সংস্কৃত 
ভাষার অতলম্পর্শ সমুদ্র মন্থন করিলে যাহার উপযুক্ত প্রতিশব্দ ন৷ 
মিলিতে পারে। তথাপি বিদেশী সামগ্রী গ্রহণ করিব না, এরূপ 
পণ ধরিয়া বসাঁর কোন প্রয়োজন দেখি না।” 

( বৈজ্ঞানিক পরিভাঁষ ) 


রামেন্্রক্থন্দর *্থায়ী' বৈজ্ঞানিক পরিভাষাঁর সমর্থক ছিলেন। পরিভাষার 
আকম্মিক ও মৌলিক পরিবর্তন তিনি সমর্থন করেন নি। তাই বলে এই 
ব্যাপারে রক্ষণশীল মনোবৃত্তিকেও তিনি কোনোকালে প্রশ্রয় দেন নি। কালের 
অগ্রগতির সঙ্গে সঙ্গে বৈজ্ঞানিক ভাষার সংস্কার তিনি সমর্থন করেছিলেন । 
এই প্রসঙ্গে তার নিয়ৌক্ত মন্তব্য উল্লেখযোগ্য, 


“জ্ঞানবৃদ্ধিসহকারে বিজ্ঞানের ভাষার পরিধি ও প্রসার বিস্তৃত হয়। 
ভাষা নৃতন ভাবে গঠিত হয়। নৃতন শব্দ সঙ্কলন করিতে হয়; 
নৃতন শবের প্রণয়ন করিতে হয়।” 

( বৈজ্ঞানিক পরিভাষা ) 


পরিভাষা সংকলনের ক্ষেত্রে রামেন্্রস্ন্দর ছিলেন আঁধুনিক-পন্থী। প্রাচীনত্বের 
মোহ ত্যাগ ক'রে সর্বাপেক্ষা আধুনিক পদ্ধতিতে তিনি পরিভাষা সংকলনের 


রামেন্দ্স্থন্দর ত্রিবেদী ২৩১ 


পক্ষপাতী ছিলেন । পদার্থের গুণের বা ধর্মের সঙ্গে সম্বন্ধ রেখে পরিভাষার 
প্রণয়ন তিনি কোনৌকালেই সমর্থন করেন নি। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য,_ 
রামেন্্রস্ুন্দরের সমসাময়িক ও পূর্ববর্তী যুগে বহু গ্রস্থকাঁর বৈজ্ঞানিক শব্দের 
অর্থের সঙ্গে সঙ্গতি রেখে পরিভাষা প্রণয়ন করেছিলেন । আবার অনেক 
ক্ষেত্রে একই অর্থ বোঝাতে বিভিন্ন শব্ধ ব্যবহৃত হৌতি। এই ক্রটি ইংরেজী 
ভাষায়ও বিছ্যমাঁন। বিজ্ঞানের পরিভাষা সংকলনের ক্ষেত্রে এইখাঁনেই 
বামেন্দ্রত্রন্দরের প্রধান আপত্তি । একই অর্থে বিভিন্ন শব্দের প্রয়োগ পরিহার 
এবং স্বনির্দিই ও সীমাবদ্ধ অর্থে শব্দ-প্রয়োগ বৈজ্ঞানিক পরিভাষা সম্বন্ধে তাঁর 
মূল কথা। এই প্রসঙ্গে তিনি বলেছেন, 


“প্রত্যেক শব একটি নির্দিষ্ট অর্থে ব্যবহার করিবে ; সেই শব্দটি 

আর দ্বিতীয় অর্থে প্রষ্োগ করিবে না, এবং সেই অর্থে দ্বিতীয় শব্দের 

প্রয়োগ করিবে না। এই হইল বৈজ্ঞানিক পরিভাঁষার মূল সুত্র” 
(বৈজ্ঞানিক পরিভাষ। ) 


রামেন্্রস্ন্দর বৈজ্ঞানিক শবের পারিভাষিক অর্থ সম্বন্ধে বরাবরই সচেতন | 
এই প্রসঙ্গে তিনি বলেছেন, 


“বৈজ্ঞানিকের ভাষা একটু স্বতন্ত্র। বৈজ্ঞানিক বিচাঁবে প্রবৃত্ত 
হইবার আগেই শব্বগুলির নির্দিষ্ট বাঁধাবাধি অর্থ করিয়। লইতে হয়; 
চলিত ভাষায় যেমন এলোমেলো নানা অর্থ থাকে, সেরূপ থাকিলে 
চলে না; এই নিদিষ্ট সঙ্কীর্ণ অর্থের নাম পাঁরিভীষিক অর্থ ।” 

( জগৎ-কথ! : স্থিতিস্থাপকতা। ) 


অনেক ক্ষেত্রে দেখ' যায়, শব্-প্রয়োগের পূর্বে শব্দটির পারিভাষিক অর্থ তিনি 
নিজেই ঠিক ক'রে নিয়ে আলোচনায় এগিয়েছেন। যেমন, জিজ্ঞাসার 
“পঞ্চভূত” শীর্ষক প্রবন্ধে রামেন্দ্রক্থন্দর প্রথমেই “ভূত” শবটির পারিভাষিক অর্থ 
ঠিক ক'রে নিয়েছেন। প্রাচীন পশ্ডিতেরা পাঁচটি ভূত অর্থে যে পাঁচটি মুল 
পদার্থ বা এলিমেপ্টকে বোঁঝাঁন নি, জড়পদার্থকে পাঁচটি শ্রেণীতে বিভক্ত 
করেছিলেন মাত্র, একথা গোঁড়াতেই তিনি বুঝিয়ে বলেছেন । এই গ্রস্থেরই 
“বিজ্ঞানে পুতুলপৃজা” নাঁমক প্রবন্ধে “কাজ' শবটির পারিভাষিক অর্থের ব্যাখ্যা 
এই প্রসঙ্গে উল্লেখষোগ্য । “বিচিত্র জগৎ্”-এর প্রজ্ঞার জয়* নামক প্রবন্ধে 


২৩২ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


“চেতনী'র পারিভাষিক অর্থ নিয়ে আলোচনায় ভাষা সম্বন্ধে তার পরিচ্ছন্ন 
চিন্তাধারার পরিচয় পাওয়| যাঁয়। জগত্-কথাঁয় দেখ যাঁয়, বিজ্ঞানবিদ্যার স্থূল 
বিষয় নিয়ে আলোচনার কালে বৈজ্ঞানিক শব্দের পারিভাষিক অর্থ সম্বন্ধে তিনি 
অতিমীত্রায় সচেতন । উদাহরণস্বরূপ বলা যায়, এই গ্রন্থের “বল নামক 
অধ্যায়ে “বল” শব্দটির পারিভাষিক অর্থ আগেই ঠিক ক'রে নিয়ে তিনি 
আলোচনায় এগিয়েছেন। “বস্তু” শীর্ষক অধ্যায়ের গোঁড়াতেই বস্তুর পারিভাঁষিক 
অর্থ ঠিক ক'রে নেওয়া হয়েছে । রামেন্দ্রকন্দরের মতে, 10895 এবং 10001017 
একার্থক হলেও তিনি এক্ষেত্রে ইংরেজীর স্যাঁয় বাঁংলাঁতেও ছু'টি পারিভাষিক 
শব্দ ব্যবহার করেছেন । 7৯755-কে রামেন্ত্স্ন্দর বলেছেন বস্ত; আর 
11)2105-কে জড়ত্ব। “জগৎ-কথা”র “রাসায়নিক সম্মিলন” শীর্ষক অধ্যায়ে 
“মেল আর মেশাটির পারিভাষিক অর্থের ব্যাখ্যাঁও বিশেষ তাৎপর্যপূর্ণ 
রামেন্্রস্থন্দর বলতে চেয়েছেন, ছু”টি জিনিস যখন যে কোনো! ভাগে মিশ্রিত 
হয়, তখন বল! হয় মেশ।; আর ভাঁগের একট বাধাবাধি নিয়ম থাঁকলে 
বল। হয় মেলা ব1 বাসায়নিক সম্মিলন । “জগত্কথা"র "ঘশ্বমান নাঁমক 
অধ্যায়ে, তাপ আর উষ্ণতা এক জিনিস নয়, একথা বুঝিয়ে রামেন্্রস্থন্দর 
থার্ষোমিটাঁরের বাংল “তাঁপমানযন্ত্র' নামটির ত্রুটি অতি স্পষ্টভাবে দেখিয়েছেন । 
থার্মোমিটার দিয়ে মীপা হয় উষ্ণতা । অতএব, তাঁর মতে, এর নাঁম বরং 
উষ্ণতাঁমাঁন হওয়া! উচিত। রামেন্রস্ন্দর প্রথমে উষ্ণতামান নামটিরই প্রস্তাব 
করেছিলেন। পরে তিনি এর নামকরণ করেন “ঘশ্মমান? | 

কয়েকটি প্রচলিত নাম ছাঁড়া মূল পদার্থগুলোর নামকরণের ক্ষেত্রে 
রামেন্ঙ্ন্দর অন্বাদের পক্ষপাতী ছিলেন না। নবাবিষ্কৃত বিভিন্ন মূল পদার্থ 
ও সেই সকল পদীর্থ থেকে উৎপন্ন অসংখ্য ষৌগিক পদার্থের পারিভাষিক 
নামগ্ডলে। বাঁংলায় অন্থবাদে কোনোকীলেই তাঁর সমর্থন ছিল না। তবে 
গন্ধক, লোহা, তাম' প্রভৃতি যে সকল মৌলিক পদীর্থের নাঁম বহুকাল থেকে 
জনস্মাজে প্রচলিত, সেগুলোকে অবিরুতভাঁবে তিনি নিজেই ব্যবহার করেছেন। 
রামেন্দ্রজন্দর মূল পদার্থের বিদেশী নামগুলো প্রয়োজন অনুযায়ী কিছুটা 
পরিবর্তন ক'রে নিয়ে বাংল হরপে ব্যবহারের পক্ষপাতী ছিলেন। শব্দগুলোর 
শ্রুতিমধুরতা। এবং সেই সকল শব্দের উচ্চারণে যাঁতে অস্থবিধ। ন। হয়, সেদিকে ও 
তার নজর ছিল। আবার যে সকল নাম বিজ্ঞানে ব্যবহৃত হওয়। সত্বেও জন- 
সমাজে প্রচলিত হয় নি বা চলতি কথাবার্তায় স্থান পায় নি, তিনি সে নকল 


রামেজ্রঙ্গন্দর ত্রিবেদী ২৩৩ 


নাম পরিত্যাগ ক'রে মূল পদার্থগুলোর বিদেশী নাঁমই ব্যবহার করেছেন। 
অশ্জাঁন, ষবক্ষারজীন, উদজান ইত্যাঁদি শব্দ তৎকালীন বিজ্ঞানে ব্যবহৃত হওয়া 
সত্বেও কোনোৌকাঁলেই চলতি কথাবার্তায় স্থান পায় নি। এজন্যেই দেখা যায়, 
বামেন্্র্ন্দর এ শব্দগুলোর ইংরেজী নাম অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন 
ইত্যাঁদিই ব্যবহার করেছেন। অবশ্ঠ রামেন্দ্রক্থন্দরের প্রথম বিজ্ঞান গ্রস্থ “পদীর্থ- 
বিদ্যায় মূল পদার্থের নামকরণের ক্ষেত্রে প্রাচীন বীতিই অন্স্থত । 

মোট কথা,_স্থবিধা, শ্রুতিমধুরতা৷ ও বৈজ্ঞানিক অগ্রগতির দিকে লক্ষ্য 
রেখে, ব্যাকরণ ও ব্যুৎপত্তির খুঁটিনাটি ত্যাগ ক'রে, স্বনিরদিষ্ট ও বীধাঁধর। অর্থে 
বিজ্ঞানের ভাষার ব্যবহারই রামেন্্রস্থন্দরের অভিপ্রেত ছিল! 


আট 


বিভিন্ন প্রবন্ধপুস্তক এবং পরিভাষ| সম্পর্কে রচনা গুলি ছাঁড়াঁও বামেন্্র- 
স্থন্দর আরও কয়েকটি বৈজ্ঞানিক প্রবন্ধ লিখেছিলেন ।৯ “নিকল। তেস্লা” 
( সাহিত্য ও বিজ্ঞান, শ্রাবণ ও ভাদ্র, ১৩০০) শীর্ষক প্রবন্ধটি বৈজ্ঞানিক 
আবিষ্কাবের অগ্রগতিকে কেন্দ্র ক'রে রচিত | এখাঁনে ফ্যারাডে, ম্যাক্স ওয়েল, 
হেল্ম্হোল্ৎ্জ, হাৎজ প্রমুখ বৈজ্ঞানিকদের আবিষ্ষার সংক্ষেপে আলোচনার 
পর তেস্লার আবিষ্কার সম্বন্ধে বল। হয়েছে । তবে তেস্ল। সম্বন্ধে অতি অল্প 
কথাই এতে আছে । ১৩০০ সালের ভাদ্র সংখ্য। “জন্মভূমি'তে প্রকাশিত 
“ফটোগ্রাফি' শীর্ষক প্রবন্ধটি শেষদিকে কিছুটা টেকৃনিক্যাল প্রকৃতির | 

জগদীশচন্দ্র বন্থুর আবিষ্ষীর সম্বন্ধে রামেন্তরক্থন্দর দু'টি প্রবন্ধ লিখেছিলেন । 
“অধ্যাপক জগদীশচন্দ্রের বৈজ্ঞানিক আবিষ্কার” ১৩০৮ সালের ভাদ্র সংখ্য। 
“সাহিত্যে” প্রকাশিত হয়। বৈজ্ঞানিক আবিষ্কারের অগ্রগতিকে কেন্দ্র ক'রে 
জগদীশচন্দ্রের আবিষ্কার সম্বন্ধে এখানে সর্বসাধীরণের উপযোগী আলোচনা কর! 
হয়েছে । জগদীশচন্দ্র সম্বন্ধে অপর প্রবন্ধ “অধ্যাপক বস্থুর নবাবিষ্কার' (বঙ্গদর্শন, 
আশ্বিন, ১৩০৮) টেকৃনিক্যাঁল প্রকৃতির রচনা । ১৩০৮ সালের মাঘ ও ফাস্তন 
সখখ্য। প্রদীপ'-এ প্রকাশিত “জড় ও চৈতন্য” একটি বিজ্ঞাননির্ভর দারশনিক প্রবন্ধ । 


৯ এই সকল প্রবন্ধ এতকাল বিভিন্ন সাময়িক-পত্দ্রে ছড়িয়ে ছিল। কিছুদিন আগে (চেত্র, 
১৩৬৩ ) এই রচনাগুলো৷ সজনীকান্ত দাসের সম্পাদনায় 'রামেন্ত্র-রচনাবলী- ষষ্ঠ খণ্ড" নামে বঙ্গীয়- 
সাহিত্য-পরিষং থেকে প্রকাশিত হয়েছে । 


২৩৪ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


এ ছাড়। '“দাহিত্য" পত্রিকাঁয় মাঝে মাঝে বামেন্্স্থন্দর “বৈজ্ঞানিক সংবাদ" 
লিখতেন । 


রামেন্্ন্ুন্দর ত্রিবেদী ছোটদের জন্যেও বৈজ্ঞানিক প্রবন্ধ লিখেছিলেন । 
এই শ্রেণীর প্রবন্ধের অধিকাংশই শিবনাথ শাস্ত্রী সম্পাদিত “মুকুল' পত্রিকায় 
প্রকাশিত হয়। প্রবন্ধগুলোর বৈশিষ্ট্য, ছোটদের জন্যে লিখিত হলেও 
বৈজ্ঞানিক তথ্যকে এখানে উপেক্ষা করা হয় নি। ছোটদের উদ্দেশ্তে 
বৈজ্ঞানিক প্রবন্ধ লিখতে গিয়ে রচনা দুবহ হয়ে পড়বার ভয়ে বিজ্ঞানের 
তথ্যকে অনেকেই উপেক্ষা করেন। ফলে প্রবন্ধগুলো কাহিনীর লক্ষণীক্রাস্ত 
হয়ে পড়ে। কিন্ত বামেন্্রকন্দরের রচনা এর ব্যতিক্রম । মুকুল পত্রিকায় 
প্রকাশিত এই শ্রেণীর রচনার মধ্যে উল্লেখযোগ্য, “আমরা কি খাই ?. 
(ভাদ্র, ১৩০২), “মেরুপ্রদেশ” (আশ্বিন, ১৩০২) ও “নিউটনের কীন্ডি' 
( ফান্ধন, ১৩০২ )। 


সামগ্রিকভাবে বিচার করলে দেখ যায়, রামেন্্রন্থন্দরের বিজ্ঞানসাঁহিত্যের 
অধিকাংশ প্রসঙ্গই বিশ্বপ্রকৃতির অজাঁন। ও রহম্তময় দিক নিয়ে। দর্শনের 
রাঁজপথে বিজ্ঞানকে পাথেয় ক'রে জগত্রহস্তের রাজদরবারে তিনি অভিসারে 
বেরিয়েছেন। জগত্রহস্তের কিনার করা কারও পক্ষেই সম্ভব নয়; এই 
অভিসার তাই ব্যর্থ হতে বাধ্য । কিন্তু রামেন্্রন্নন্দরের অভিসার একেবারে 
ব্যর্থ হয় নি। জগত্রহস্যের গোড়ায় পৌছুতে গিয়ে তিনি পথের যে বিচিত্র 
অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, বিশ্বজগতের যে বূপ ও প্রকৃতি দশন করেছেন, তা? 
তাঁর সাহিত্যে বাণীবূপ লাভ কবেছে। বামেন্দ্রসাহিত্য তাই বাঁংল। সাহিত্যের 
অমূল্য সম্পদ। বোধশক্তির গভীরতা, প্রকীশভঙ্গীর সংযম এবং ভাষার 
লালিত্য তাঁর সাহিত্যকে একটি আশ্চর্য বিশিষ্টতা দান করেছে। রামেন্্র- 
সুন্দরের রচনার এই গুণগুলো স্বীকার ক'রে নিয়েও বলা যাঁয়, অতিকথন তার 
রচনার প্রধান ভ্রটি। অনেকক্ষেত্রে দেখ! যাঁয়, একই কথ। বিভিন্ন প্রবন্ধে 
তিনি বারবার বলেছেন । সুদীর্ঘ সাহিত্যজীবনে এরূপ পুনরুক্তি আপাতিঃ- 
দৃষ্টিতে অস্বাভাবিক বলে মনে না হলেও ছু' এক যায়গায় এই ত্রুটি কিছুটা যেন 
বেশী বলেই প্রতীয়মান হয়। এই ক্রটির মূলে রয়েছে এক একটি বৈজ্ঞানিক 
চিন্তাধারার প্রতি ( যেমন, ডারউইনের বিবর্তনবাদ ) তাঁর গভীর শ্রদ্ধা। এই 


রামেন্সনর তিবেদী ২৩৫ 


ক্রুট সত্বেও একথা নিঃদনেহে বলা চলে, রামেন্তরক্নূরই বাংল! বিজ্ঞান- 
সাহিত্যের সর্বশ্রেষ্ঠ লেখক। ভাষার গান্ভীর্য ও প্রকাঁশভ্গীর লালিত্যের দিক 
থেকেই শুধু নয়, বৈজ্ঞানিকতত্বের যতখানি গভীরে তিনি অমুগ্রবেশ করেছেন, 
অথবা বিজ্ঞানকে বাঁহন ক'রে জগত্রহস্তের মূলে পৌঁছুবার যতখানি প্রচেষ্টা 
তার রচনায় পাওয়া যায়, বাংল! বিজ্ঞানমাহিত্যের অপর কোনো লেখকের 
রচনায় তা' ছুর্লত। 


নব্যভারত, সাহিত্য, মাধন৷ ও সাহিত্য-পরিষদ-পত্রিকা 


অক্ষয়কুমার দত্তের যুগে যেমন, বামেন্ত্ন্ন্দর ত্রিবেদীর যুগেও তেমনি 
কয়েকটি উচ্চাঙ্গের সাহিত্য-পত্রকে কেন্দ্র ক'বে বাঁংল। বিজ্ঞানসাঁহিত্যের সমৃদ্ধি 
সাধিত হোল । উনবিংশ শতাব্দীর শেষভাগে প্রকাঁশিত কয়েকটি উচ্চাঙ্গের 
সাময়িক-পত্রে বৈজ্ঞানিক প্রবন্ধ নিয়মিতভাবে স্থান পেল। এই শ্রেণীর সাঁময়িক- 
পত্রের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, _নব্যভারত, সাহিত্য, সাধনা ও 
সাহিত্য-পরিষদ-পত্রিকা'। বাংল! বিজ্ঞানসাহিত্যে আধুনিক যুগের স্থচনীয় 
এদের অবদান নগণ্য নয়। আধুনিক বাঁংল। বিজ্ঞানসাহিত্যের অন্যতম 
বৈশিষ্ট্য, তীক্ষ যুক্তিজাল ও সুক্ম বিচারপ্রণালী এবং গভীর দার্শনিক দৃষ্টি 
এই সকল পত্রিকার বিভিন্ন বৈজ্ঞানিক প্রবন্ধে দেখা গেল। এ ছাড়া মৌলিক 
গবেষণামূলক বৈজ্ঞানিক প্রবন্ধ এবং বৈজ্ঞানিকদের লেখা বিজ্ঞানসাঁহিত্য এই 
সকল পত্রিকার বৈজ্ঞানিক রচনার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য । বিজ্ঞানালোচনায় 
দার্শনিক অন্তদৃ্টির পরিচয় পাওয়া গেল নব্যভারত, নবজীবন ও সাহিত্য 
পত্রিকায় । 


এক 

নব্যভারতের বৈশিষ্ট্য পদার্থবিজ্ঞান ও বৈজ্ঞানিক-জীবনী বিষয়ক রচনীয়। 
পদীর্থবিজ্ঞ।ন বিষয়ক কোনো কোনো আলোচনায় চলতি ভাঁষ! ব্যবহারের 
প্রচেষ্টা দেখা গেল। এই প্রসঙ্গে বিজয়চন্ত্র মজুমদীরের গতি বহস্ত; 
( ভাঁত্র, ১২৯৩) শীর্ষক রচনাঁটি উল্লেখযোগ্য । এখানে নিরপেক্ষ গতি, নিরপেক্ষ 
বিশ্রীম ইত্যাদি প্রসঙ্গ কথোপকথনের মাধ্যমে বণিত। বৈজ্ঞানিক সত্য কিছু 
কিছু থাকলেও সন্তা পরিহাসপ্রিয়তার চেষ্টা এবং যায়গায় যায়গায় গুরুচগ্ডালী 
দৌষ রচনাটির সাহিত্যরস নষ্ট করেছে। জড়বিজ্ঞানের আলোচনায় দার্শনিক 
ৃষ্টিভঙ্গীর পরিচয় পাওয়া গেল শশধর রায়ের রচনায়। এই প্রসঙ্গে বস্ত ও 
অ-বস্ত' ( বৈশাখ, ১৩১৪ ) শীর্ষক প্রবন্ধটি উল্লেখযোগ্য । রচনাঁর নিদর্শন :__ 


বস্তু ও অ-বস্ত 
"দশ কালের অতীত সত্য কি? উহা পরিদৃশ্তমান জগৎ 
হইতে পারে না। যাহা ভাঙ্গিতেছে, গড়িতেছে, উঠিতেছে, 


নব্যভারত, সাহিত্য, সাধন! ও সাহিত্য-পরিষদ-পত্রিকা! ২৩৭ 


পড়িতেছে, তাহা! নিত্য-সত্য কখনই নহে । যাহা কূপের অধীন, 
তাহা আজি একরূপ, কালি অন্তরূপ। যাহ! ভাবের অধীন, 
তাঁহ! আজি একভাব, কালি অন্যভাব। এ সকল কখনই চিরন্তন 
সত্য নহে। জগতের যে অংশ মানব দেখিতেছে কিন্বা বুঝিতেছে, 
তাহা সকলই প্ররূপ। স্থৃতরাঁং উহা! কখনই নিত্য-সত্য হইতে 
পারে না। তবেউহা কি? 

এ প্রশ্নের এক কথার উত্তর দ্রিতে হইলে বলিতে হয় যে, উহ। 
বস্ত-পদার্থের সমষ্টি মাত্র। বস্ত বলিতে আমরা যাহ বুঝি,_কঠিন, 
তরল অথব। বায়ব্য, যে রূপই হউক,__সেই বূপেরই বস্ত পদার্থের 
সমষ্টি লইয়1 ( পরিদৃশ্যমান ) জগৎ। বস্ত-পদার্থ রূপ-বিশিষ্ট। যাহ] 
বস্ত, তাঁহ1র রূপ স্বীকাঁর করা মানবের স্বভাবসিদ্ধ। ক্ষুদ্র হউক, 
বৃহৎ হউক, রূপ কল্পনা ন। করিয়া মীনব থাকিতে পারে না। 
কিন্তু কূপ তে। নিশ্চয়ই অনিত্য ; স্বতরাং রূপ নিত্য সতা হইতে 
পাঁরে না। কাজেই রূপকে উপেক্ষা করিতে হয়। কিন্ত বস্ত 
পদীর্থের দ্ূপ গেলে আর থাকে কি? থাঁকে কেবল শক্তি । যে 
শক্তির বশে রূপ নিয়তই পরিবন্তিত হইতেছে, রূপ গেলে থাকে 
কেবল সেই শক্তি। 


এই পত্রিকায় পদার্থবিজ্ঞান বিষয়ক কয়েকটি উতংকুষ্ট প্রবন্ধ লিখেছিলেন 
স্থরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় । প্রবন্ধগুলির মধ্যে উল্লেখযোগ্য, 'জড়তত্ব' ( জোষ্ঠ, 
১৩১৬ ), "অণু ও পরমাণু” ( মাঘ, ১৩২৩), জড়ের মূল উপাদান' (শ্রাবণ 
১৩২৩ থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত ) এবং “রঞ্চন-রশ্বি ( মাঘ, ১৩২৬ )। 

নব্যভাঁরত পত্রিকার বৈজ্ঞানিক-জীবনী পর্যায়ের রচনায়ও বৈশিষ্ট্যের পরিচয় 
পাওয়া গেল। বৈশিষ্ট্যের মূল কারণ এই সকল রচনার কোনো৷ কোনোটি 
খ্যাতনাম। বৈজ্ঞানিকের লেখ।। উদাহরণস্বরূপ, ডাঁঃ মেঘনাদ সাহার 
“আইন্স্টাইন্‌ ও 'বর্ (পৌষ, ১৩২৯) এবং ঘআযাস্টন্ (ফাস্তন, ১৩২৯ ) 
শীর্ষক প্রবন্ধ ছু"টি উল্লেখযোগ্য । বিজ্ঞীনসাধকের দৃষ্টিতে বৈজ্ঞানিকের 
আবিষ্কার ও জীবনকাহিনী এখানে চিত্রিত। তাই সাধারণতঃ বৈজ্ঞানিক- 
জীবনীতে যে উচ্ছ্বাস ও কাল্পনিকতাঁর ছাপ থাঁকে, এখানে তা'র অভাব। 
তা” ছাঁড়! ডাঃ সাহার রচনাভঙ্গী সহজ ও সরল। প্রথমোক্ত প্রবন্ধে 


২৩৮ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


আইন্স্টাইন্‌ ও বরের আবিষ্কার ও জীবন নিয়ে আলোঁচনা। টেকনিক্যাল 
বিবেচনা ক'রে রিলেটিভিটি সম্বন্ধে কিছু বল! ন। হলেও এখানে লেখকের 
বলিষ্ঠ চিন্তাধারার পরিচয় স্থুম্পষ্ট। 'আ্যাস্টন্‌” নামক প্রবন্ধে বিশ্ববিখ্যাত 
রাসায়নিক আ্যাস্টনের জীবন ও আঁবিষ্ষার আলোচনা ক'রে ডাঃ সাহা 
দেখিয়েছেন, অধ্যবসায় থাকলে অতি সাধারণ প্রতিভা দিয়েও কত বড় বিরাঁট 
আবিষ্কার হতে পারে। প্রবন্ধটি তরুণ বিজ্ঞানীদের গবেষণায় উদ্বোধিত করবে । 

ডাঃ সাহার প্রকাশভঙ্গী সংযত।১ মৌলিক দৃষ্টিভঙ্গী তাঁর অধিকাংশ 
বৈজ্ঞানিক প্রবন্ধেরই বৈশিষ্ট্য । ডাঁঃ সাহার রচনাঁর নিদর্শন £₹_ 


আইন্স্টাইন ও বর্‌ 

পদার্থবিজ্ঞীনের দুইটী চক্ষু। একটা গণিত, অপরটা বৈজ্ঞানিক 
পরীক্ষা । কেম্বিজের অধ্যাপক সাঁর জে, জে, টম্সন ছাড়৷ 
অতি অল্প সংখ্যক বেজ্ঞানিকই এই ছুইটী চক্ষু দিয়া দেখিতে 
পারেন। ঘে সমন্ত বৈজ্ঞানিক ন্ত্রাগাঁরে পরীক্ষীমূলক গবেষণ। 
করিয়াছেন, এতদিন নোবেল্‌ প্রাইজ্‌ তাহাদেরই একচেটিয়া ছিল। 
পদার্থবিজ্ঞানে, পরীক্ষামূলক গবেষণার ন্যায়, গণিতসিদ্ধ গবেষণাঁও 
যে অতি প্রয়োজনীয় আইনস্টাইন ও বরকে পুরস্কৃত করিয়। 
নৌবেল কমিটি এই সত্য স্বীকার করিয়াছেন। কথিত আছে 
বৈজ্ঞানিক বুন্সেন্‌ বলিয়াছিলেন, “এক আউন্স পরীক্ষালন তথ্য 
এক টন্‌ থিওরি অপেক্ষা শ্রেষ্ঠ ।” কিন্ত আমার মনে হয় বর্‌ 
অথবা! আইন্স্টাইনের মতবাদের ন্যায় এক ছটাক থিওরি অনেক 
জাহাজ বোঝাই পরীক্ষিত তথ্যসংগ্রহ অপেক্ষা ওজনে ভারী। 


নব্যভারত পত্রিকার জীববিষ্ভা, জ্যোতিিদ্যা, প্রাকৃতিক ভূগোল ও ভূবিষ্থা 
এবং রসায়নবিদ্যা বিষয়ক প্রবন্ধের উল্লেখযোগ্য কোঁনো বৈশিষ্ট্য নেই। 
জীববিজ্ঞান বিষয়ক অধিকাংশ প্রবন্ধেরই লেখক শশধর রাঁয়। শশধর বাঁয়ের 


১ ডাঃ সাহার কোনে কোনে বৈজ্ঞানিক প্রবন্ধে আশাবাদী মনের পরিচয় পাওয়। 
যায়। “বিজ্ঞান ও রাজনীতি" ( নব্যভারত, বৈশাখ, ১৩৩২) শীর্ষক প্রবন্ধের উপসংহারে এই 
মনোভাব নুষ্পষ্ট। 


নব্যভারত, সাহিত্য, সাধনা ও সাহিত্য-পরিষদ-পত্রিক। ২৩৯ 


বৈজ্ঞানিক রচনায় সাহিত্যরস রয়েছে । তাঁর জীববিজ্ঞান বিষয়ক প্রবন্ধগুলোর 
মধ্যে উল্লেখযোগ্য, “উদ্ভিদ কি সচল” ( পৌষ, ১৩১১), “বর্ণ” € অগ্রহায়ণ, 
১৩১২), ত্বক" ( চৈত্র, ১৩১৩), “আত্মরক্ষা ( আাবণ, ১৩১৫) এবং ১৩১৯ 
সালের আশ্বিন সংখ্যা থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত 'বর্ণতন্বঃ ৷ 

নব্যভারতে জ্যোতিবিগ্া, প্রীকৃতিক ভূগোল ও ভূবিগ্! এবং রসায়নবিষ্া 
বিষয়ক প্রবন্ধ কদাচিৎ প্রকাশিত হোত। জ্যোতিথিদ্যা বিষয়ক প্রবন্ধের 
মধ্যে উদ্লেখষোগ্য, যোগেশচন্দ্র রায়ের “সৌরকলঙ্ক' ( কান্তিক, ১২৯৭ )। 
প্রবন্ধটিতে লেখকের গভীর পাগ্ডত্যের পরিচয় পাঁওয়! যাঁয়। ভূবিদ্যা বিষয়ক 
রচনার মধ্যে উল্লেখযোগ্য, প্রিয়দারঞ্জন রায়ের “হীরকের স্যষ্টিতত্ব” ( ফাঁন্তন, 
১৩৩১ )। বসায়নবিদ্যা বিষয়ক একমীত্র উল্লেখযোগ্য প্রবন্ধ প্রিয়দ (রঞ্জন 
রায়ের “যবক্ষারজানের জন্নীস্তর বহস্ত” ১৩৩১ সালের পৌষ সংখ্যা নব্যভারতে 
প্রকাশিত হয়। 


ছুই 
স্থরেশচন্দ্র সমাজপতি সম্পাদিত “সাহিত্য” ( প্রথম 'প্রকাশ-১২৯৭ ) পত্রিক। 
শ্রেষ্ট বিজ্ঞানসাহিত্যিকদের রচনায় সমৃদ্ধ। বামেন্্রক্থন্দর ত্রিবেদী, জগদানন্দ 
বায় প্রমুখ লেখকরা এই পত্রিকায় নিয়মিতভাবে লিখতেন । তা ছাড়। 
জগদীশচন্দ্র বস্থ, প্রফুলচন্দ্র রায় প্রমুখ বৈজ্ঞানিকদের সরস বিজ্ঞানীলোচনাও 
এই পত্রিকায় পাওয়া যায়। বৈজ্ঞানিক প্রবন্ধের বিষয়বস্ত নির্বাচনে বৈচিত্র্য, 
মৌলিক গবেষণামূলক প্রবন্ধ এবং বৈজ্ঞানিক প্রবন্ধে দার্শনিক চিস্তাধাঁর! 

এই পত্রিকার বিজ্ঞানসাহিত্যের বৈশিষ্ট্য । 
প্রবন্ধের বিষয়বস্ত নির্বাচনে বৈচিত্র্য জীববিজ্ঞান বিষয়ক রচনাতেই সমধিক 
পরিস্ফুট। প্রাকৃতিক নির্বাচন, মানবের বিবর্তন, বংশীনুক্রম ইত্যাদি উচ্চাজের 
প্রসঙ্গ ছাড়াও শারীর, প্রাণী ও উদ্ভিদবিজ্ঞান বিষয়ক বহু উৎকৃষ্ট প্রবন্ধ এই 
পত্রিকায় প্রকাঁশিত হয়েছিল। শারীর ও প্রাণিবিজ্ঞান বিষয়ক প্রবন্ধের 
প্রধান লেখক শশধর বায়। তার প্রবন্ধগুলোঁর মধ্যে উল্লেখযোগ্য, _“মানিব- 
দেহের পরিণতি" ( ফাস্তন, ১৩১২), হস্ত ও পদ? ( জ্যৈষ্ঠ, ১৩১২ ), “জীববস্ক? 
(আষাঢ়, ১৩১৬ থেকে ধারাবাহিক ), ক্ষুপ্র-জীব' (অগ্রহায়ণ, ১৩১৬ ), 
মানবের বিবর্তন” (আশ্বিন, ১৩১৭ ), “জীববন্ধন” (আষাঢ়, ১৩১৮), 
ধংশাহুক্রম” (বৈশাখ, ১৩১৯ থেকে ধারাঁবাহিক ), ক্ষয়াবশেষ, (ভার, 


২৪০ বঙ্গপাহিত্যে বিজ্ঞান 


১৩২৬)। চন্দ্রশেখর মুখোপাধ্যায়, ক্ষীরোদচন্দ্র রায়, ক্ষিতীন্ত্রনাথ ঠাকুর, 
ইন্দুমাধব মল্লিক, জগদানন্দ বায় প্রমুখ লেখকরাও এই পত্রিকাঁয় মাঝে 
মাঝে জীববিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লিখতেন । সাহিত্য পত্রিকাঁর উদ্ভিদ বিজ্ঞান 
বিষয়ক প্রবন্ধের প্রধান লেখক যোৌগেশচন্দ্র রায় ও প্রবোঁধচন্দ্র দে। সাহিত্যে 
প্রকাশিত যোগেশচন্দ্রের উল্লেখযোগ্য প্রবন্ধ “ওঁধধিপতি' ( ফীন্তুন, ১৩০৫) 
ও 'উদ্ভিদ্নামমালা” ( জ্যৈষ্ঠ, ১৩০৯ )। উদ্ভিদের জীবন নিয়ে প্রবোধচন্দ্র দে এই 
পত্রিকাঁয় অনেকগুলি প্রবন্ধ লিখেছিলেন । প্রবন্ধের বিষয়বস্ত নির্বাচনে বৈচিত্র্যের 
পরিচয় থাকলেও তাঁর অধিকাঁংশ রচনাই নীরস। প্রবোধচন্দ্রের রচনাগুলোর 
মধ্যে উল্লেখযোগ্য, __উত্ভিদে আলোকের প্রভাব" (মাঘ, ১৩২০ ), উত্ভিদ-শিশুর 
পরিপুষ্টি ( চৈত্র, ১৩২০ ), “উদ্ভিদের স্থখছুংখ" (আষাঢ়, ১৩২১), উিদ্ভিদের 
ওঁদাঁসীন্ত" ( ভাদ্র, ১৩২১), “উদ্ভিদ-জীবনের অবস্থীত্রয়” ( বৈশাখ, ১৩২৪ ) 
ইত্যাদি। 

বসায়নবিষ্। বিষয়ক প্রবন্ধ এই পত্রিকাঁয় কদাচিৎ প্রকাশিত হোত। 
তবে এই শ্রেণীর কোনে! কোনো প্রবন্ধে গবেষণামূলক দৃষ্টিভঙ্গীর পরিচয় পাওয় 
যাঁয়। কুলভূষণ লাহিড়ীর “হিন্দুজাতির বসায়ন' (কান্তিক, ১২৯৮) ও 
£হিন্দুদিগের রসায়ন” (মাঘ, ১২৯৯ ) এবং গিরিশচন্দ্র বেদান্ততীর্থের “কাচ" 
( জ্যেষ্ঠ, ১৩১৯ ) প্রাচীন ভারতের বিজ্ঞানের ইতিহাস সম্বন্ধে মূল্যবান প্রবন্ধ । 
প্রথমৌক্ত প্রবন্ধে প্রাচীন যুগের কয়েকটি রাসায়নিক যন্ত্রাদি সম্বদ্ধে আলোচন। 
করা হয়েছে। দ্বিতীয় প্রবন্ধে হিন্দুদের ব্যবহৃত পারদ সম্বন্ধে গবেষণামূলক 
আলোচনা । শেষোক্ত প্রবন্ধে প্রাচীন ভারতে পারদের ব্যবহার নিয়ে সারগর্ভ 
আলোচন। করা হয়েছে । 

এই পত্রিকার জ্যৌতিবিজ্ঞান বিষয়ক অধিকাংশ প্রবন্ধ ই গতান্থগতিক 
প্রকৃতির । তবে জগদানন্দ রায়ের কোনো কোনো প্রবন্ধের বিষয়বস্ত 
নির্বাচনে বৈচিত্র্যের পরিচয় পাওয়া যাঁয়। যেমন, 'নাক্ষত্রিক সংঘর্ষণ' 
( আশ্বিন, ১৩০৪ )। ভূবিগ্ভা বিষয়ক প্রবন্ধ এই পত্রিকায় নেই বললেই 
হয়। নৃতনত্তবের পরিচয় পাঁওয়া গেল পদীর্ঘবিজ্ঞান ও সাধারণ বিজ্ঞান বিষয়ক 
রচনায়। এর মূলে বামেন্রক্থন্দর ত্রিবেদীর অবদান সর্বাগ্রে উল্লেখষোগ্য। 
'জগৎ-কথা” ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়! ছাঁড়াও দার্শনিক চিন্তামূলক 
তাঁর কয়েকটি উচ্চাঙ্গের বৈজ্ঞানিক প্রবন্ধ এই পত্রিকায় প্রকাঁশিত হয়েছিল। 
সাধারণ বিজ্ঞান ও পদার্থবিজ্ঞান নিয়ে জগদানন্দ রাঁয়ও এই পত্রিকায় 


নব্যভারত, সাহিত্য, সাধন। ও সাহিত্য-পরিষদ-পত্রিক। ২৪১ 


লিখেছেন । কদীচিৎ জগদীশচন্দ্র বস্থ ও প্রফুল্পচন্ত্র রায় প্রমুখ বৈজ্ঞানিকদের 
রচনাঁও এতে প্রকাঁশিত হোত। 


তিন 


“সাধনা, (প্রথম প্রকাশ, অগ্রহীয়ণ, ১২৯৮) পত্রিকায় ঠাকুর পরিবারের 
বিশ্রুত সাহিত্যিকদের বৈজ্ঞানিক প্রবন্ধ নিয়মিতভাবে প্রকাশিত হোত । 
রবীন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, দ্বিজেন্দ্রনীথ, স্থরেজ্্রনাথ ও বলেন্দ্রনাথ ঠাকুর 
প্রমুখ লেখকরা এই পত্রিকায় লিখতেন। সাধনার অধিকাংশ বৈজ্ঞানিক 
প্রবন্ধই জীববিজ্ঞান ও জ্যোতিবিজ্ঞান নিয়ে। কবি ও কথাপাহিত্যিকরা 
বৈজ্ঞানিক প্রবন্ধ রচনায় হাত দিয়েছিলেন বলেই জীববিজ্ঞান ও জ্যোতি- 
বিজ্ঞানের প্রতি এই পক্ষপাঁতিত দেখান হয়েছে বলে মনে হয়। 

সাধনা পত্রিকার জীববিজ্ঞান বিষয়ক অধিকাংশ প্রবন্ধেরই সাহিত্যিক 
মূল্য রয়েছে । বলেন্দ্রনাথ ঠাকুরের “অতিব্যক্তির নৃতন অঙ্গ' ( চৈত্র, ১২৯৮ ) 
জীববিজ্ঞান বিষয়ক একটি উচ্চাঙ্গের প্রবন্ধ । অভিব্যক্তিবাদ নিয়ে দ্বিজেন্ত্রনাথ 
ঠাকুরও কয়েকটি প্রবন্ধ লিখেছিলেন । “অভিব্যক্তির ধারাত্রয়” € অগ্রহায়ণ, 
১২৯৯) এবং “অভিব্যক্তির ভিত্তিমূল” ( পৌষ, ১২৯৯ ) শীর্ষক রচন] ছু'টি 
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য । সরস উপমা, সহজ ভাষ। এবং গভীর দার্শনিক 
চিন্তাধার। দ্িজেন্দ্রনাথের বৈজ্ঞ/নিক প্রবন্ধের বৈশিষ্ট্য । জীববিজ্ঞান প্রসঙ্গে 
সাধনার অপরাপর লেখকদের মধ্যে উল্লেখযোগ্য রবীন্দ্রনাথ, জ্যোতিরিক্দ্র- 
নাথ ও হ্বরেন্দ্রনীথ ঠাকুর । স্থরেন্দ্রনাথ ঠাকুরের প্রাণ ও প্রাণী” ( অগ্রহায়ণ, 
১২৯৮ ) শীর্ষক প্রবন্ধে জীবজগৎ সম্বন্ধে মনোজ্ঞ আলোচন। কর। হয়েছে । 
রবীন্দ্রনাথ ঠাকুরের “রোগশক্র ও দেহরক্ষক সৈন্য” (পৌষ, ১২৯৮ )শাঁরীরবিদ্া 
বিষয়ক একটি উতকষ্ট প্রবন্ধ । সাধন! পত্রিকার বৈজ্ঞানিক সংবাদগতলোর 
অধিকাঁংশই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা । এই সকল সংবাদের প্রায় সবই 
প্রাণিবিজ্ঞান নিয়ে। ছুবূহ ধবজ্ঞনিক তথ্যকে সহজ ক'রে ব্যাখ্যা করায় 
কোনো কোনে! সংবাদ সাহিত্যের পর্যায়ে উন্নীত হয়েছে । যেমন, রবীন্দ্রনাথ 
ঠাকুর লিখিত গতি নির্ণয়ের ইন্দ্রিয় ( পৌষ, ১২৯৮)। রচনার নিদর্শন £_ 


“আমাদের কর্ণকৃহরের এক অংশে তিনটি অদ্চন্দ্রাকৃতি চোঙের মত 
আছে তাহার বিশেষ কার্ধ্য কি এ পর্য্যস্ত ভাঁলরপ স্থির হয় নাই । পূর্ব 


১৬ 


২৪২ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


শাঁরীরতত্ববিৎ পণ্তিতগণ অন্মান করিতেন যে ইহার দ্বারা শব্দের 
দিক নির্ণয় হইয়া থাকে । কিন্ত সম্প্রতি দুই এক জন পণ্ডিত ইহার 
অন্তরূপ কাধ্য স্থির করিয়াছেন । 

তাহার বলেন, আমরা কি করিয়া গতি অনুভব করি এ 
পর্যন্ত তাহার কোন ইন্ড্রিয়তত্ব জানা যায় নাই। একট গাড়ি 
যদি কোনরূপ ঝাঁকানি ন। দিয়া সমভাবে সরল পথে চলিয়। যায় 
তাহা হইলে গাঁড়ী যে চলিতেছে তাহা আমর। বুঝিতে পারি না 
পালের নৌক। ইহার দৃষ্টান্তস্থল। কিন্তু গাড়ি যদি ডাহিনে কিন্বা 
বামে বেঁকে অথব। থামিয়া যায় তবে আমরা তৎক্ষণাৎ জানিতে 
পারি। পগ্ডিতগণের মতে কর্ণেক্রিয়ের উক্ত অংশই এই গতি- 
পরিবর্তন অঙ্কভব করিবার উপায়। একপ্রকার রোগ আছে 
যাহাতে রোগী টলমল করিয়। চলে, একপাশে কাঁৎ হইয়া পড়ে এবং 
কানে শুনিতে পাঁয় না । পরীক্ষা করিয়া দেখা গিয়াছে সেই 
অর্ধচন্দ্রারুতি কর্ণযন্ত্রের বিকৃতিই তাহাঁদের রোগের কারণ। কোন্‌ 
দিকে কতট1 হেলিতেছে ঠিক বুঝিতে ন। পারিলে কাজেই তাহাদের 
পক্ষে শক্ত হইয়। চল। অসম্ভব হইয়া পড়ে । সকলেই জানেন ভূমির 
উচ্চনীচতা৷ মাঁপিবার জন্য কাঁচের নলের মধ্যে তরল পদার্থ দিয়! 
একপ্রকার যন্ত্র নিম্মিত হয়, আমীদের উক্ত কর্ণপ্রণালীর মধ্যেও 
সেইপ্রকাঁর তরলদ্রব্য আছে সম্ভবতঃ তাঁহা আমাদের গতি পরিবর্তন 
অনুসারে আমাদের স্নায়ুকে সচেতন করিয়। দেয় এবং আঁমরাঁও 
তদনুযায়ী তৎক্ষণাৎ আমাদের শরীরের ভার সামগ্রম্ত করিতে 
প্রবৃত্ত হই ।” 


সাধনায় “সাময়িক সারসংগ্রহ'--এই শিরোনামায় প্রকাশিত বিজ্ঞান-সংবাদের 
কোনো কোনোটির লেখক জ্যোতিরিন্দ্রনাথ। জ্যোঁতিরিন্দ্রনাথের “মন্তিক্ষতত 
ও ফ্রেণলজি' ( আষাঁট, ১২৯৯) একটি সরস বৈজ্ঞানিক বচন । 

এই পত্রিকার জ্যৌতিবিজ্ঞান বিষয়ক প্রবন্ধগুলোর অধিকাংশই স্ুরেন্্রনাথ 
ঠাকুরের লেখা । ঝরঝরে ভাষা স্বরেন্দ্রনীথের বৈজ্ঞানিক প্রবন্ধের বৈশিষ্ট্য । 
সাধনায় প্রকাশিত তার জ্যোতিবিজ্ঞান বিষয়ক প্রবন্ধের মধ্যে উল্লেখযোগ্য, 
“জ্যৌতিবিজ্ঞান-স্পেক্টোস্কোপ ও ফটোগ্রাফি? (মাঘ, ১২৯৮), “জ্যোতিবিজ্ঞান 


নব্যভাঁরত, সাহিত্য, সাধন ও সাহিত্য-পরিষদ-পত্রিকা ২৪৩ 


-_-আরও ছুই চারিটি কথা” (ফান্ন, ১২৯৮) এবং “গ্রহমগুলী” (শ্রাবণ, 
১৩০০ )। জ্যোতিবিজ্ঞান নিয়ে এই পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর ও রামেন্্রস্থন্দর 
ত্রিবেদীও কদাচিৎ লিখতেন । 


চার 

বিজ্ঞানসাহিত্য প্রসঙ্গে 'সাহিত্য-পরিষদ-পত্রিকাঁ"র (প্রঃ প্রঃ শীবণ) ১৩০১) 
সর্বপ্রধাঁন বৈশিষ্ট্য, (১) পরিভাষ। বিষয়ক রচনায় এবং (২) মৌলিক গবেষণা ও 
আবিষ্কারমূলক বৈজ্ঞানিক প্রবন্ধে। (প্রথম বর্ষ থেকেই বৈজ্ঞানিক পরিভাঁষ| 
নিয়ে বিবিধ চিন্তাশীল প্রবন্ধ এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরিভাঁষ। 
বিষয়ক প্রবন্ধ রচনায় অংশ গ্রহণ করেন রামেত্দরন্ন্দর ভ্রিবেদী, যৌগেশচন্দ্ 
রায়, অপূর্বচন্দ্র দত্ত, শশধর রায় প্রমুখ লেখকরা । 

প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন শাখার পরিভাষ! সংকলনের ক্ষেত্রেও এই 
পত্রিকার একটি উল্লেখযোগ্য অবদান রয়েছে । বিভিন্ন মনীষী কর্তৃক 
অন্বাদিত ও সংকলিত বাংল। বৈজ্ঞানিক পরিভাষার তালিক1 প্রকাশিত 
হওয়! ছাঁড়াঁও সেই সব তালিক। সম্বন্ধে সমালোচন। এই পত্রিকার স্থান পেত। 
রামেত্রক্থন্দর জ্রিবেদীর “রাসায়নিক পরিভাষা” (আাবণ, ১৩০২) শীর্ষক 
প্রবন্ধটিকে কেন্দ্র ক'রে এতে প্রাকৃতিক বিজ্ঞনের বিষয়বিশেষের পরিভাঁষ| নিয়ে 
আলোচনার স্ত্রপাতি হোলি।২ ১৩০৩ সালের কাঁত্তিক সংখ্য। “সাহিত্য-পরিষদ- 
পত্রিকা" প্রবন্ধটির সমালোচন। করলেন কালিদাস মলিক ও যোগেশচন্দ্র রায়। 
ভূগোল ও ভূবিছ্া! বিষয়ক পরিভাঁষ। সংকলন ও আলোচনায় অংশ গ্রহণ করেন 
বলীন্দ্র সিংহ দেব, যোগেশচন্দ্র বায়, রামেক্্রন্বন্দর ত্রিবেদী, হেমচন্দ্র দাশ গুপ্ত, 
রাসবিহাঁরী মণ্ডল প্রমুখ লেখকরা । জীববিজ্ঞানের পরিভাষায় আলোচন। 
অপেক্ষা সংকলনের উপরেই বেশী জোর দ্বেওয়। হোল । বিভিন্ন সংখ্যায় প্রাণী, 
উদ্ভিদ ও শারীরবিজ্ঞান বিষয়ক পরিভাঁষার তালিকা প্রকাশ করলেন 
যোগেশচন্দ্র রায়, শশধর রাঁয়, একেন্দ্রনীথ দাস ঘোঁষ ও বামেজ্রন্থন্দর ত্রিবেদী | 
পরিষদ-পত্রিকার গণিত ও পদীর্থবিজ্ঞানের পরিভাঁষার তালিকা অপেক্ষীকত 
ছুর্বল। তা” ছাঁড়া প্রাকৃতিক বিজ্ঞানের এই ছু'টি বিভাগের পরিভাষা নিয়ে 


২ বৈজ্ঞানিক পরিভাষা নিয়ে সাধারণভাবে আলোচনাও রামেন্ত্রহন্দর ত্রিবেদীই মুরু 
করেছিলেন (কাতিক, ১৩০১ )। 


২৪৪ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


আলোচনাও স্থুরু হোল অপেক্ষাকৃত পরবর্তী কালে। এই পত্রিকায় গণিত 
বিষয়ক পরিভাষাঁর তালিক। প্রণয়নে উদ্যোগী হয়েছিলেন হারাণচন্দ্ 
বন্দোপাধ্যায় ও হেমচন্দ্র দাশগুপ্ত । পদীর্থবিজ্ঞানের কয়েকটি প্রধান দিক 
আলোক, চুম্বক ও তড়িৎবিজ্ঞানের পরিভাঁষাঁর তালিকা প্রণয়ন করলেন 
অনঙ্গমোহন সাহা । 

পরিষদ-পত্রিকায় প্রাকৃতিক ভূগোল ও ভূবিদ্যা, জীববিজ্ঞান, গণিত, 
রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ক বহু মৌলিক প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। 
প্রাকৃতিক ভূগোল ও ভূবিদ্য। বিষয়ক অধিকাংশ প্রবন্ধেই বিভিন্ন লেখকের নিজ 
নিজ গবেষণ ও অভিজ্ঞতার বর্ণনা রয়েছে । কোনে' প্রবন্ধেই বিরাট কোনে! 
আবিষ্কার ব। দুরূহ কোনে! গবেষণার ছাঁপ নেই। কিন্ত প্রাঁয় প্রতিটি প্রবন্ধই 
লেখকের নিজস্ব পরীক্ষা ও প্রত্যক্ষ অভিজ্ঞতীপ্রস্থত । বিভিন্ন প্রবন্ধের 
মৌলিকতার মূল কাঁরণ এখাঁনেই । ভূবিদ্য। বিষয়ক এই ধরনের মৌলিক প্রবন্ধ 
রচনায় কৃতিত্বের পরিচয় দিলেন স্বরেশচন্দ্র দত্ত ও হেমচন্দ্র দাশগুপ্ত । আ্ুরেশ- 
চন্দ্র দত্তের “গঙ্গা -্রহ্মপুত্র-পলিভূমির কর্ম” (১ম সংখ্যা, ১৩১৯), “সরিফপুরের 
লৌহমল' (২য় সংখ্যা, ১৩২০), “পিগারীর পথে তাত্রমল” (২য় সংখ্যা, ১৩২১ ), 
“মগরাহাটের পশ্চিমের রাঁউ। মাটি (৩য় সংখ্যা, ১৩২৪), শনম্নবঙ্গের বিল' 
( ২য় সংখ্যা, ১৩২৫ ) এবং হেমচন্ত্র দাশগুপ্তের 'গঙ্গোত্রী-পথে” ( ৪র্থ সংখ্যা, 
১৩২০ ), প্রস্পেক্ট পাহাড়ের ভূ-তত্ব' (৩য় সংখ্যা, ১৩২৩) ইত্যাদি প্রবন্ধে 
পর্যবেক্ষণ ও গবেষণার পরিচয় পাওয়া গেল। লেখকের নিজস্ব অভিজ্ঞতার 
পরিচয় পাওয়া গেল প্রফুল্লচন্ত্র বন্দৌপাধ্যায়ের “বাঙ্গীলার প্রা£ীন ভূতত্ব' 
( ৩য় সংখ্যা, ১৩০৪), দুর্গাশঙ্কর ভন্রীচার্ষের “দ্রুমাঙ্কণ সম্বন্ধে কয়েকটি কথা? 
(২য় সংখ্যা, ১৩২১) ইত্যাঁ্ি প্রবন্ধে। তবে প্রীকৃতিক ভূগোল সম্বন্ধে 
গতানুগতিক প্রকৃতির প্রবন্ধও এই পত্রিকায় কদাচিৎ প্রকাশিত হোঁত। 
যেমন, মাঁধবচন্ত্র চট্টোপাধ্যায়ের “জোয়ার ও ভাটা” ( মাঘ, ১৩০৩ )। 

পরিষদ-পত্রিকাঁর উত্ভিদবিজ্ঞান বিষয়ক রচনাগুলোকে প্রধানতঃ ছু"টি 
শ্রেণীতে বিভক্ত করা যায়_-(১) প্রাচীন ভারতের বিজ্ঞানের ইতিহাঁস 
বিষয়ক এবং (২) পর্যবেক্ষণ ও গবেষণামূলক | দুর্গানারায়ণ সেনের 'উিদ্ভিদ্‌- 
বিস্তার উপক্রমণিকা (১ম সংখ্যা, ১৩১১) প্রথমোক্ত শ্রেণীর প্রবন্ধ । 
নিবারণচন্দ্র ভট্রাচার্ষের "স্বাভাবিক অবস্থায় উদ্ভিদের চরিত্র' (৪র্ঘথ সংখ্যা, 
১৩১৫ ) এবং সত্যচরণ লাহাঁর “পুরুলিয়ার পাঁধী? ( ৪থ সংখ্যা, ১৩৩১ থেকে 


নব্যভারত, সাহিত্য, সাধনা ও সাহিত্য-পরিষদ-পত্রিক। ২৪৫ 


ধারাবাহিকভাবে প্রকাশিত ) প্রভৃতি প্রবন্ধে লেখকের নিজন্ব পর্যবেক্ষণের 
পরিচয় পাওয়া গেল । 

গণিত নিয়ে বহু চিন্তাশীল ও পাপ্ডিতাপূর্ণ রচন। এই পত্রিকায় প্রকাশিত 
হয়েছিল। এই শ্রেণীর অধিকাংশ প্রবন্ধেই, মৌলিক দৃষ্টিভঙ্গীর পরিচয় 
পাওয়া গেল। দ্বিজেন্্রনাথ ঠাকুরের “ঘর-পৃরণ' (৩য় সংখ্যা, ১৩১৯), 
োগেন্দ্রকুমার সেনপ্তপ্তের “ইউক্লিডের স্বতঃসিদ্ধ' (১ম সংখ্যা, ১৩২৩), 
'ইউক্লিডের প্রথম স্বীকার্ধ্য? ( ২য় সংখ্যা, ১৩২৩ ), দশম স্বতঃসিদ্ধ'( ৪র্থ সংখ্যা) 
১৩২৩), “ইউক্লিডের দ্বিতীয় স্বীকাধ্য' ( ১ম সংখ্য।, ১৩২৪) ইতাদি প্রবন্ধ 
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য । গণিত নিয়ে গবেষণামূলক কয়েকটি সরস প্রবন্ধ 
লিখেছিলেন বিভূতিভূষণ দত্ত। 

পরিষদ-পত্রিকাঁয় জ্যোঁতিবিজ্ঞান বিষয়ক প্রবন্ধের সংখ্যা অপেক্ষাকৃত 
নগণ্য । এই শ্রেণীর প্রবন্ধের অধিকাংশই প্রীচীন ভারতের বিজ্ঞান নিয়ে । 
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, কৃষ্ণাননদ ব্র্মচারীর “আধ্যভট' ( ৩য় সংখ্যা, ১৩২৪) 
এবং যৌগেশচন্দ্র রায়ের 'এ দেশে ভূভ্রমবাদ' ( ১ম সংখ্যা, ১৩২৬ )। 

পরিষদ-পত্রিকার রসায়নবিজ্ঞান বিষয়ক রচনাঁয়ও মৌলিক পরীক্ষা! ও 
গবেষণার পরিচয় পাঁওয়! গেল। অণীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের 'পারদ-শোধন 
প্রণালী” (১ম সংখ্যা, ১৩২০ ), প্রবৌধচন্ত্র চট্টোপাধ্য|য়ের গগন্ধতৈল-পরীক্ষ| 
প্রণালী” (২য় সংখ্যা, ১৩২০) ইত্যাদি প্রবন্ধ এই প্রসঙ্গে উল্লেখযোগ্য । 
প্রবন্ধগুলোর অধিকাংশই নীরস প্রকৃতির । পদার্থবিজ্ঞান নিয়েও এতে নীরস 
€ টেকৃনিক্যাল প্ররুতির প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। জগদিন্দু রায়ের 
'আলোকের পরাঁবর্তন ও তি্যগ্বর্তন আলোচনায় ব্যাবর্তন-তত্বের প্রয়োগ, 
( ২য় সংখ্যা, ১৩২১) এবং রাজকুমার বন্দোপাধ্যায়ের আলোকচিত্র সাহায্যে 
স্থরের রূপ পরীক্ষা” ( ১ম সংখ্যা, ১৩২৮ ) এই ধরনের রচনা । তবে কদাচিৎ 
এতে পদীর্থবিজ্ঞান বিষয়ক সরস প্রবন্ধও প্রকাশিত হোত ; যেমন, যোঁগেশচন্দ্ 
রায়ের পবন-চক্র (২য় সংখ্যা, ১৩২১ )। 

সামগ্রিকভাবে বিচাঁর করলে দেখা যায়, পরিকল্পনা! ও বিষয়বস্তর দিক 
থেকে পরিষদ-পত্রিকার বৈজ্ঞানিক প্রবন্ধগুলোর অভিনবত্ব থাঁকলেও 
সাহিত্যিক মূল্যের দ্িক থেকে অধিকাংশ প্রবন্ধই উচ্চাজের নয়। 


ত্রীপাঠ্য ও বালকপাঠ্য পত্রিকা £ সংবাদপত্র ও মফঃম্বল পত্রিকা 


সাময়িক-পত্রের মধ্যে মূলতঃ কয়েকটি উচ্চাঙ্গের সাহিত্যপত্র আধুনিক 
যুগে বাংল! বিজ্ঞানসাহিত্যের সমৃদ্ধিসাধনে সহায়তা করল.বটে, তবে এই 
প্রসঙ্গে কয়েকটি স্ত্রীপাঠ্য, বালকপাঠ্য ও মফঃস্বল পত্রিকার অবদানও 
উপেক্ষণীয় নয়। উনবিংশ শতাব্দীর শেষভাগ থেকে ক্্রীপাঠ্য ও বালকপাঠ্য 
পত্রিকার সংখ্যা বাঁড়ল এবং উভয় প্রকার পত্রিকার পরিকল্পনায়ও উন্নতি 
পরিলক্ষিত হোলি। কিন্তু এই যুগের অধিকাংশ স্ত্রীপাঠ্য পত্রিকায় কদাচিৎ 
বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হতে দেখা গেল। ভাষার দিক থেকে বিচার 
করলে আধুনিক যুগের কোনে! কোনো স্ত্রীপাঠ্য পত্রিকার বৈজ্ঞানিক প্রবন্ধে 
উন্নতি দেখ! গেল বটে, কিন্ত বিজ্ঞানের বিষয়বস্ত নির্বাচনে কোনোরূপ 
বৈচিত্র্য বা উচ্চাঙ্গের দৃষ্টিভঙ্গীর পরিচয় অধিকাংশ পত্রিকায়ই পাওয়া 
গেল না। বালকপাঠ্য পত্রিকায় পূর্ববর্তী যুগের স্াঁয় এই যুগেও নিয়মিতভাবে 
বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হতে লাগল। তা” ছাঁড়৷ শক্তিমান লেখকরা! 
ছোটদের উদ্দেশ্টে বিজ্ঞানালোচনাঁয় হাতি দেওয়ীয় বালকপাঠ্য পত্রিকার 
বৈজ্ঞানিক প্রবন্ধের উতৎকর্যতাঁও বাঁড়ল। 


এক 

বৈজ্ঞানিক প্রবন্ধের সংখ্যা এবং সাহিত্যিক মূল্যের দ্রিক থেকে বিচার 
করলে আধুনিক যুগের স্ত্রীপাঠ্য পত্রিকাসমূহকে তিনটি শ্রেণীতে বিভক্ত 
কর। যায়__(১) যে সমস্ত পত্রিকায় বৈজ্ঞানিক প্রবন্ধ নেই বললেই হয়, 
(২) যে সমস্ত পত্রিকায় কদীচিৎ বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হোত; এবং 
তা"ও প্রাথমিক প্রকৃতির এবং (৩) যে সকল পত্রিকায় উংরৃষ্ট বৈজ্ঞানিক 
প্রবন্ধ নিয়মিতভাবে থাকতো! । কৃষ্ণভাবিনী বিশ্বাস সম্পাদিত “মাহিষ্ত-মহিলা' 
( গ্রঃ প্রঃ বৈশাখ, ১৩১৮), অক্ষয়কুমার নন্দী ও স্ুরবাল! দত্ত সম্পাদিত 
মাতৃ-মন্দির'১ (প্রঃ প্রঃ আষাঢ়, ১৩৩০ ) এবং জ্যোতিষচন্দ্র বন্দোপাধ্যায় 
ও ইন্দুনিভা দাস সম্পাদিত “সেব। ও সাধনা” (প্রঃ প্রঃ জ্োষ্ঠ ১৩৩৩ ) 


১-২ “মাতৃ-মন্দির' এবং “সেবা ও সাঁধনা'--এই ছু'টি সাময়িক-পত্রে চিকিংসাবিজ্ঞান বিষয়ক 
প্রবন্ধাদ্ি প্রকাশিত হোত। 


স্্রীপাঠ্য ও বালকপাঠ্য পত্রিক1 £ সংবাদপত্র ও মফঃম্বল পত্রিকা ২৪৭ 


ইত্যাদি পত্র-পত্রিকায় প্রাকৃতিক বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ নেই বললেই 
হয়। 

আধুনিক যুগের অধিকাংশ স্ত্রীপাঠ্য পত্রিকায়ই অনিয়মিতভাবে বৈজ্ঞানিক 
প্রবন্ধ প্রকাঁশিত হতে দেখ। গেল। গিরিশচন্দ্র সেন সম্পাদিত “মহিলা 
(প্রঃ প্রঃ শ্রাবণ, ১৩০২ ), বনলতা! দেবী প্রবতিত “অন্তঃপুর” (প্রঃ প্রঃ মাঘ, 
১৩০৪ ), কুমুদিনী মিত্র সম্পাদিত ন্মপ্রভাত" (প্রঃ প্রঃ শ্রাবণ, ১৩১৪ ), 
ডাঁঃ প্যারীশংকর দাসগুপ্তের সহযোগিতায় আনন্দচন্দ্র সেনগুপ্ত সম্পাদিত 
“ভারত-নারী” (প্রঃ প্রঃ ভাদ্র, ১৩২১) এবং কুমুদিনী বস্থ সম্পাদিত 
'বঙ্গলক্ষ্মী” (প্রঃ প্রঃ অগ্রহায়ণ, ১৩৩২) ইত্যাদি সাময়িক-পত্রে কদাচিৎ 
বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হোতি। “মহিলা” পত্রিকায় অনিয়মিতভাঁবে 
বৈজ্ঞানিক প্রবন্ধ পপ্রকাঁশিত হলেও আঁধুনিক পাশ্চাত্য বিজ্ঞানের সঞ্ে 
এদেশীয় নারীদের পরিচয় করিয়ে দেবার গরচেষ্টা এই পত্রিকাঁর প্রথম কয়েক 
বংসরের কোনো কোনে। সংখ্যায় দেখ। যাঁয়। ভিক্টোরিয়া কলেজে 
বিজ্ঞানাদি বিষয়ে যে সকল বক্তৃতা দেওয়া হোতি, তার মর্মকথ। এই 
পত্রিকায় প্রকাশিত হয় । বক্তৃতা পর্যায়ের রচনীগুলোকে বাদ দিলে উচ্চাঙ্গের 
বিজ্ঞানালোচন! এই পত্রিকায় নেই । উনবিংশ শতাব্দীর শেষভাগে প্রকাশিত 
“অন্তঃপুর” নামক মাসিক পত্রিকাঁটিতে স্ত্রীরা লিখতেন এবং স্ত্রীদের দ্বারা 
পত্রিকাটি সম্পাদিত হোঁত। উতকৃষ্ট বৈজ্ঞানিক প্রবন্ধ এই পত্রিকায় 
প্রকাশিত হয় নি। এতে কদাচিৎ যে ছু'একটি বিজ্ঞানালোচন। পাঁওয়! যায়, 
তাঁদের বৈজ্ঞানিক প্রবন্ধ ন। বলে বিজ্ঞান-প্রস্তাব ব। বিজ্ঞান-সংবাঁদ আখ্য। 
দেওয়াই সঙ্গত । 'স্থপ্রভাত' পত্রিকায় মাঝে মাঝে বিজ্ঞানালোচন। প্রকাশিত 
হোঁতি। চন্দ্রন্থধ্যের কথ। নামক গ্রন্থের লেখক তেজেশচন্দ্র সেন এই পত্রিকায় 
বৈজ্ঞানিক প্রবন্ধ লিখতেন। “ভারত-নারী' পত্রিকায় শারীরবিজ্ঞান বিষয়ক 
প্রবন্ধ প্রকাঁশিত হয়েছিল। তবে উচ্চাঙ্গের প্রবন্ধ এদের একটিও নয়। 
বঙ্গলক্ষ্মী” পত্রিকাঁয়ও কখনও কখনও বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হোতি। 
তবে উংকষ্ট বৈজ্ঞানিক প্রবন্ধ এই পত্রিকাঁয়ও নেই । 

সরযূবাল। দত্ত সম্পাদিত “ভারত-মহিলা” (প্রঃ প্রঃ ভাত্র, ১৩১২ ) এবং 
রাণী নিরুপম। দেবী সম্পাদিত “পরিচারিকা' (নব পর্যায়; অগ্রহায়ণ, ১৩২৩ ) 
ইত্যাদি মাঁসিকপত্রে উৎকৃষ্ট বৈজ্ঞানিক প্রবন্ধ পাওয়া গেল। জগদানন্দ রায়, 
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী প্রমুখ লেখকরা ভারত-মহিলাঁয় লিখতেন । বঙ্গলক্ষ্ী 


২৪৮ - বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


পত্রিকার সম্পাঁদিক কুমুদিনী বন্থ ভাঁরত-মহিলায় কয়েকটি বৈজ্ঞানিক প্রবন্ধ 
লিখেছিলেন । উচ্ছ্বাসের আধিক্য তীর রচনার সর্বপ্রধান ক্রটি। পরিচারিকা, 
নব পর্যায়ের প্রবন্ধগুলে। প্রথম পর্যায়ের রচনাসমূহের তুলনায় অনেক বেশী সরস। 
নব পর্যায়, পরিচারিকার অধিকাংশ বৈজ্ঞানিক প্রবন্ধই সার্থক ও পরিণত । 
তবে বিজ্ঞানের বিষয়বস্ত নির্বাচনের একঘেয়েমিত] নব পরধীয়, পরিচারিকার 
বৈজ্ঞানিক প্রবন্ধের সর্ব প্রধান ক্রটি। এই পত্রিকার প্রায় সবগুলো বৈজ্ঞানিক 
প্রবন্ধই উদ্ভিদ ও প্রাণিবিজ্ঞান নিয়ে । এই শ্রেণীর প্রবন্ধের মধ্যে বিশেষভাবে 
উল্লেখযোগ্য, “সজীব জগৎ এবং অজীব জগৎ? (কান্তিক, ১৩৩১ )। জীবজগৎ 
সম্বন্ধে জগদীশচন্দ্র বন্থ লাহোরে যে বক্তৃত। করেন এ প্রবন্ধটি হোল তারই 
সরস মর্মীন্বাঁদ। অন্্বাঁদ করেছিলেন অখিলচন্দ্র ভারতীভূষণ। 


দুই 

আধুনিক যুগের অধিকাংশ বাঁলকপাঠ্য পত্রিকায় ছোটদের উপযোগী 
মনোজ্ঞ বৈজ্ঞানিক প্রবন্ধ পাঁওয়া গেল। উনবিংশ শতাব্দীর শেষদিকে যে 
কয়েকটি বালকপাঠ্য পত্রিকা বেরিয়েছিল তাদের প্রায় প্রতিটিতেই সরস 
বৈজ্ঞ/নিক প্রবন্ধ প্রকাশিত হয়। এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য, 
জ্ঞানদানন্দিনী দেবী সম্পাদিত “বালক” (প্রঃ প্রঃ বৈশাখ, ১২৯২ ), ভূবনমোহন 
বায় সম্পাদিত “সাথী” (প্রঃ প্রঃ বৈশাখ, ১৩০০) ও “সখা ও সাথী (প্রঃ 
প্রঃ বৈশাখ, ১৩০১), শিবনাথ শাস্ত্রী সম্পাদিত “মুকুল” (প্রঃ প্রঃ আবাঁঢ, 
১৩০২ ) এবং ছাত্রদের দ্বারা পরিচালিত প্রকৃতি” (প্রঃ প্রঃ বৈশাখ, ১৩০৭ ) 
ইত্যাদি সাময়িক-পত্র | 

জ্ঞনদানন্দিনী সম্পাদিত “বালক' পত্রিকায় জ্যোতিবিজ্ঞান, পদীর্ঘবিজ্ঞান, 
এবং প্রীকৃতিক ভূগোল ও ভূবিগ্যা নিয়ে ছোটদের উপযোগী স্থখপাঠ্য 
বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হোত । এই পত্রিকায় প্রকাঁশিত বিজ্ঞান-সংবাঁদ- 
সমূহ কখনো! কখনে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখতেন । ১২৯২ সালের অগ্রহায়ণ 
সংখ্য। বাঁলকে প্রকাঁশিত কয়েকটি বিজ্ঞান-সংবাদ এই প্রসঙ্গে উল্লেখযোগ্য । 
রচনাভঙ্গীর সরসতায় কোনে। কোনে। সংবাদ গল্পের মতো মধুর । যেমন, 


“আহারাম্বেষণ ও আত্মরক্ষার উদ্দেশে ছন্সবেশ ধারণ কীট পতঙ্গের 
মধ্যে প্রচলিত আছে তাহা বোধ করি অনেকে জানেন। তাহা 


সত্রীপাঠ্য ও বালকপাঠ্য পত্রিকা £ সংবাদপত্র ও মফঃম্বল পত্রিকা ২৪৯ 


ছাঁড়া, ফুল, পত্র প্রভৃতির সহিত স্বাভাবিক আকার সাদৃশ্য 
থাকাতেও অনেক পতঙ্গ আত্মরক্ষা ও খাছ্য সংগ্রহের সুবিধা করিয়া 
থাকে। একট নীল প্রজাপতি ফুলে ফুলে মধু অন্বেষণ করিয়। 
বেড়াইতেছিল। পুপন্তবকের মধ্যে একটি ঈষৎ শুপ্রায় ফুল দেখা 
যাইতেছিল। প্রজাপতি যেমন তাহাতে শুড় লাগাইয়াছে অমনি 
তাহার কাছে ধরা পড়িয়াছে। সে ফুল নহে সে একটি সাদ। 
মাকড়সা । কিন্ত এমন এক রকম করিয়া! থাকে যাহাতে তাহাকে 
সহস| ফুল বলিয়। ভ্রম হয় |” 


“সাথী” এবং “সখা! ও সাথী” পত্রিকায় প্রখ্যাত শিশুসাহিত্যিকর] বৈজ্ঞানিক প্রবন্ধ 
লিখতেন | সাথী পত্রিকায় উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, দ্বিজেন্ত্রনাথ বস্তু 
প্রমুখ লেখকদের রচন। নিয়মিতভাবে প্রকাশিত হোতি। সখা ও সাথী 
পত্রিকার অধিকাংশ ধৈজ্ঞানিক প্রবন্ধই জীববিজ্ঞান নিয়ে। এই পধায়ের 
প্রায় সবগুলো প্রবন্ধই দিজেন্দ্রনাথ বন্থ লিখেছিলেন। এ ছাড়া জগদানন্দ 
রায়, ভূবনমোহন বায় প্রমুখ লেখকরা এই পত্রিকায় মাঝে মাঝে বৈজ্ঞানিক 
প্রবন্ধ লিখতেন । 

শিবনাঁথ শাস্ত্রী সম্পাদিত মুকুল পত্রিকায় ছোটদের উপযোগী উচ্চাঙ্গের 
বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকীশিত হয়েছিল। রামেন্্রন্ুন্দর তরিবেদী, জগদীশচন্দ্র বস্তু 
প্রমুখ মনীষীরা এই পত্রিকায় বৈজ্ঞানিক প্রবন্ধ লিখেছিলেন। এ ছাড়। 
যোগীন্দ্রনাথ সরকারের লেখ। জীববিজ্ঞান বিষয়ক কয়েকটি মনোজ্ঞ বৈজ্ঞানিক 
প্রবন্ধ মুকুল পত্রিকার প্রথম বৎসরে প্রকাশিত হয়েছিল। সংক্ষিপ্ত প্রক্কৃতির 
হলেও বৈজ্ঞানিক তথ্যাদির সঙ্গে গল্পরসের সংযোগ যোগীন্দ্রনাথের 'গ্রবন্ধ- 
গুলোর বৈশিষ্ট্য | 

ছাত্রদের দ্বারা পরিচালিত প্রকৃতি" নামক পত্রিকায় প্রাকৃতিক বিজ্ঞানের 
বিভিন্ন দিক নিয়ে বিচিত্র ধরনের প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। 

উল্লিখিত পত্রিকাগুলে। ছাড়া বিংশ শতাব্দীতে প্রকাশিত শিশু, (প্রঃ 
প্রঃ বৈশাখ, ১৩১৯), সনেশ' (প্রঃ প্রঃ বৈশাখ, ১৩২০), শিশুসাথী' 
(প্রঃ প্রঃ বৈশাখ, ১৩২৯) ও বামধঙগ” (প্রঃ প্রঃ মাঘ, ১৩৩৪) ইত্যাদি 
পত্র-পত্রিকায় বৈজ্ঞানিক প্রবন্ধ নিয়মিতভাবে প্রকাশিত হয়। 

বরদাঁকাস্ত মজুমদার পরিচালিত “শিশু'র বৈজ্ঞানিক প্রবন্ধগুলোর 'প্রশংস। 


২৫০ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


কর! যাঁয় না। এই পত্রিকার অধিকাংশ প্রবন্ধ নীরস এবং অসম্পূর্ণ 
প্রকৃতির । 

শিশুর তুলনায় উৎকৃষ্ট বৈজ্ঞানিক প্রবন্ধ পাঁওয়! গেল সন্দেশ পত্রিকায়। 
সন্দেশ পত্রিকার বৈশিষ্ট্য জীববিজ্ঞান বিষয়ক প্রবন্ধে । বিষয়বন্ত নির্বাচনে 
অদ্ভুতত্ব এই পর্যায়ের রচনাঁগুলোর বৈশিষ্ট্য । উদাহরণস্বরূপ “সাঁপের খাওয়া? 
( চৈত্র, ১৩২০ ), “অদ্ভুত শিকার, (বৈশাখ, ১৩২১), িড়ায়ের বেলা” 
( অগ্রহায়ণ, ১৩২১), “অদ্ভুত ভ্রমণকাঁরী” ( জ্যোষ্ঠ, ১৩২২) ইত্যাদি প্রবন্ধের 
নাম কর। যাঁয়। 

আশুতোষ ধরের সম্পাদনীয় প্রকাশিত “শিশুলাথী” পত্রিকায় জগদীনন্দ 
রাঁয়, বীরেন্দ্রনীথ রায়, সত্যেন্দ্রনীথ সেনগ্রপ্ত প্রমুখ লেখকরা নিয়মিতভাবে 
বৈজ্ঞানিক প্রবন্ধ লিখতেন । 

বিশ্বেশ্বর ভট্টাচার্যের সম্পাদনায় প্রকাঁশিত “রামধন্চু' পত্রিকার প্রথম দিকের 
প্রায় প্রতি সংখ্যাতেই বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হোঁত। প্রবন্ধ গুলে। 
বিজ্ঞানের বিচিত্র দিক নিয়ে লেখা । সংক্ষিপ্ত হলেও অধিকাংশ প্রবন্ধই 
স্থলিখিত। *ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য এই পত্রিকাঁয় নিয়মিতভাবে বৈজ্ঞানিক 
প্রবন্ধ লিখতেন । 

বিংশ শতাব্দীর যে কয়েকটি বাঁলকপাঠ্য পত্রিকায় অনিয়মিতভাবে বৈজ্ঞানিক 
প্রবন্ধ প্রকাশিত হয়েছিল, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য “সখী” (প্রঃ প্রঃ মাঘ, 
১৩০৭ ), “বালক” (প্রঃ প্রঃ জানুয়ারী, ১৯১২ ), খোকাখুকু” (প্রঃ প্রঃ 
বৈশাখ, ১৩৩০) ইত্যাদি পত্র-পত্রিকা । বৈকুঞঠনাথ দসি কর্তৃক সম্পাদিত 
ও প্রকাঁশিত সখী পত্রিকায় নিয়মিতভাবে বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত ন। 
হলেও মাঝে মাঝে চিত্তাকর্ষক বিজ্ঞান-প্রসঙ্গ প্রকাশিত হোতি। 

রেভাঃ জে. এম্‌. বি. ভনক্যান সম্পাদিত ও প্রকাশিত বালক পত্রিকায় 
কদীচিৎ বৈজ্ঞানিক প্রবন্ধ পাঁওয়া যাঁয়। প্রকাঁশভঙ্গীতে জড়তা এবং কৃত্রিম 
ভাঁষ! এই পত্রিকার বৈজ্ঞানিক প্রবন্ধের প্রধান ক্রুটি। 

এ ছাঁড়া সত্যচরণ চক্রবর্তী ও কালীপ্রসন্ন দাশগুপ্ত সম্পাদিত “খোঁকা-খুকু' 
পত্রিকায় মাঝে মাঝে বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাঁশিত হয়েছিল। 

অতএব দেখ। যাচ্ছে, কোনে! কোনে। পত্রিকায় অনিয়মিতভাঁবে বৈজ্ঞানিক 
প্রবন্ধ প্রকাশিত হলেও আধুনিক যুগের অধিকাংশ বালকপাঠ্য পত্রিকায়ই 
বিজ্ঞানসাহিত্যের একটি বিশেষ স্থান আছে। 


স্ত্রীপাঠ্য ও বালকপাঠ্য পত্রিকা £ সংবাদপত্র ও মফঃস্বল পত্রিকা! ২৫১ 


তিন 

আধুনিক যুগের বিভিন্ন সংবাদপত্রের সাহিত্যবিভাঁগেও বিজ্ঞানসাহিত্যের 
উল্লেখযোগ্য স্থান রয়েছে। তবে উনবিংশ শতাব্দীর শেষভাগে প্রকাশিত 
উচ্চাঙ্গের সংবাঁদপত্রগুলোতে বিজ্ঞানসাহিত্যের কি স্থান ছিল তা" জানবার 
উপাঁয় নেই। তার কারণ, এই যুগে প্রকাশিত “দৈনিক' (প্রীত্যিহিক- প্রঃ প্রঃ 
বৈশাখ, ১২৯২ ), যশোহর থেকে প্রকাশিত "সম্মিলনী" (সাঁপ্তাহিক- প্রঃ প্রঃ 
বৈশাখ ১২৯২ ) এরং “বঙ্গনিবাসী” (সাপ্তাহিক-_প্রঃ প্রঃ ১২৯৭ ), “হিতবাদী” 
(সাপ্তাহিক প্রঃ প্রঃ জ্যাষ্ট, ১২৯৮), “দৈনিক চত্দ্রিকা (প্রঃ প্রঃ ১৩০৫), 
“বঙ্গভূমি” (সাপ্তাহিক-_প্রঃ প্রঃ আষাঢ়, ১৩০৬) ইত্যাদি প্রখ্যাতি সংবাঁদপত্র- 
গুলে বর্তমানে ছুললভ | 


চাঁর 


পূর্ববতী যুগের ন্যায় আধুনিক যুগের অধিকাংশ মফঃম্বলপত্রেও বিজ্ঞান- 
সাহিত্যের স্থান নগণ্য। তবে এই যুগেও কোনো কোনো। মফংস্বলপত্রে 
উৎকুষ্ট বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। আধুনিক যুগে বাংলাদেশের 
বাইরে থেকেও বাঁধল! সাময়িক-পত্র প্রকাশিত হতে দেখ! গেল। 

প্রকাশস্থল অনুযায়ী আধুনিক যুগের বিভিন্ন মফঃস্বলপত্রকে পাঁচটি শ্রেণীতে 
বিভক্ত করা যায়। এই পাঁচটি শ্রেণী হোল (১) উত্তরবঙ্গ, (২) পূর্ববঙ্গ, 
(৩) পশ্চিমবঙ্গ ও (৪) কলিকাতা থেকে প্রকাঁশিত মফংহ্বলপত্র এবং (€) 
বাংলাদেশের বাইরে থেকে প্রকাশিত মফংস্বলপত্র । 

উত্তরবঙ্গ থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকায় উচ্চাঙ্গের বৈজ্ঞানিক প্রবন্ধ 
প্রকাশিত হয়েছিল। এই প্রসঙ্গে প্রথমেই উল্লেখধোঁগ্য, শরচ্চন্দ্র চৌধুরীর 
সম্পাদনায় রাজসাহী থেকে প্রকাশিত “শিক্ষা-পরিচর € প্রঃ প্রঃ বৈশাখ, 
১২৯৬)। পত্রিকাটির প্রথম সংখ্যায় 'আত্ম-পরিচয়ে" মন্তব্য কর! হয়, “সময়ে 
সময়ে স্থন্দর বৈজ্ঞানিক প্রবন্ধও ইহাতে প্রকাশিত হইবে ।” শিক্ষা-পরিচরে 
প্রাকৃতিক বিজ্ঞান বিষয়ক সরস ও মনোজ্ঞ প্রবন্ধাদি প্রকাশিত হয়েছিল। 
এ ছাঁড়। উত্তরবঙ্গের আঁর যে সব পত্রিকায় উৎকৃষ্ট বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত 
হয়েছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য উৎসাহ” (প্রঃ প্রঃ বৈশাখ, ১৩০৪), ও 
ত্রিশ্োতা, (প্রঃ প্রঃ আশ্বিন, ১৩০৭ )। রাঁজসাহী থেকে প্রকাশিত উংসাহ' 
পত্রিকার নিয়মিত লেখক ছিলেন জগদানন্দ রাঁয় ও শশধর রায়। শেষোক্ত 


২২ বঙ্গলাহিত্যে বিজ্ঞান 


লেখকের অধিকাংশ প্রবন্ধই হাক্কা ও লঘু প্রকৃতির । বিজ্ঞান বিষয়ক সুদীর্ঘ 
ধ/রাঁবাহিক রচনা এই পত্রিকায় পাওয়া যাঁয়। ১৩০৫ সাঁলের আষাঁঢ় সংখ্যা 
থেকে ধারাবাহিকভাবে প্রকাঁশিত মাধবচন্দ্র চট্টোপাধ্যায়ের “বিশ্বরূচনণ* শীর্ষক 
জ্যোতিবিজ্ঞ।ন বিষয়ক প্রবন্ধটি এই প্রসঙ্গে উল্লেখযোগ্য । তবে তথ্যবহুল 
হলেও প্রবন্ধটিতে সাহিত্যরমের অভাব | উৎসাহ পত্রিকায় জগদানন্দ বায় এবং 
এশধর বায়ও জ্যোতিবিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লিখতেন। জগদানন্দের রচনায় 
বৈজ্ঞানিক তথ্যাদির সঙ্গে সাহিত্যরসের সম্মিলন ঘটেছে । কিন্তু লঘু দৃষ্টিতজী 
€« প্রচলিত বিশ্বাসে আস্থা স্থাপনের ফলে শশধর রায়ের অধিকাংশ রচনাই 
ব্যর্থতায় পর্যবসিত হয়েছে । জলপাইগুড়ি থেকে প্রকাশিত গত্রশ্রোতা। 
পত্রিকায়ও কদাচিৎ উৎকৃষ্ট বৈজ্ঞনিক প্রবন্ধ প্রকাশিত হোত। এই সকল 
পত্র-পত্রিকাকে বাদ দিলে দিনাজপুর থেকে প্রকাশিত দনাজপুর পত্রিক।+5 
( প্রঃ প্রঃ জ্যেষ্ঠ, ১২৯২ ), বঙ্গপুব থেকে প্রকাঁশিত “রঙ্গপুর সাহিত্য-পরিষদ- 
পত্রিকা, (প্রঃ প্রঃ আশ্বিন, ১৩১৩), মালদহ থেকে প্রকাশিত গন্ীরা, 
( প্রঃ প্রঃ বৈশাখ, ১৩২১), এবং রাজসাহী থেকে প্রকাশিত পল্লীশিক্ষকঃ৫ 
( প্রঃ প্রঃ বৈশাখ, ১৩৩৩) ইত্যাদি সাময়িক-পত্রের ষে সকল সংখ্য। এখনও 
পযন্ত পাওয়া যায়, তাদের কোনোটিতেই প্রাকৃতিক বিজ্ঞান বিষয়ক 
উল্লেখযোগ্য কোনে। প্রবন্ধ নেই। 

পূর্ববঙ্গ থেকে প্রকাশিত অধিকাংশ পত্রিকায় কদাচিৎ বৈজ্ঞানিক প্রবন্ধ 
প্রকাশিত হোঁতি। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য ত্রিপুরা-ব্রাক্ষণবেড়িয়া থেকে 
প্রকাশিত িষা, (প্রঃ প্রঃ মাঘ, ১৩০০), ময়মনসিংহ থেকে প্রকাশিত 
“আরতি (প্রঃ প্রঃ আষাঢ়, ১৩০৭), ত্রিপুরা থেকে প্রকাশিত “বঙ্গভাষা, 
( প্রঃ প্রঃ বৈশাখ, ১৩১৩) এবং ময়মনসিংহ থেকে প্রকাশিত 'পল্লিশ্রী 
( প্রঃ প্রঃ বৈশাখ, ১৩২৯)। “আরতি' পত্রিকায় জ্যৌতিবিজ্ঞান ও মনোবিজ্ঞান 
বিষয়ক কয়েকটি মনোজ্ঞ প্রবন্ধ প্রকাশিত হয়। তবে এই পত্রিকার পদার্থ 
ও রসায়নবিজ্ঞান বিষয়ক প্রবন্ধ গুলির অধিকাংশই অসম্পূর্ণ প্রক্কতির। ত্রিপুরা 


৩ ১৩০৪ সালের বৈশাখ সংখা! উংসাহে প্রকাশিত 'যুমকেতু" শীর্ষক প্রবন্ধটির এক যায়গায় 
শশধর রায় লিখেছেন, “সাধারণ বিশ্বাস এই যে ইহাদিগের উনয়ে পৃথিবীস্থ জীবগণের অনিষ্ট হইয়া 
থাকে । এই বিশ্বাস একেবারে ভিত্তিহীন নহে ।” 

৪ দিনাজপুর পত্রিকায় কৃষিবিজ্ঞান বিষয়ক আলোচন৷ প্রকাশিত হোত। 

« পলীশিক্ষকে স্বাস্থা বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হৌত। 


স্্রীপাঠ্য ও বাঁলকপাঁঠ্য পত্রিকা £ সংবাদপত্র ও মফঃম্বল পত্রিকা ২৫৩ 


থেকে প্রকাশিত বঙ্গতাষা' পত্রিকায় জগদানন্দ রায় প্রমুখ লেখকরা 
মাঝে মাঝে লিখতেন । “পল্লি পত্রিকার প্রাকৃতিক বিজ্ঞান বিষয়ক 
প্রবন্ধ গুলো নীরস ও অসম্পূর্ণ প্ররুতির। পূর্ববর্তী যুগের স্তায় আধুনিক 
যুগেও ঢাকা থেকে প্রকাশিত কোনে। কোনো পত্তিকায় উৎকৃষ্ট বৈজ্ঞানিক প্রবন্ধ 
পাওয়া গেল। আধুনিক যুগে ঢাক থেকে প্রকাশিত সাময়িক-পত্রের মধ্যে 
বিশেষভাবে উল্লেখযোগ্য ণাঁক। রিভিউ ও সম্মিলন? (প্রঃ প্রঃ বৈশাখ, ১৩১৮) 
এবং প্প্রতিভা” (প্রঃ প্রঃ বৈশাখ, ১৩১৮)। ঢাক। রিভিউ ও সম্মিলনে 
প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে উৎকৃষ্ট প্রকৃতির প্রবন্ধ প্রকাশিত 
হোঁতি। জগদানন্দ রাঁ় এই পত্রিকার নিয়মিত লেখক ছিলেন। ঢাঁকা 
প্রতিভা কাধালয় থেকে প্রকাশিত প্রতিভা” পত্রিকায় প্রিয়দারঞগ্রন রায় প্রমুখ 
লেখকর। মাঝে মাঝে লিখতেন। এই পত্রিকায় জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান 
ও বসায়নবিজ্ঞান বিষয়ক সরস প্রবন্ধ 'প্রকাশিত হয়েছিল। ঢাঁকা থেকে 
প্রকাশিত অধিকাংশ সাঁময়িক-পত্রে মনৌজ্ঞ বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হলে ৪ 
কোনে! কোনে। পত্রিকায় বৈজ্ঞানিক প্রবন্ধ নেই বললেই হয়। এই প্রসঙ্গে 
“ধূমকেতু” (প্রঃ প্রঃ জোষ্ট, ১৩১০ ) পত্রিকাটির নাম কর! যায়। 

আধুনিক যুগে পশ্চিমবঙ্গের মফংঃব্বল অঞ্চল থেকে প্রকাশিত অধিকাংশ 
পত্রিকাঁয়ই বিজ্ঞানসাহিত্যের স্থান নগণ্য ; তবে কৃষি ও স্বাস্থ্য বিষয়ক প্রবন্ধ 
অধিকাংশ পত্রিকায়ই প্রকাশিত হোত। যশোহর থেকে প্রকাশিত “হিন্দু- 
পত্রিকা” (প্রঃ প্রঃ বৈশাখ, ১৩০১ ), নদীয়া থেকে প্রকাশিত “নদীয়াবাসী"? 
( প্রঃ প্রঃ ভাদ্র, ১৩০২ ), কৃষ্ণনগর থেকে প্রকাশিত “নদীয়াদর্পণ” (প্রঃ প্রঃ 
শ্রাবণ, ১৩০৪ ), হাঁবড়া থেকে প্রকাশিত “ভক্তি” (প্রঃ প্রঃ ভার, ১৩০৯ ), 
২৪-পরগণাঁর গোবরডাঙ্গা থেকে প্রকাশিত 'পল্লী-সখা" (প্রঃ প্রঃ ফাল্জন, 
১৩২৯), হুগলী জনাই থেকে প্রকাশিত “পল্লী-প্রদীপ” (প্রঃ প্রঃ জ্যেষ্ঠ, 
১৩৩৩) ইত্যাদি সাময়িক-পত্রের যে সকল সংখ্যা এখনও পর্যন্ত পাঁওয়া যাঁয়, 
তাদের কোনোটিতেই প্রাকৃতিক বিজ্ঞান বিষয়ক উল্লেখযোগ্য কোঁনো প্রবন্ধ 
নেই ।” তবে মেদিনীপুর থেকে প্রকাশিত “কান্তি? (প্রঃ প্রঃ পৌষ, ১৩০৩ ), 


৬ ময়মনসিংহের 'পললিশ্রী” পত্রিকায় কৃষি ও চিকিৎসাবিজ্ঞান বিষয়ক প্রবন্ধের সংখ্যাই অধিক । 

৭ 'নদীয়াবাসী" পত্রিকায় মাঝে মাঝে শিল্প বিষয়ক আলোচনা প্রকাশিত হোত। 

৮ ডাঃ নরেশচন্ত্র সেনগুপ্ত সম্পাদিত “পলী-ম্বরাজ' (প্রঃ প্রঃ ফাগুন, ১৩৩৫ ) পত্রিকায় 
কদাচিৎ বিজ্ঞানালোচন। প্রকাশিত হোত । 


২৫৪ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


বীরভূম থেকে প্রকাশিত “বীরভূমি' (প্রঃ প্রঃ অগ্রহায়ণ, ১৩০৬ ), মুশিদাবাদ 
থেকে প্রকাশিত “হ্থধা? ( প্রঃ প্রঃ কান্তিক, ১৩০৮), কাঁথি মেদিনীপুর থেকে 
প্রকাশিত ্িরভী? (প্রঃ প্রঃ আশ্বিন, ১৩১৮), হাওড়া শিবপুর থেকে 
প্রকাঁশিত নন্দিনী? (প্রঃ প্রঃ আঁষাঁট, ১৩১৯), নদীয়। কৃষ্ণনগর থেকে 
প্রকাশিত “সাধক” (প্রঃ প্রঃ বৈশাখ, ১৩২০), বোলপুর থেকে প্রকাশিত 
শান্তিনিকেতন” (প্রঃ প্রঃ বৈশীখ, ১৩২৬), বঙ্গীয়-সাহিত্য-পরিষদের মেদিনীপুর 
শাখা কার্ধালয় থেকে প্রকাশিত “মাধবী? (প্রঃ প্রঃ আশ্বিন, ১৩২৯ ), নদীয়। 
থেকে প্রকাশিত “পলীমঙ্গল” (প্রঃ প্রঃ অক্টোবর, ১৯৩০) ইত্যাদি সাময়িক- 
পত্ধে প্রাকৃতিক বিজ্ঞীন বিষয়ক প্রবন্ধাদি মাঝে মাঝে প্রকাশিত হোত। 

কান্তি পত্রিকার প্রথম সংখ্যায় নিবেদনে মন্তব্য করা হয়েছিল, 
জ্ঞানানুশীলনই কান্তির মুখ্য উদ্দেশ্ত' | প্রারুতিক বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ এই 
পত্রিকীয় মাঝে মাঝে প্রকাশিত হোঁতি। তবে উচ্চাঙ্গের প্রবন্ধ একটিও নয়। 
বীর্ভূমি, পত্রিকায় কদাঁচিৎ ভূবিগ্যা ও জ্যোতিবিজ্ঞান বিষয়ক প্রবন্ধীদি 
প্রকাশিত হোত । প্রবন্ধ গুলোর অধিকাংশই অসম্পূর্ণ প্রকৃতির । মেদিনীপুরের 
নুরভী” পত্রিকায় কদাচিৎ উতকষ্ট বৈজ্ঞানিক প্রবন্ধ পাঁওয়। যায়। শিবপুরের 
নন্দিনী” পত্রিকায় কদীচিৎ যে ছু" একটি বিজ্ঞানীলোচন। প্রকাঁশিত হোত 
তা” অসম্পূর্ণ ও নীরস প্রক্কৃতির। কৃষ্ণনগর থেকে প্রকাশিত 'সাধক' 
পত্রিকায় জগদানন্দ বায় প্রমুখ লেখকরা মাঝে মাঝে লিখতেন । বোলপুর 
থেকে প্রকাশিত শান্তিনিকেতন” পত্রিকায় জগদীনন্দ রায়, স্তধাকান্ত 
রায়চৌধুরী প্রমুখ লেখকরা বৈজ্ঞানিক প্রবন্ধ লিখতেন। মেদিনীপুর থেকে 
প্রকাশিত “মাধবী” পত্রিকায় মাঝে মাঝে সারগর্ভ বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত 
হোত। তবে এই পত্রিকার মনোবিজ্ঞান বিষয়ক প্রবন্ধ গুলো অসম্পূর্ণ 
প্রকৃতির । পললীমঙ্গল পত্রিকার মনোবিজ্ঞান বিষয়ক প্রবন্ধেরও একই ক্রটি। 

উল্লিখিত পত্রিকাগুলো ছাড়া আধুনিক যুগের কয়েকটি সাময়িক-পত্রে 
প্রধানতঃ মফঃম্বলের সংবাদাঁদি থাকত; কিন্তু এই সকল পত্রিকা প্রকাশিত 
হোত কলিকাতা থেকে । এই শ্রেণীর সাঁময়িক-পত্রের মধ্যে উল্লেখযোগ্য 
“নোয়াখালী” (প্রঃ প্রঃ মীঘ, ১৩২২ ), পিলীবাণী” (প্রঃ প্রঃ বৈশাখ, ১৩২৫) ও 
বীকুড়া-লক্ষ্মী” (প্রঃ প্রঃ ১৩২৯ )। এদের কোঁনোটিতেই প্রাকৃতিক বিজ্ঞান 
বিষয়ক উল্লেখযোগ্য প্রবন্ধা্দি নেই। 

বাংলাদেশের বাইরে থেকে প্রকাশিত সাময়িক-পত্রের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ 


স্্রীপাঠ্য ও বাঁলকপাঠ্য পত্রিকা £ সংবাদপত্র ও মফঃস্বল পত্রিকা ২৫৫ 


পত্রিকা! 'প্রবাসী”। এই পত্রিকা! রামানন্দ চট্টোপাধ্যায়ের সম্পাদনায় এলাহাবাদ 
থেকে ১৩০৮ সালের বৈশাখ মাসে প্রথম প্রকাশিত হয়। প্রবাসীর প্রথম 
সংখ্যার “হচনা"য় মন্তব্য কর! হয়েছিল, “বঙ্গদেশের বাহিরে এবপ মাঁসিকপত্র 
বাহির করিবার ইহ!ই প্রথম উদ্যম ৮। বাংলাদেশের বাইরে থেকে প্রকাশিত 
সাময়িক-পত্র হিসাবেই শুধু নয়, কলিকাতার বাইরে থেকেও প্রবাসীর ন্যায় 
উচ্চাঙ্গের পত্রিকা অতি অল্নই প্রকাশিত হয়েছে। পত্রিকা-প্রকাশের স্থুরু 
থেকেই বৈজ্ঞানিক প্রবন্ধ প্রবাসীর প্রায় প্রতি সংখ্যায়ই প্রকাশিত হোতি। 
প্রথম সংখ্যায় যোগেশচন্ত্র রায়ের চিন্তাশীল বৈজ্ঞানিক প্রবন্ধ 'জীববিষ্ভা 
প্রকাশিত হয়। এই প্রবন্ধে অন্ঠান্ত বিজ্ঞানের সঙ্গে জীববিষ্ভার সম্পর্ক 
আলোঁচনা৷ ক'রে জীববিজ্ঞান সম্বন্ধে সাধারণভাবে আলোচন। করা হয়েছে। 
এ ছাড়া বিজ্ঞান-সংবাদকে কেন্দ্র ক'রে যোগেশচন্ত্র রাঁয় এই পত্রিকায় 
নিয়মিতভাবে বৈজ্ঞানিক নিবন্ধার্দ লিখতেন । গোড়া থেকেই প্রবাসী পত্রিকায় 
জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিত ও জ্যোভিবিজ্ঞান এবং বসায়নবিজ্ঞান 
বিষয়ক উৎকৃষ্ট প্রবন্ধাদি প্রকাশিত হোত। এই পত্রিকায় নিয়মিতভাবে 
বৈজ্ঞানিক প্রবন্ধ লিখতেন জগদানন্দ রায়, প্রফুল্লচন্দ্র রায়, যোগেশচন্দ্র বায়, 
অপূর্বচন্্র দত্ত, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী প্রমূখ লেখকর1। 

এইবূপে আঁধুনিক যুগের কয়েকটি স্ত্রীপাঠ্য, বাঁলকপাঠ্য ও মফস্বল 
পত্রিকা বাংলা বিজ্ঞানসাহিত্যের প্রসার ও পরিপুষ্টিতে এবং সর্বোপরি 
জনপ্রিয়তা অর্জনে সহায়ত করল। 


বিবিধ সাময়িক-পত্র ও বিজ্ঞানপত্রিকা 


উচ্চাঙ্গের সাহিত্য-পত্র এবং কয়েকটি স্ত্রীপাঠ্য, বাঁলকপাঁঠ্য ও মফংম্বল 
পত্রিকা ছাড়াও আঁধুনিক যুগের বিভিন্ন প্রকৃতির সাময়িক-পত্রে বিজ্ঞানালোচনা 
পাওয়া গেল। এ ছাড়া আধুনিক যুগের বাংল! বিজ্ঞানসাহিত্যে কয়েকটি 
বিজ্ঞানপত্রিকার অবদানও নগণ্য নয়। 

বাংলা বিজ্ঞানসাহিত্যের গঠন পর্বে যেমন মূলতঃ ধর্ম-বিষয়ক পত্রিকা তত্ব- 
বোঁধিনীকে কেন্দ্র ক'রে নবযুগের স্ুচন। হয়েছিল, এই পর্বেও তেমনি প্রধাঁনতঃ 
ধর্ম-বিষয়ক সাহিত্য-পত্র 'নবজীবন'কে কেন্দ্র ক'রে বিজ্ঞানসাহিত্যে আধুনিক 
যুগের স্থত্রপাত হোল। আধুনিক বাংলা বিজ্ঞানসাহিত্যের শ্রেষ্ঠ লেখক 
রামেন্্রহন্দর ত্রিবেদী এই পত্রিকাঁকে কেন্দ্র ক'রেই সাহিত্যজগতে প্রথম 
আত্মপ্রকাশ করেন । নবজীবন ছাঁড়াঁও উনবিংশ শতীবদীর শেষভাগে প্রকাশিত 
ধর্ম, সমাজ ও নীতি বিষয়ক অধিকাংশ সাহিত্য-পত্রেই বৈজ্ঞানিক প্রবন্ধ 
প্রকাশিত হোতি। “জাঙ্কবী (আষাঁঢ, ১২৯১), “আলোচনা (ভাদ্র, 
১২৯১), উদ্বোধন” (মাঘ, ১৩০৫) প্রভৃতি পত্রিকার নাম এই প্রসঙ্গে 
বিশেষভাবে উল্লেখযোগ্য । 


এক 


জাহ্গবী পত্রিকায় গণিত, জীববিজ্ঞান ও রসায়নবিজ্ঞান বিষয়ক প্রবন্ধ 
প্রকাশিত হোত। এই পত্রিকার বিজ্ঞানসাহিত্যে উল্লেখযোগ্য কোনো! 
বৈশিষ্ট্যের পরিচয় নেই । তবে উদ্ভিদবিষ্য| বিষয়ক কয়েকটি কৌতুহলোদ্দীপক 
প্রবন্ধ এতে পাওয়া গেল। গণিত ও রসায়নবিজ্ঞান সম্পকিত কোনো 
কোনে। প্রবন্ধ প্রাচীন যুগের হিন্দু-বিজ্ঞানকে কেন্দ্র করে । শশধর রায়, 
জগদানন্দ রায় প্রমুখ লেখকব। কদাঁচিৎ এই পত্রিকায় লিখতেন । 

নবজীবন পত্রিকার বৈশিষ্ট্য, দীর্শনিক চিন্তামূলক বৈজ্ঞানিক প্রবন্ধে । 
রাঁমেন্্র্থন্দরের প্রথম প্রবন্ধ “মহাঁশক্তি' ১২৯১ সালের পৌষ সংখ্য। নবজীবনে 
প্রকাশিত হয়। প্রবন্ধাটতে উচ্ছ্াসের আধিক্য থাঁকলেও গভীর দার্শনিক 
চিন্তাধারার পরিচয় স্থম্পষ্ট। 

দার্শনিক চিন্তমূলক উচ্চাঙ্গের বৈজ্ঞানিক প্রবন্ধ গগনচন্দ্র হোম সম্পাদিত 
“আলোচনা পত্রিকায়ও পাওয়া গেল। 


বিবিধ সাময়িক-পত্র ও বিজ্ঞানপত্রিক। ২৫৭ 


এ ছাড়া এই যুগের নব্যভারত, সাহিত্য, উদ্বোধন প্রভৃতি সাময়িক-পত্রেও 
দাশশনিক চিন্তামূলক উৎকৃষ্ট বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। নিয়মিত- 
ভাবে না হলেও উদ্বোধন পত্রিকায় মাঝে মাঝে জীববিজ্ঞান, জ্যোতিধিজ্ঞান, 
রসায়ন ও পদার্থবিজ্ঞান এবং বিজ্ঞানের সাধারণ প্রসঙ্গ নিয়ে প্রবন্ধাঁদি প্রকাশিত 
হোত। এই পত্রিকার বৈজ্ঞানিক প্রবন্ধের লেখকদের মধ্যে স্বামী শুদ্ধানন্দ, 
স্বামী বাহ্ুদেবানন্দ ও ছুর্গীপদ মিত্রের নাম বিশেষভাঁবে উল্লেখযোগ্য । 
শুদ্ধানন্দ ও বাস্থদেবানন্দের রচনার মধ্যে এক আধ্যাত্মিক সৌরভ পবিব্যাপ্ত। 
বাস্থদেবাঁনন্দ চলতি ভাষায় লিখতেন । ছুর্গাপদ মিত্রের অধিকাংশ প্রবন্ধই 
জ্যোতিবিজ্ঞান ও পদীর্থবিজ্ঞান নিয়ে। তাঁর রচনায় তথ্যের অভাব নেই; 
অভাব পাহিত্যরসের । এই পত্রিকাঁয় কদীচিৎ বৈজ্ঞানিক-জীবনীও প্রকাশিত 
হোতি। তবে এই শ্রেণীর প্রবন্ধের অধিকাংশই নীরস ও একঘেয়ে প্রকৃতির | 

এই সকল পত্র-পত্রিকা ছাঁড়া উনবিংশ শতাব্দীর শেষভাগে প্রকাশিত 
অপর যে কয়েকটি সাহিত্য-পত্রিকাঁর বিজ্ঞানীলোচনায় বিশিষ্টতা দেখ! 
গেল, তাঁদের মধ্যে বিশেষভাঁবে উল্লেখযোগ্য 'জন্মভূমি” ( পৌষ, ১২৯৭ ), 
দাঁপী' ( আধাঁঢ়, ১২৯৯ ), পুণ্য” (আশ্বিন, ১৩০৪), “প্রদ্দীপ" ( পৌষ, 
১৩০৪ ), “সাহিত্য-সংহিত।” (বৈশাখ, ১৩০৭ )। 

নিয়মিতভাবে ন। হলেও জন্মভূমি পত্রিকাঁয় দীর্ঘকাল ধ'রে জীববিজ্ঞান, 
রসায়ন ও পদার্থবিজ্ঞান, জ্যোতিবিজ্ঞান এবং প্রাকৃতিক ভূগোল ও ভূবিছ্যা 
বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়েছিল । কবিতার উদ্ধৃতি, শাস্্ীয় ও এতিহাসিক 
প্রমাণ এবং ছু" এক যায়গায় কাহিনীর অবতারণ। এই পত্রিকার গোড়ার 
দ্িককাঁর বহু বৈজ্ঞানিক প্রবন্ধেরই বৈশিষ্ট্য । জন্মভূমির বৈজ্ঞানিক প্রবন্ধা- 
লেখকদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, ত্রেলোক্যনাথ মুখোপাধ্যায় ও 
ঠাকুরদাস মুখোপাধ্যায়ের নাম। ভ্রেলোক্যনাথের অধিকাংশ প্রবন্ধই রসায়ন- 
বিজ্ঞান নিয়ে । তবে কদাচিৎ তিনি জ্যোতিবিজ্ঞান ও ভূবিদ্য! বিষয়ক প্রবন্ধ ও 
লিখতেন । ভ্রেলোক্যনাথের রসায়নবিদ্ঠ। বিষয়ক প্রবন্ধে বৈজ্ঞানিক তথ্য থেকে 
সুরু ক'রে কাহিনী, প্রবাদ ও এতিহাঁসিক তথ্য, সব কিছুই আছে | বৈজ্ঞানিক- 
তত্বের দিক থেকে কিছুট। দুর্বল হলেও রচনাগুলোর সাহিত্যিক মূল্য রয়েছে। 
তবে যায়গাঁয় যায়গায় অতিরিক্ত উচ্ছাস কোনে। কোনো রচনাকে কিছুট। 
লঘু ক'রে দিয়েছে । উদাহরণস্বরূপ, ১২৯৮ সালের মাঁঘ সংখ্যা থেকে 
ধারাবাহিকভাবে প্রকাশিত “লৌহ” শীর্ষক প্রবন্ধটির নাম করা যেতে পারে। 


১৭ 


২৫৮ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


ব্রেলৌক্যনাথের অপরাপর বৈজ্ঞানিক প্রবন্ধের মধ্যে উল্লেখযোগ্য রসায়নবিজ্ঞান 
বিষয়ক প্রবন্ধ ইস্পাত” (জৈষ্ঠ, ১২৯৮), গ্যাস (পৌষ, ১৩০০) ও 
“বাঁযু” (আষাঢ়, ১৩০১)। সাময়িক ঘটনাকে কেন্দ্র ক'রে লেখা জ্যৌতিবিজ্ঞান 
বিষয়ক সংক্ষিপ্ত প্রবন্ধ “হূর্য-গ্রহণ” (আষাঢ়, ১৩০১) এবং ১২৯৯ সালের 
আধা সংখ্যা থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত ভূবিছ্যা বিষয়ক প্রবন্ধ 
পাথুরে কয়লা” স্থলিখিত রচন।। এই পত্রিকায় জীববিজ্ঞান নিয়ে কয়েকটি 
প্রবন্ধ লেখেন ঠাঁকুরদাীস মুখোপাধ্যায় । প্রবন্ধের বিষয়বস্ত নির্বাচনে 
কোনোরূপ বৈচিত্রের পরিচয় না পাওয়া গেলেও বর্ণনীভঙ্গীর সরসতা 
বচনাগুলোর বৈশিষ্ট্য । জন্মভূমি পত্রিকায় প্রকীশিত ঠাকুরদাঁস মুখোপাধ্যায়ের 
প্রাণিবিজ্ঞান বিষয়ক প্রবন্ধের মধ্যে উল্লেখযোগ্য, “ব্যান (জ্যেষ্ঠ, ১৩০০ ), 
হরিণ (আষাঢ়, ১৩০০ ) ইত্যাদি। অপেক্ষাকৃত পরবর্তী কালে জন্মভূমিতে 
মাঝে মাঝে বৈজ্ঞানিক-জীবনীও প্রকাশিত হোত । শ্যামলাল গোস্বামীর 
লেখ! “বিজ্ঞানাচাধ্য ডাক্তার জগদীশচন্দ্র বন্থ' ( ভান্র, ১৩২৭ ) এবং 'আচাধ্য 
প্রফুল্লচন্ত্র রায়” ( বৈশাখ, ১৩২৮) নামক প্রবন্ধ ছু'টি এই প্রসঙ্গে উল্লেখযোগ্য । 

রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত “দাসী? পত্রিকায় মাঝে মাঝে প্রাকৃতিক 
বিজ্ঞান বিষয়ক প্রবন্ধাদি প্রকাশিত হোত । বামেন্দ্রক্ন্দর ভ্রিবেদী, যৌগেশচন্ত্র 
রাঁয় প্রমুখ খ্যাতনামা লেখকদের বোজ্ঞনিক রচনা! এই পত্রিকায় প্রকাশিত 
হয়েছিল । 

বিজ্ঞানসাহিত্য প্রসঙ্গে পুণ্য পত্রিকার বৈশিষ্ট্য, জীববিজ্ঞান ও রসায়ন- 
বিজ্ঞান বিষয়ক রচনায় । জীববিজ্ঞান বিষয়ক অধিকাংশ প্রবন্ধেরই লেখক 
ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর তত্বনিধি। রচনাভঙ্গীর সারল্য এবং গভীর ভগবতবিশ্বীস 
ক্ষিতীন্দ্রনীথের বিজ্ঞানীলৌচনার বৈশিষ্ট্য । পুণ্য পত্রিকায় প্রকাশিত 
ক্ষিতীন্দ্রনাথের বৈজ্ঞানিক প্রবন্ধের মধ্যে উল্লেখযোগ্য, “অভিব্যক্তিবাঁদের 
আপত্তি খণ্ডন” (পৌষ, ১৩০৭), “ভূগর্ভে অভিব্যক্তির সাক্ষ্য” (ফাস্কন, 
১৩০৭), বর্ণভেদে জীবরক্ষা ( বৈশাখ, ১৩০৮), “ভূপৃষ্টে প্রাঁণসঞ্চার' 
(আষাঢ় ও শীবণ যুক্তসংখ্যা, ১৩০৮)। এই পত্রিকার বসায়নবিজ্ঞান 
বিষয়ক অধিকাংশ প্রবন্ধেরই লেখক হেমেন্দ্রনীথ ঠাকুর। দীর্ঘকাল পূর্বে 
লেখ! হেমেন্দ্রনাথের কয়েকটি প্রবন্ধ এতে প্রকাঁশিত হয়। হেমেন্রনাথের 
ভাষা ক্ষিতীন্দ্রনাথের তুলনায় কিছুটা ছুরহ প্রকৃতির। এই পত্রিকায় 
প্রকাশিত হেমেন্দ্রনাথের বসায়নবিজ্ঞান বিষয়ক প্রবন্ধ গুলোর মধ্যে উল্লেখ- 


॥ 


বিবিধ সাময়িক-পত্র ও বিজ্ঞানপত্রিকা ২৫৯ 


যোগ্য, রসায়নবিজ্ঞানের উপকারিতা” (আশ্বিন ও কাত্তিক যুক্তসংখ্যা, 
১৩০৫), “রাসায়নিক আকর্ষণ” (আধষাঁড ও শ্রাবণ যুক্তসংখ্যা, ১৩০৮) 
ইত্যাদি। রামেন্ত্রক্ুন্দর ত্রিবেদীর কোনো কোনো বৈজ্ঞানিক প্রবন্ধও এই 
সায়য়িক-পত্রে প্রকীশিত হয়। বিজ্ঞানসাহিত্য প্রসঙ্গে রামানন্দ চট্টোপাধ্যায় 
সম্পাদিত “প্রদীপ” পত্রিকার বৈশিষ্ট্য, জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞান বিষয়ক 
রচনায় এবং গভীর দীর্শনিক চিন্তামূলক বৈজ্ঞানিক প্রবন্ধে। জীববিজ্ঞান 
বিষয়ক অধিকাংশ প্রবন্ধেরই লেখক যোগেশচন্দ্র রায় ও জগদানন্দ রায়। 
পদীর্থবিজ্ঞীন বিষয়ক প্রবন্ধের প্রধান লেখক চাঁরুচন্দ্র বন্দ্যোপাধ্যায় । 
অধিকাংশ প্রবন্ধেই চীরুচন্ত্র বৈজ্ঞানিক তথ্যকে অত্যধিক প্রাধান্ত দিয়েছেন । 
গভীর দীর্শনিক অস্তদষ্টির পরিচয় পাঁওয়া গেল হীরেন্দ্রনাথ দত্ত, রামেন্্স্থন্দর 
ত্রিবেদী প্রমুখ লেখকদের কোনে! কোনো রচনায় । 

সাহিত্য-সভার মুখপত্র “সাহিত্য-সংহিত। পত্রিকার বৈশিষ্ট্য, এখাঁনে 
প্রাচীন ভারতের বিজ্ঞানচিন্তার কোনো কোনো দ্রিককে আধুনিক বিজ্ঞানের 
আলোকে বিচার করা হয়েছে । এই প্রসঙ্গে এই পত্রিকার ১ম সংখ্যা থেকে 
ধারাবাহিকভাবে প্রকাশিত “সংস্কৃত বীজগণিতের সমীকরণ” শীর্ষক প্রবন্ধটি 
উল্লেখযোগ্য ৷ 'প্রাচীন জ্যোতিবিজ্ঞানীদের নিয়ে গবেষণামূলক প্রবন্ধও এই 
পত্রিকায় পাওয়া যায় । উদাহরণস্বরূপ সখারাম গণেশ দেউক্করের “ভাস্করাচা্ধ্য? 
( আষাঢ়, ১৩০৭ ) শীর্ষক প্রবন্ধটির নাম করা৷ যাঁয়। এ ছাড়া আধুনিক 
বিজ্ঞান নিয়ে সর্জনবোধ্য আলোচনাও এই পত্রিকায় প্রকাশিত হোত । 

এই সকল পত্র-পত্রিকাকে বাঁদ দিলে উনবিংশ শতাব্দীর শেষভাগে 
প্রকাশিত অধিকাংশ সাহিত্য-পত্রেই প্রারতিক বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের স্থান 
নগণ্য। এই প্রসঙ্গে প্রচার? (শ্রাবণ, ১২৯১ ), ভাঁরত শ্রমজীবি+ (অগ্রহায়ণ, 
১২৯২ ), “বিভা” ( আশ্বিন, ১২৯৪ ), “সাহিত্য-রত্ব-ভাগ্াঁরঃ ( বৈশাখ, ১২৯৬ ), 
“সাহিত্য কল্পদ্রম” (শ্রাবণ, ১২৯৬ ), প্রতিমা” ( বৈশাখ, ১২৯৭), “মিহির” 
( জানুয়ারী, ১৮৯২ ), ধরণী” (মাঘ, ১৩০১) প্রভৃতি সাহিত্য-পত্র এবং মূলতঃ 
ধর্ম বিষয়ক সাহিত্য-পত্র “পন্থা”র ( বৈশাখ, ১৩০৪ ) নাম উল্লেখযোগ্য । 


ছুই 
উনবিংশ শতাব্দীর শেষভাগে যে সকল উচ্চাঙ্গের সাহিত্য-পত্র প্রকাশিত 
হয়েছিল, বিংশ শতাবীর গোড়ার দিকে তাদের অধিকাংশেরই জনপ্রিয়তা 


২৬০ বঙ্গদাহিত্যে বিজ্ঞান 


অক্ষু্ন রইল । এ ছাঁড়। বিংশ শতাঁবীর প্রীরস্তে আরও কয়েকটি শ্রেষ্ঠ সাময়িক- 
পত্রের আবির্ভাব ঘটল । বিংশ শতাব্দীর গৌড়ার দিকে প্রকাশিত যে সকল 
জনপ্রিয় সাহিত্য-পত্রের বিজ্ঞানসাহিত্যে বিশিষ্ঠত| দেখ। গেল, তাঁদের মধ্যে 
বিশেষভাবে উল্লেখযোগ্য, “বঙ্গদর্শন-_নব পর্যায়” (১৩০৮), মানসী" (ফান্তন, 
১৩১৫ ), ভারতবর্ষ (আষাঢ়, ১৩২০ )১ “মানসী ও মর্শববাঁণী” ( ফাল্তুন, 
১৩২২) ও “মাসিক বস্থমতী" ( বৈশাখ, ১৩২৯) প্রভৃতি । এই সকল পত্র- 
পত্রিক। ছাড়া বিভিন্ন বিজ্ঞানপত্রিকাঁয়, কয়েকটি স্ত্রীপাঠ্য ও বালকপাঠ্য 
পত্রিকায় এবং “প্রবাসী” প্রভৃতি কয়েকটি উচ্চাঙ্গের মফঃম্বল পত্রিকায় মনোজ 
বৈজ্ঞানিক প্রবন্ধ পাওয়া গেল। 

নবপধায়-বঙ্গদর্শনে জীববিজ্ঞান, গণিত ও জ্যোতিবিজ্ঞান এবং পদার্থ ও 
বসায়নবিজ্ঞান বিষয়ক বহু উৎকৃষ্ট প্রবন্ধ প্রকাঁশিত হয়। জগদানন্দ রাঁয় এই 
পত্রিকার নিয়মিত লেখক ছিলেন । উদ্ভিদ ও প্রাণিবিজ্ঞান নিয়ে জগদানন্দের 
কয়েকটি মনোজ্ঞ প্রবন্ধ ছাড়াও এতে নৃতত্ব নিয়ে চিন্তাশীল প্রবন্ধ 
প্রকাশিত হয়। ১৩১৮ সালের বৈশাখ সংখ্যা থেকে ধারাবাহিকভাবে 
প্রকাশিত শশধর রায়ের বিরাট ও স্দীর্ঘ প্রবন্ধ মানবের জন্মকথা' এই প্রসঙ্গে 
উল্লেখযোগ্য । নবপধায়-বঙ্গদর্শনের জীববিজ্ঞান বিষয়ক অধিকাংশ রচনাই 
পরিণত । তবে কোনো কোনো রচনায় সম্তা পরিহীসপ্রিয়তাঁর পরিচয় 
পাওয়া! যাঁয়। এই প্রসঙ্গে স্রদাস লিখিত “মত্ম্য সমাজ" ( জ্যেষ্ঠ, ১৩১৮) 
নামক রচনাটি উল্লেখষোগ্য । প্রবন্ধটির শেষদিকে লেখক কৌতুকরসের 
মাত্রাজ্ঞান হারিয়ে ফেলেছেন । নবপর্ধায়-বঙ্গদর্শনের গণিত ও জ্যোঁতিবিজ্ঞান 
বিষয়ক প্রবন্ধের বৈশিষ্ট্য, বিষয়বস্ত নির্বাচনে অভিনবত্ব এবং মৌলিক দৃষ্টিভঙ্গী 
বিষয়বস্ত নির্বাচনে অভিনবত্থের পরিচয় পাওয়া গেল জগদানন্দ রায়ের 
কয়েকটি প্রবন্ধে। মৌলিক দৃষ্টিভঙ্গীর পরিচয় গণিত বিষয়ক প্রবন্ধে সুস্পষ্ট । 
এই প্রসঙ্গে লালমোহন বিদ্যানিধির “অঙ্কের প্রতিমূন্তি ও লিখনপ্রণাঁলী” 
( আষাঢ়, ১৩১৫ ) শীর্ষক প্রবন্ধটি উল্লেখযোগ্য । এই পত্রিকার পদার্থবিজ্ঞান 
বিষয়ক কোনে! কোনে। রচনায় লেখকের নিজন্ব মতবাদ ও মৌলিক চিন্তা- 
ধারার পরিচয় পাওয়া গেল। নিজন্ব মতবাদ ও সিদ্ধান্তের পরিচয় পাওয়া 
যায় দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের “নিউটনের ছুইটি প্রসিদ্ধ সিদ্ধাস্ত হইতে একটি নৃতন 
সিদ্ধান্তের ব্যবকলন” (শ্রাবণ, ১৩০৮) নাঁমক প্রবন্ধটিতে । মৌলিক চিন্তা- 
ধারার পরিচয় রয়েছে জগদীনন্দ রায়ের কয়েকটি প্রবন্ধে এবং চন্দ্রশেখর 


বিবিধ মাময়িক-পত্র ও বিজ্ঞানপত্রিক! ২৬১ 


সরকারের “বিশ্বে আকর্ষণী শক্তি” (মাঘ, ১৩১৬ ) শীর্ষক রচনায় । নবপর্যায়- 
বঙ্গদর্শনে প্রকাশিত রসায়নবিজ্ঞান বিষয়ক অধিকাংশ প্রবন্ধই ইতিহাঁসধ্মী। 
জগদানন্দ রায়ের কয়েকটি স্থলিখিত প্রবন্ধ ও যোগেশচন্দ্র রাঁয়ের “হিন্দু- 
রসায়নের ইতিহাস” (মাঘ, ১৩০৯ ) এই প্রসঙ্গে উল্লেখযোগ্য । প্রাকৃতিক 
বিজ্ঞানের বিভিন্ন দিক ছাড়া সাধারণ বিজ্ঞান নিয়ে সর্জনবোধ্য আলোচনাও 
এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 

মানসী পত্রিকায় প্রারুতিক বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে মাঝে মাঝে 
বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হোতি। তবে জীববিজ্ঞান এবং পদার্থ ও 
জ্যোতিবিজ্ঞান বিষয়ক প্রবন্ধের সখ্যাই অধিক । জগদানন্দ রায়ের কয়েকটি 
সরস বৈজ্ঞনিক প্রবন্ধ এই পত্রিকায় প্রকাশিত হয়। 

প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে বহু মনোজ্ঞ প্রবন্ধ ভাঁরতবর্ন 
পত্রিকায় প্রকাশিত হয়েছিল! শ্রেষ্ঠ বৈজ্ঞবনিক প্রবন্ধ লেখকরা এই পত্রিকায় 
লিখতেন । রামেন্ত্রস্ুন্দর ত্রিবেদী, জগদানন্দ রায়, চারুচন্দ্র ভট্টাচার্য প্রমুখ 
লেখকদের রচনা এতে প্রকাশিত হয়। সাধারণ বিজ্ঞান নিয়ে লেখ! 
বামেন্দ্রন্ন্দরের কয়েকটি প্রবন্ধে অনন্যসাধারণ অন্তদূ্টি ও সাহিত্য প্রতিভার 
পরিচয় পাওয়। গেল। বাঁংল। বিজ্ঞানসাহিত্যের ইতিহাসে ভাঁরতবর্ম পত্রিকার 
যে একটি বিশেষ স্থান আছে, তাঁর মূলে রামেন্ত্রক্ুন্দরের এই সকল প্রবন্ধ । 
জগদানন্দের অধিকাংশ প্রবন্ধই জ্যোতিবিজ্ঞান ও জীববিজ্ঞান নিয়ে । জ্যোতি- 
বিজ্ঞান নিয়ে আদীশ্বর ঘটক ও কয়েকটি প্রবন্ধ লিখেছিলেন | বিজ্ঞানালোচনায় 
পৌরাণিক তথ্যারদদির অবতারণ| তার রচনার প্রধান ক্রটি। এই পত্রিকার 
ভূবিষ্তা বিষয়ক কয়েকটি প্রবন্ধণ্ড পৌরাণিক তথ্যনির্ভর। বসায়নবিজ্ঞান 
বিষয়ক অধিকাংশ প্রবন্ধই প্রাচীন ভারতে রসায়ন-চর্চা নিয়ে । পদার্থবিজ্ঞান 
নিয়ে এই পত্রিকায় কয়েকটি সরস প্রবন্ধ লিখেছিলেন চারুচন্দ্র ভট্ট ।চার্ধ। 

পদার্থবিজ্ঞান বিষয়ক রচনায় বৈশিষ্ট্যের পরিচয় পাঁওয়। গেল “মানসী ও 
মন্মবাণীতে ৷ পদীর্থবিজ্ঞানের দুবূহ ও জটিল দিক আপেক্ষিকতাবাদ নিয়ে 
আলোচন। এই পত্রিকায়ই প্রথম প্রকাশিত হয়েছিল। বৈশিষ্ট্যের পরিচয় 
না থাকলেও প্রাকৃতিক বিজ্ঞানের অন্যান্ত দিকে নিয়ে মাঝে মাঝে এতে 
রচনাদি প্রকাশিত হোতি। “মানসী ও মর্ববাণীতে কদাচিৎ বৈজ্ঞানিকদের 
জীবনীও পাওয়া যায়। এদেশীয় বৈজ্ঞানিকদের জীবনচরিত আলোঁচন। 
এই পর্যায়ের রচনার বৈশিষ্ট্য | 


২৬২ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


মাসিক বহুমতীর বৈশিষ্ট্য, প্রাণিবিজ্ঞান ও রসায়নবিজ্ঞান বিষয়ক রচনায়। 
প্রাণিবিজ্ঞান বিষয়ক রচনার বিশিষ্টতাঁর মূলে হোল পাখী নিয়ে লেখা সত্যচরণ 
লাহার কয়েকটি মনোজ্ঞ প্রবন্ধ । রসায়নবিজ্ঞান নিয়েও বহু মূল্যবান প্রবন্ধ 
এই পত্রিকায় বেরিয়েছিল । এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, রসায়ন- 
শাস্বের ইতিহাস নিয়ে লেখ। আচার্য প্রফুল্লচন্ত্র রাঁয়ের কয়েকটি প্রবন্ধ | 

এই সকল পত্র-পত্রিক। ছাঁড়া বিংশ শতাব্দীর অন্তান্য যে সকল উচ্চাঙ্গের 
সাহিত্য-পত্রে কখনো! কখনে। বৈজ্ঞানিক প্রবন্ধাদি, প্রকাশিত হোত তাঁদের 
মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, “ভাগার” ( বৈশাখ, ১৩১২ ), গৃহস্থ" (কান্তিক, 
১৩১৬ ১, হেমেন্দ্রপ্রসাদ ঘোঁষ সম্পাদিত 'আধ্যীবর্তী ( বৈশাখ, ১৩১৭ ), 
প্রমথ চৌধুরী সম্পাদিত “সবুজপত্র' (২৫শে বৈশাখ, ১৩২১ ), চিত্তরঞ্জন দাশ 
সম্পাদিত “নারায়ণ ( অগ্রহায়ণ, ১৩২১ ) এবং বিজয়চন্দ্র মজুমদার ও দীনেশ- 
চন্দ্র সেন সম্পাদিত “বঙ্গবাণী? ( ফাল্তন, ১৩২৮) 

রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত “ভাগার" পত্রিকায় জগদানন্দ রায়ের দু'একটি 
প্রবন্ধ ছাঁড়৷ বৈজ্ঞানিক রচনা নেই বললেই হয়। 

“গৃহস্থ পত্রিকায় প্রাকৃতিক বিজ্ঞান বিষয়ক প্রবন্ধার্দি মাঝে মাঝে 
প্রকাশিত হোত। অভিব্যক্তিবাদ নিয়ে কয়েকটি স্থচিস্তিত প্রবন্ধ এই 
পত্রিকায় পাওয়া যাঁয়। 

'আর্যযাবর্ত' পত্রিকার বৈজ্ঞানিক প্রবন্ধের সংখ্যা নগণ্য । কদাচিৎ এতে 
জীববিজ্ঞান, রসায়নবিজ্ঞান ও বিজ্ঞানের সাধারণ প্রসঙ্গ নিয়ে প্রবন্ধাঁদি 
প্রকাশিত হোঁত। 

আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য-পত্রিক! সবুজপত্রে বৈজ্ঞানিক প্রবন্ধ 
নেই বললেই হয়। তবে এই পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরী একবার 
তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে মিলে বাংলায় কয়েকটি বিজ্ঞানের বই লিখবার 
সংকল্প করেন। তাদের উদ্দেশ্য ছিল, সাহিত্যের মাধ্যমে এভাবে বিজ্ঞানের 
প্রতি জনসাধারণকে আকুষ্ট করা। বিভিন্ন লেখকের উপর বিজ্ঞানের 
বই লেখার ভার পড়েছিল। এদের মধ্যে সতীশচন্দ্র ঘটক, যতীন্দ্রমোহন 
মুখোপাধ্যায় ও গুরুদাস দত্ত__এই ক'জন সাহিত্যিক ও বৈজ্ঞানিক উদ্ভিদ- 
বিজ্ঞান বিষয়ক একটি বই লিখে শেষ করেন। এই বইটির ভূমিক। অংশটুকু 
১৩২৭ সালের ফাস্তন সংখ্যা সবুজপত্রে প্রকাশিত হয়। চলতি ভাষায় লেখ। 
গাছ" নিয়ে এই সুদীর্ঘ রচনাটি দীর্ঘদিন ধ'রে এই পত্রিকায় ধারাবাহিকভাবে 


বিবিধ সাময়িক-পত্র ও বিজ্ঞানপত্রিক। ২৬৩ 


প্রকাশিত হয়েছিল। উদ্ভিদবিজ্ঞান বিষয়ক এ ধরনের সরস আলোচন। 
বাংল! সাময়িক-পত্রে অল্পই পাওয়া যায়। জ্যোতি বাচম্পতি এই রচনাটির 
কোনো কোনো অংশ লেখেন । তবে সতীশচন্দ্র ঘটকই সমগ্র আলোচনার 
প্রধান লেখক । 

চিত্তরঞ্জন দাশ সম্পাদিত 'নারায়ণ' পত্রিকায় বৈজ্ঞানিক প্রবন্ধ নেই বললেই 
হয়। তবে কদাচিৎ এতে সর্জনবোধ্য ও সরস বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত 
হোতি। উদদাহরণম্বব্ূপ শিশিরকুমার মিত্রের “নৃতন বিজ্ঞান, ( বৈশাখ, 
১৩২৪ ) শীর্ষক প্রবন্ধটি উল্লেখযোগ্য । শিশিরকুমীর মিত্র আধুনিক যুগের 
বহু সাময়িক-পত্রে বৈজ্ঞানিক প্রবন্ধ লিখেছেন । দুরূহ বৈজ্ঞানিক তত্বকে 
সহজ ক'রে বুঝিয়ে বল! তাঁর বিজ্ঞানালোচনার বৈশিষ্ট্য । শিশিরকুমারের 
রচনাভঙ্গীর নিদর্শন হিসাবে উল্লিখিত প্রবন্ধের আপেক্ষিক গতি” শীর্ষক 
অংশটুকু উদ্ধত কর! হোল ₹_ 


আপেক্ষিক গতি 
চ২০120৮০ বা আপেক্ষিকের উদাহরণ দেওয়া যাইতে পারে গতির 
বেগ বা ৬০1০০৫৮। একটা চলন্ত জিনিষের গতির বেগ নির্ভর 
করে আমার নিজের অবস্থার উপর। যেমন ধরা যাক, আমি 
চলন্ত ট্রেণে বেঞ্চের উপর বসিয়া আছি-আর আমার সামনে 
একট। পিঁপড়া চলিয়াছে। আমি বলিব, পি"পড়াঁটা চলিতেছে 
সেকেণ্ডে তিন ইঞ্চি-কিন্তু €:৪1.-এর বাহিরে দাড়াইয়া কোন 
লোঁক যদি পি'পড়াটাকে দেখিবাঁর স্থৃবিধা পাঁয় ত সে বলিবে, 
পি'পড়। চলিয়াছে ঘণ্টায় ৪০ মাইল বেগে। আবার পৃথিবীর 
বাহিরে স্থধ্যের উপর দাঁড়াইয়া কেহ ষদি পি'পড়াকে দেখে, 
সে বলিবে, পি'পড়! আকাশের মধ্যে সেকেণ্ডে বিশ মাইল বেগে 
ছুটিয়া চলিয়াছে। তাহা হইলে পিঁপড়ার গতির বেগ বাস্তবিক 
কোনটা? আমার সহিত তুলনায় সেকেণ্ডে তিন ইঞ্চি, বাহিরের 
লোৌকের তুলনায় ঘণ্টায় ৪০ মাইল বা সেকেণ্ডে ১৮ ফুট আর 
সুর্যের সহিত তুলনায় সেকেণ্ডে ২০ মাইল-_কোন্টা ঠিক? আসলে 
দেখা যাইতেছে যে, যেটার সহিত তুলনা করিতেছি, সেইটাই যদি 
গতিবিশিষ্ট হয়, তাহা হইলে পি'পড়ার গতির বেগ এ কথার 


২৬৪ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


কোনিও অর্থই হয় না-আমাঁর বলা উচিত, অমুক জিনিষের 
তুলনায় ইহার গতির বেগ এত। 


'নঙ্গবাণী” পত্রিকায় নিয়মিতভাবে বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয় নি। তবে 
মাঝে মাঝে এতে প্রারুতিক বিজ্ঞান বিষয়ক উচ্চাঙ্গের রচনা প্রকাশিত হোঁতি। 

“কল্লোল” ( বৈশাখ, ১৩৩৯ ), “কালি-কলম” ( বৈশাখ, ১৩৩৩ ) পবিচিত্রা? 
( আষাঢ়, ১৩৩৪ )-_-অতি আধুনিক যুগের এই তিনটি সাহিত্য-পত্রকে কেন্দ্র 
ক'রে বনু শক্তিমান লেখক সাহিত্য-জগতে আত্মপ্রকাশ করেছিলেন । কবিত।, 
গল্প, উপন্যাস ও ভ্রমণকাঁহিনীতে এই সকল পত্রিকায় ষে উতৎকর্ষতাঁর পরিচয় 
পাওয়া! গেল, বিজ্ঞানসাহিত্যের ক্ষেত্রে তার অভাব বিশেষভাবে পরিলক্ষিত 
ভয়। দীনেশরঞ্জন দাশ সম্পাদিত “কল্লোল” এবং মুরলীধর বন্থু, শৈলজানন্দ 
মুখোপাধ্যায় ও প্রেমেজ্্র মিত্র সম্পাদিত “কালি-কলম'-এ কোনে উল্লেখযোগ্য 
বৈজ্ঞানিক প্রবন্ধ নেই। উপেক্নাথ গঙ্গোপাধ্যায় সম্পাদিত “বিচিত্রা” 
পত্রিকার বিজ্ঞানসাহিত্যের দিক দুর্বল। এই পত্রিকার বিজ্ঞানসাহিত্য 
প্রসঙ্গে একমাত্র উল্লেখযোগ্য, শিশিরকুমার মিত্রের পদার্থবিজ্ঞান বিষয়ক 
কয়েকটি প্রবন্ধ । 

আধুনিক যুগের প্রগতিশীল কয়েকটি লা হিত্য-পত্রে বিজ্ঞানীলোচনাঁর কোনে 
উল্লেখযোগ্য স্থান দেখা গেল না বটে; কিন্তু উনবিংশ শতাব্দীতে প্রকাশিত 
কয়েকটি উচ্চাঙ্গের সাহিত্য-পত্রে বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশের ধার এই যুগেও 
অব্যাহত রইল। এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য, তত্ববোধিনী ও ভারতী 
পত্রিকা । তবে দ্বিজেন্্রনীথ ঠাকুরের সম্পাদনাকালে ( ১৮৮৪-১৯০৮ ) 
তত্ববোধিনীতে বৈজ্ঞানিক প্রবন্ধের সংখ্যা হাঁস পেয়েছিল। তা" ছাড়া 
বৈজ্ঞানিক প্রবন্ধের বিষয়বস্ত নির্বাচন ও রচনাভঙ্গীতেও এই যুগের তত্ব- 
বোঁধিনীতে উল্লেখযোগ্য কোনো উন্নতি দেখ। গেল না। রবীন্দ্রনাথের 
সম্পাদনাঁকালে ( ১৯১০-১৯১৫ ) তত্ববোধিনীতে অপেক্ষাকৃত নিয়মিতভাবে 
বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাঁশিত হয়। ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর 
প্রমুখ লেখকদের কয়েকটি মনৌজ্ঞ বিজ্ঞানালোচনা এই সময়কার তত্ব- 
বৌধিনীতে প্রকাশিত হয়। রবীন্দ্রনীথের সম্পাদনাকালে শাস্তিনিকেতন 
্রন্মবিদ্যালয়ের ছাত্রদের লেখাও এই পত্রিকায় প্রকাশিত হোত। পরবর্তী 
কালের তত্ববৌধিনীতেও মাঝে মাঝে উৎকৃষ্ট বৈজ্ঞানিক প্রবন্ধ পাঁওয়! যায়। 


বিবিধ সাময়িক-পত্র ও বিজ্ঞানপত্র্িক৷ ২৬৫ 


বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে হেমেন্দ্রনীথ ঠাকুর এই পত্রিকাঁয় রসায়নবিজ্ঞান 
বিষয়ক কয়েকটি সরস প্রবন্ধ লেখেন । 

বৈশিষ্ট্যের পরিচয় পাঁওয়। গেল “ভারতী” পত্রিকায় । ১২৯৩ সাল থেকে 
ভারতী বালকের সঙ্গে যুক্তভাবে প্রকীশিত হয় “ভারতী ও বালক" নামে। 
এই পর্বের €( ১২৯৩-১২৯৯ ) ভাঁরতীর বৈশিষ্ট্য জ্যোতিবিজ্ঞান বিষয়ক রচনায় । 
জ্যোতিবিজ্ঞান পর্যায়ের অধিকাংশ প্রবন্ধেরই লেখিক। স্বর্ণকুমারী দেবী । 
ভাষার সারল্য এবং বৈজ্ঞানিক প্রবন্ধের বিষয়বস্ত নির্বাচনে অভিনবত্ব 
স্বর্ণকুমারীর বিজ্ঞানীলোচনার প্রধান বৈশিষ্ট্য । ভাঁবতীর পরবর্তী পর্বে 
বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া গেল বৈজ্ঞানিক বহস্যকাহিনীতে ও বিজ্ঞান বিষয়ক 
বম্য রচনায়। এ ছাড়া প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে বহু মনোজ্ঞ 
প্রবন্ধ এই যুগের ভাঁরতীতে প্রকাশিত হোল। আধুনিক যুগে ভারতীর 
বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লেখকদের মধ্যে উল্লেখযোগ্য রামেন্দ্রন্ছন্দর জিবেদী, 
অপূর্বচন্ত্র দত্ত, মীধবচন্দ্র চট্টোপাধ্যায়, জগদানন্দ রায়, ফশীভূষণ মুখোপাধ্যায়, 
শ্রীপতিচরণ রায়, শশধর বায় প্রভৃতির নাম। 


বাংলা বিজ্ঞানসাহিত্যের বিকাশ ও পুরিপুষ্টিতে সাহিত্য-পত্রের অবদাঁনই 
বিশেষভাবে উল্লেখযোগ্য । পূর্ণাঙ্গ বিজ্ঞানপত্রিকাঁর সংখ্য। পূর্ববর্তী যুগের ন্যায় 
আধুনিক যুগেও নগণ্য । তা ছাঁড়া বৈজ্ঞানিক রচনার উতকর্ষতার দিক 
থেকেও সাহিত্য-পত্রিকারই অগ্রাধিকার । তবে পূর্ববর্তী যুগে প্রাকৃতিক 
বিজ্ঞান বিষয়ক পত্রিকার বিজ্ঞানসাহিত্যে উল্লেখযোগ্য কোন ধেশিষ্ট্যের 
পরিচয় পাওয়া যায় নি। কিন্ত আধুনিক যুগের কোনে। কোনে! বিজ্ঞান- 
পত্রিকায় বিশিষ্টতার পরিচয় পাওয়া গেল। এই বিশিষ্টতার পরিচয় পাওয়া 
যায় বিংশ শতাবীতে প্রকাশিত কোন কোন বিজ্ঞানপত্রে। 

উনবিংশ শতাব্দীর শেষভাগে যে সকল বিজ্ঞানপত্র প্রকাশিত হয়েছিল, 
তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখষোগ্য, অমৃতলাল বন্দ্যোপাধ্যায় সম্পাঁদিত 
“শিল্পপুষ্পাঞ্জলী? ( আষাঢ়, ১২৯২ ), বিহারীলাল ঘোষ সম্পাদিত “বিশ্বকর্মা বা 
বিজ্ঞানরহস্য”১ (আশ্বিন, ১২৯৩), কালীপ্রসন্ন সেন সম্পাদিত “গণিত ও 


বাংল! সাময়িক-পত্র-দ্বিতীয় খণ্ড (২য় সংস্করণ)--ব্রজেন্্নাব বন্দোপাধ্যায় পৃঃ ৪৯। 


২৬৬ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


বিজ্ঞান সম্বন্ধীয় মাসিক পত্রিকা (১২৯৬), প্রভাঁতচন্ত্র সেন সম্পাদিত 
প্রকৃতি (ভাদ্র, ১২৯৮) এবং দ্রলোক্যনাথ মুখোপাধ্যায় সম্পাদিত 
“বিজ্ঞান”* ( বৈশাখ, ১৩০১)। এই সকল বিজ্ঞানপত্রিকাঁর মধ্যে “শিল্প- 
পুপ্পাঞ্চলী' এবং “প্রকৃতি ছাঁড়া অবশিষ্ট পত্রিকাঁগুলি বর্তমানে ছুলভ। 

শিল্পপুষ্পাঞ্জলী মূলতঃ শিল্পবিজ্ঞান বিষয়ক পত্রিকা হলেও এতে মাঝে মাঝে 
পদার্থবিজ্ঞান বিষয়ক রচনাদি প্রকাশিত হোতি। তবে এই শ্রেণীর রচনার 
অধিকাঁংশই নীরস ও দুর্বোধ্য প্রকৃতির | 

প্রভাতিচন্ত্র দেন সম্পাদিত প্রকৃতির প্রথম সংখ্যায় পত্রিকা-প্রকাশের 
উদ্দেশ্ঠ সম্বন্ধে মন্তব্য করা হয়, “প্রাকৃতিক ঘটনার আঁলোচন। করাই আমাদের 
উদ্দেশ্য থাকিবে । তবে জ্যোতিষ, রসায়ন, ভূতত্ব, জীবতত্ব প্রভৃতি শাস্মের 
যাহ! কিছু প্রসঙ্গক্রমে উপস্থিত হইবে তাহাঁরই আলোচন। আমরা করিব ।” 
একমাত্র গণিত ছাড়! প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে সুদীর্ঘ 
ধারাবাহিক রচন! এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ভাষার আড়ষ্টত। 
এবং 'প্রকাশভঙ্গীতে জড়ত্ব বিভিন্ন রচনার প্রধান ক্রুটি। 

ভাষায় উত্কতাঁর এবং পরিকল্পনায় অভিনবস্তের পরিচয় পাঁওয়। গেল 
বিংশ শতাব্ীর ছু” একটি বিজ্ঞানপত্রে। এই প্রসঙ্গে প্রথমেই উল্লেখযোগ্য, 
ভারতবর্ষীয় বিজ্ঞান-সভাঁর অবৈতনিক সম্পাদক ডাঃ অমৃতলাল সরকার 
সম্পাদিত “বিজ্ঞান? (জানুয়ারী, ১৯১২) পত্রিকা । ইতিপূর্বে ডাঃ মহেন্দ্রলাল 
সরকার প্রতিষ্ঠিত ভারতীয় বিজ্ঞান মন্দিরের পৃষ্ঠপোষকতায় “বিজ্ঞানদর্পণ' 
নামে যে পত্রিকাটি প্রকাশিত হয়, জনসাধারণের উপযুক্ত সহযোগিতার 
অভাবে তা” বেশীদিন স্থায়ী হয় নি। বিজ্ঞানদর্পণ প্রকাশিত হয়েছিল বিজ্ঞান 
ও মাতৃভাঁষাঁর উন্নতিকল্পে। ঠিক একই উদ্দেশ্য নিয়ে “বিজ্ঞান” পত্রিকাঁটিরও 
আবিভাব। এই পত্রিকাটি বাংলার বিশিষ্ট বৈজ্ঞানিকদের দারা পরিচালিত 
হোত। বিজ্ঞান পত্রিকায় প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন দ্রিক নিয়ে বহু মারগর্ড 
রচন। প্রকাশিত হয় । তবে জীববিজ্ঞান এবং পদ্দার্থ ও বসায়নবিজ্ঞান বিষয়ক 
রচনার সংখ্যাই অধিক । গণিত ও জ্যৌতিবিজ্ঞান এবং প্রীককতিক ভূগোল ও 
ভূবিষ্য। বিষয়ক প্রবন্ধ এই পত্রিকাঁয় কদাচিৎ প্রকাঁশিত হোত। তৎকালীন 


২ বাংলা সাময়িক-পত্র-দ্বিতীয় খণ্ড (২য় সংস্করণ)--ব্রজেন্্রন।থ বন্য্োপাধ্যায়--পৃঃ ৪৯ । 


ঙ ০ ঠচ ঠ ৪ চে ঞ গ্ 


টস - _-পৃং ৬২ | 


বিবিধ সাময়িক-পক্র ও বিজ্ঞানপত্রিক। ২৬৭ 


সময়ের অেষ্ঠ বিজ্ঞানসাহিত্যিকরা এতে লেখেন নি। এই পত্রিকাঁর প্রবন্ধ- 
কারদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য শরৎচন্দ্র রাঁয়, বিভূতিভূষণ চক্রবর্তী, 
মন্থলাঁল সরকার, নির্মলকুমার সেন, আশুতোষ দে প্রভৃতির নাম। শরৎচন্দ্র 
রায়ের অধিকাংশ প্রবন্ধই জীববিজ্ঞান নিয়ে ৷ জীববিজ্ঞানের বিভিন্ন দিক উদ্ভিদ, 
প্রাণী ও শারীরবিজ্ঞান এবং বিবর্তনবাদ নিয়ে কয়েকটি উংকষ্ট প্রবন্ধ তিনি এই 
পত্রিকায় লিখেছেন । এ ছাড়া ভারতবষীয় বিজ্ঞান-সভায় প্রদত্ত জীববিজ্ঞান 
বিষয়ক কয়েকটি ইংরেজী বক্তৃতার মর্মান্বাদ এতে প্রকাশিত হয়। অনুবাদ 
করেছিলেন শরৎচন্দ্র বাঁয়। শরৎচন্দ্র প্রাকৃতিক বিজ্ঞানের অন্যান্য দিক নিয়েও 
এই পত্রিকায় লিখতেন । বিভূতিভূষণ চক্রবর্তীর প্রাণী ও উদ্ভিদ্রবিজ্ঞান 
বিষয়ক কোনো কোনে। রচনার বিষয়বস্ত নির্বাচনে বৈচিত্র্যের পরিচয় পাওয়া 
গেল। এই বৈচিত্রের পরিচয় মন্খলাল সরকারের রচনায়ও পাঁওয়। যাঁয়। 
কিন্তু তাঁর বহু রচনাই অসম্পূর্ণ ও নীরস প্ররুতির। নির্জলকুমীর সেনের 
অধিকাংশ প্রবন্ধই পদার্থবিজ্ঞান নিয়ে। ভাষাঁর বলিষ্ঠত। তার রচনার প্রধান 
গুণ। পাঁপ্ডিত্য ও সাহিত্যরসের সম্মিলন ঘটেছে আশুতোষ দে'র রচনায় । 
তার অধিকাংশ প্রবন্ই পদার্থবিজ্ঞান, গণিত ও জ্যোতিবিজ্ঞান নিয়ে। 
বিষয়বস্ত নির্বাচনে অভিনবত্ব আশুতোষ দে'র বৈজ্ঞানিক প্রবন্ধের একটি 
উল্লেখযোগ্য বৈশিষ্ট্য । এই পত্রিকার রসায়নবিজ্ঞান বিষয়ক অধিকাংশ 
রচনাই নীরস ও গতান্থগতিক প্রকৃতির । তবে সবদ্দিক মিলিয়ে বিচার করলে 
দেঁখ। যায়, “বিজ্ঞান'-এর রচনা গুলে বিজ্ঞানদর্পণের তুলনায় অনেক বেশী 
উচ্চাঙ্গের। 

বাংলা ভাষা ও সাহিত্যে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানপত্রিক হোল সত্যচরণ লাহা৷ 
সম্পাদিত “প্রকৃতি ( দ্বেমাসিক )। এই পত্রিকার প্রথম সংখ্যা ১৩৩১ সালের 
বৈশাখ ও জ্যষ্ঠ যুক্তসংখ্য। হিসাবে বেরিয়েছিল। প্রকৃতির বৈশিষ্ট্য মৌলিক 
গবেষণামূলক বৈজ্ঞানিক প্রবন্ধে এবং পরিভাষা বিষয়ক রচনাঁয়। গবেষণা- 
মূলক বৈজ্ঞানিক প্রবন্ধ ইতিপূর্বে যে সকল পত্রিকায় প্রকাশিত হয়েছিল, 
তা'দের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সাহিত্য-পরিষদ-পত্রিকার নাঁম। কিন্ত 
পরিষদ-পত্রিকার গবেষণামূলক রচনার তুলনায় প্রকৃতির রচনাগুলে! অনেক 
বেশ আকর্ধণীয়। এর কারণ, এ দেশের শ্রেষ্ঠ বৈজ্ঞানিকর৷ এই পত্রিকায় 
লিখতেন । অপরদিকে খ্যাঁতনাম। বৈজ্ঞানিকদের গবেষণামূলক রচন! পরিষদ- 
পত্রিকায় কদাচিৎ প্রকাশিত হোত। প্রকৃতি পত্রিকাটি ঘে সকল বৈজ্ঞানিকের 


২৬৮ বঙ্গপাহিত্যে বিজ্ঞান 


রচনায় সমৃদ্ধ তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য প্রশাস্তচন্ত্র মহলানবীশ, 
্রফুল্পচন্ত্র রাঁয়, ডাঁঃ হিমাপ্রিকুমার মুখোঁপাধ্যায়, ডাঃ সহায়রাম বন্থ, ডাঃ 
মেঘনাদ সাহা! ও ডাঁঃ স্নেহময় দত্তের নাঁম। বৈজ্ঞানিকর৷ নিয়মিতভাবে 
লেখ। সত্বেও এই পত্রিকার অধিকাংশ রচনাই লর্জনবোধ্য । টেক্নিক্যালিটি 
এড়িয়ে সরস ও সরল ভাষায় এখানে বক্তব্য বিষয় বোঝান হয়েছে। নব্যযুগের 
কীতিমান বৈজ্ঞানিকদের বাংল! ভাষায় বৈজ্ঞানিক প্রবন্ধ লিখতে এই 
পত্রিকাঁয়ই প্রথম দেখ| গেল। প্রীকতিক বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে বহু 
উচ্চাঙ্গের রচন। প্রকৃতিতে প্রকাশিত হয়। তবে গোড়ার দিককার সংখ্যা- 
গুলোতে প্রাণিবিজ্ঞান বিষয়ক রচনারই আধিক্য। তৃতীয় বখ্সর থেকে 
এই পত্রিকায় পদীর্থবিজ্ঞান ও রসায়নবিজ্ঞান বিষয়ক প্রবন্ধের সংখ্যা বাঁড়ল 
এবং প্রাণিবিজ্ঞান বিষয়ক রচনার সংখ্য। কমল। 

অতএব, দেখ। যাঁচ্ছে, বিভিন্ন সাময়িক-পত্র ছাড়াও আধুনিক যুগের 
কোনে। কোনে। বিজ্ঞানপত্রিকায় উৎরষ্ট বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হোত। 


পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, গণিত, জ্যোতিবিজ্ঞান, 
প্রাকৃতিক ভূগোল ও ভূবিগ্যা 


আধুনিক যুগে বিভিন্ন লাময়িক-পত্রে প্রকাশিত বিজ্ঞানালোচনার ভাষা 
ও ভাবধারায় উন্নতির সঙ্গে সঙ্গে প্রীরুতিক বিজ্ঞানের কোনো কোনে দিক 
নিয়ে গ্রস্থ-রচনীয়ও উন্নতি সাধিত হোল। তবে এই যুগে এদেশে পাশ্চাত্য 
বিজ্ঞান-চর্চার প্রসার যতখানি দ্রুত গতিতে ঘটল, বিজ্ঞানসাহিত্যের ক্ষেত্রে 
প্রসার ও উন্নতি ততট। দ্রুত গতিতে ঘটল না। বিদেশী ভাষাকে কেন্দ্র 
ক'রে বিজ্ঞান-চর্চাই এর অন্যতম কাঁরণ। এ ছাঁড়া উনবিংশ শতাঁবীর শেষ 
ভাগ পর্যন্ত বাংল। বিজ্ঞানের স্থায়ী কোনে! পরিভাষা গঠিত হোল না। এর 
ফলে বিংশ শতাব্দীর খ্যাতিমান বিজ্ঞানসাহিত্যিকদেরও বিজ্ঞানের ভাষা- 
সমস্তার সম্মুখীন হ'তে হোল। তবে এই সকল অস্থবিধা সত্বেও আধুনিক যুগে 
পদার্থবিজ্ঞান ও জ্যোতিবিজ্ঞান বিষয়ক গ্রন্থ-রচনায় উন্নতি পরিলক্ষিত 
হয়। 

এই যুগে সর্বপাঁধারণের পাঁঠোপযোগী গণিত, প্রাকৃতিক ভূগোল ও ভূবিদ্য| 
বিষয়ক গ্রন্থ রচনায় উল্লেখষোগ্য কোনো। উন্নতি দেখ। গেল না বটে, তবে 
বিজ্ঞানের এই সকল বিভাগ নিয়েও বিভিন্ন পত্র-পত্রিকায় বহু স্চিস্তিত ও 
মনোজ্ঞ গ্রবন্ধ প্রকাশিত হতে লাঁগল। বৈজ্ঞানিক প্রবন্ধের চিন্তাধার। ও 
ভাষাঁর উন্নতির মূল কারণ, আধুনিক যুগে পাশ্চাত্য বিজ্ঞানের সঙ্গে স্থুপরিচিত 
কয়েকজন শক্তিমান লেখক বিজ্ঞানসাহিত্য স্ষ্টিতে উদ্যোগী হলেন । উনবিংখ 
শতাব্দীর শেষভাগে প্রকাশিত রাঁমেন্্ন্থন্দর ত্রিবেদীর কয়েকটি বৈজ্ঞানিক 
প্রবন্ধ এই প্রসঙ্গে প্রথমেই উল্লেখযোগ্য । তবে বৈজ্ঞানিক প্রবন্ধের চিন্তাধারা 
ও রচনাভঙ্গীর যথার্থ উন্নতি পরিলক্ষিত হোল বিংশ শতাঁববীতেই । উনবিংশ 
শতাব্দীর শেষ দিকে রচিত পদীর্থ ও রসায়নবিজ্ঞান বিষয়ক গ্রন্থের প্রায় 
সবগুলোই পাঠ্যপুস্তক । 

এক 
উনবিংশ শতাব্দীর শেষভাগে রচিত পদীর্ঘবিজ্ঞান বিষয়ক পাঠ্যপুত্তক- 


গুলোর মধ্যে উল্লেখষোগ্য, যোগেশচন্দ্র রায়ের “সরল পদার্থ-বিজ্ঞান? (১২৯৩), 
কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের “সরল পদীর্ঘ বিদ্যা” (২য় সংস্করণ, ১২৯৮) এবং 


২৭০ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


রামেন্ত্রহন্দর ত্রিবেদীর “পদীর্থ-বিদ্যা”১ (১৮৯৩ )। উল্লিখিত তিনটি গ্রন্থই 
জনপ্রিয়তা অর্জন করে। 

যোগেশচন্দ্র রায়ের “সরল পদার্থ-বিজ্ঞান” বালক এবং বিজ্ঞানে অনভিজ্ঞ 
ব্যক্তিগণের জন্যে রচিত। গ্রন্থটি রচনায় -টিগাঁল, টেট, হাক্সলি প্রমুখ 
পাশ্চাত্য পণ্ডিতদের আদর্শ অনুসরণ করা হয়েছে । এই গ্রন্থে মোট আটটি 
অধ্যায়ে জড়ের গুণ, গতি ও বল, তরল ও বাঁয়রীয় পদার্থ, শব্ধ, আলোক, 
তাপ, চুম্বক ও তড়িৎ নিয়ে আলোচনা রয়েছে। আলো ও তড়িৎ নিয়ে 
আলোচন। সুর্যকুমার অধিকারীর 'প্রক্ৃতি-বিজ্ঞান” এবং মহেন্দ্রনাথ ভট্টাচার্যের 
'পদার্থবিদ্যা"র তুলনায় অনেক বেশী তথ্যপূর্ণ। গাণিতিক প্রসঙ্গ এড়াবার 
উদ্দেশ্টে এখানে “স্থিতি-বিজ্ঞান ও গতি-বিজ্ঞান” নিয়ে আলোচন। করা 
হয় নি। বৈজ্ঞানিক তব্বপগতলি এখানে অতি সহজ পরীক্ষা ও উদাহরণ 
সহযোগে বোঝান হয়েছে । যৌগেশচন্দ্রের গ্রকাঁশভঙী স্বচ্ছ। বৈজ্ঞানিক 
শব্দের ব্যবহারে যোগেশচন্দ্র ও কৃষ্ণচন্দ্র প্রধানতঃ পূর্ববর্তীদের অন্গসরণ 
করেছেন। পদার্থবিদ্যায় রামেন্ত্রহন্দরও পরিভাষার ব্যবহারে পূর্ববর্তী 
গ্রন্থকারদের সঙ্গে সঙ্গতি রেখে চলেছেন । 

উনবিংশ শতাব্দীর শেষভাগে প্রকাশিত বাংল! পদার্থবিজ্ঞানের মধ্যে 
একটি উল্লেখযোগ্য গ্রন্থ হোল হেমেন্দ্রনাথ ঠাকুর প্রণীত ও রামেন্দ্রক্ন্দর 
ভ্রিবেদী সম্পাদিত “প্রাকৃতিক বিজ্ঞানের স্থুল মন (১৮১৯ শক )। ভাষা 
সরস না হলেও সর্বপ্রকার টেক্নিক্যালিটি এড়িয়ে সর্বসাধারণের উদ্দেশ্যে 
গ্রন্থটি লেখা । প্রীকৃতিক বিজ্ঞানের লেখক হেমেন্দত্রনাথ ক্ষিতীন্দ্রনীথ ঠাকুরের 
পিতা । হেমেন্দ্রনাথের মৃত্যুর পর প্রধানতঃ ক্ষিতীন্দ্রনাথ ঠাকুরের উৎসাহে 
এই গ্রন্থটি প্রকাশিত হয়। 'প্রীকৃতিক বিজ্ঞানের স্থুল মর্ম” ছাড়াও হেমেন্দ্রনাথ 
আরও কয়েকটি বিজ্ঞানগ্রস্থ রচনা করেন২। কিন্তু এ সকল গ্রন্থ প্রকাশিত 
হয় নি। তবে হেমেন্ত্রনাথ ও ক্ষিতীন্দ্রনাথের বহু বৈজ্ঞানিক প্রবন্ধ বিভিন্ন 


১ রামেন্্রহন্দর ত্রিবেদীর 'পদার্থবিন্ভাকে অনুসরণ ক'রে লেখা ক্ষেত্রগোপাল সেনগুপ্তের 
'পদার্থবিষ্ঠার প্রশ্নোত্তর' ১৩*১ সালে প্রথম প্রকাশিত হয়। জড় পদার্থের ধর্ম, গুণ ও অবস্থা এবং 
তাপ নিয়ে প্রগ্ন ও উত্তরের মাধ্যমে এখানে আলোচন! করা হয়েছে। গ্রন্থটির অনেক স্থলে রামেন্র- 
সুন্দরের ভাষারও হুবহু অনুকরণ দেখা যায়। 

২ “প্রাকৃতিক বিজ্ঞানের স্তুল মন্ম'--প্রকাশকের নিবেদন । 


পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান ইত্যাদি ২৭১ 


সাময়িক-পত্রে ছড়িয়ে আছে। আলোচ্য গ্রন্থটি রচনায় বৈজ্ঞানিক পদ্ধতি 
অন্ুস্থত। প্রাকৃতিক বিজ্ঞানকে এখানে ভার, চাঁপ, চুম্বক, তড়িৎ, তড়িৎ- 
চুষ্বক, আণবিক ক্রিয়া, শব্দবিজ্ঞান, আলোক-_এই কয়েকটি শ্রেণীতে বিভক্ত 
করে এক একটি বিভাগ নিয়ে দৃষ্টান্ত সহযোগে আলোচনা কর হয়েছে। 
বৈজ্ঞানিক শব্দের ব্যবহারে সংস্কৃতান্গগত্য দেখা যায়। তবে ছু" এক যায়গায় 
হেমেন্ত্রনাথ নতুন শব্দও স্থষ্টি করেছেন। হেমেন্দ্রনাথের আলোচন। সর্বত্রই 
সংক্ষিপ্ত প্রকৃতির । 

বিংশ শতাব্দীর প্রথম ও দ্বিতীয় দশকে বাংল। সাহিত্যে পদার্থবিজ্ঞানের 
বিষয়বিশেষ নিয়ে গ্রস্থ-রচনার স্ুত্রপাত হোঁল। এই প্রসঙ্গে প্রথমেই উল্লেখ- 
যোগ্য, চুণীলাল বস্থুর ( ১৮৬১-১৯৩০ ) “আলোক? ( ১৯০৯)। আলোচ্য 
গ্রন্থে আলোকের উৎপত্তি সম্বন্ধে বিভিন্ন মতবাদ আলোচনা ক'রে আলোকের 
উৎপত্তিস্থল, আলে।করশ্মি, ছায়া, আলোকের গতি, প্রতিফলন ও প্রতিসরণ, 
বিক্ষিপ্ত আলোক, বিভিন্ন প্রকৃতির দর্পণ, ত্রিশির কাচ (11977), অতসী 
কাচ ( [55 ), অণুবীক্ষণ ও দূরবীক্ষণ যন্ত্র এবং দীর্ঘ ও হম্বদৃষ্টি সম্বন্ধে 
আলোচন! কর হয়েছে । আলোচন। সর্বত্রই সংক্ষিপ্ত প্রকৃতির । এ ছাড়া 
আলোকবিজ্ঞানের উচ্চাঙ্গের প্রসঙ্গগুলো এতে নেই। তা” সত্বেও বিজ্ঞানে 
অনভিজ্ঞ জনসাধারণের কাছে এটি একটি মূল্যবান গ্রস্থ। তাঁর কারণ, 
আলোকবিজ্ঞানের প্রাথমিক তথ্যগুলে। উদাহরণ ও পরীক্ষার মাধ্যমে এই 
গ্রন্থে অতি সহজভাবে আলোচিত হয়েছে । লেখক চুণীলাল বন্ধু প্রায় 
সর্বত্রই পদীর্থবিজ্ঞান বিষয়ক বিদেশী শব্দগুলো বাংলায় অন্তবাঁদ করেছেন । 
অ্তবাঁদের পাঁশেই ইংরেজী প্রতিশব্দ দেওয়া আছে। চুণীলালের প্রকাশভঙ্গী 
সরল। 

চুষ্বক সম্বন্ধে বাংলায় প্রথম গ্রন্থ নলিনীনাথ রায়ের “চুম্বক বিজ্ঞান' 
১৩২১ সালে প্রথম প্রকাশিত হয়। নলিনীনাথ জয়পুর মহাঁরাজ-কলেজের 
বিজ্ঞানের অধ্যাপক ছিলেন। চুম্বকবিজ্ঞান একটি সুপরিকল্পিত গ্রন্থ । মোট 
পীচটি পবিচ্ছেদে চুম্বক সম্বন্ধে জ্ঞাতব্য প্রধান প্রধান কয়েকটি প্রসঙ্গ নিয়ে 
এখানে আলোচন।.করা হয়েছে। চুম্বক বিষয়ক উচ্চাঙ্গের দু' একটি প্রসঙ্গও 
এতে আছে। কিন্তু নলিনীনাথের রচনাভঙ্গীর প্রশংসা করা যায় না। 
তাঁর ভাষ! জটিল ও ছুর্বোধ্য প্রকৃতির । গ্রন্থটি টেকনিক্যাল হয়ে পড়বার 
আশঙ্কায় লেখক চুম্বক বিষয়ক গাণিতিক প্রসঙ্গ গুলো নিয়ে পরিশিষ্টে 


২৭২ বঙ্গদাহিত্যে বিজ্ঞান 


আলোঁচন। করেছেন । মূলগ্রস্থে গাঁণিতিক কোনে! আলোচনা নেই। তবে 
লেখকের প্রকাঁশভঙ্গীর অন্বচ্ছতাঁর জন্তে সহজ পরীক্ষাগুলোও যায়গায় যায়গাঁয় 
দুরূহ হয়ে উঠেছে । আলোচ্য গ্রন্থে চন্বকবিজ্ঞান বিষয়ক অধিকাংশ বিদেশী 
শব্বই বাংলায় অঙ্গবাদিত। কিন্তু অন্গবাদের প্রশংসা করা যাঁয় না। 
শব্দের মাধুর্ষের দিকে লক্ষ্য না! বাঁখায় অন্বাদিত শব্দগুলে! যায়গায় যায়গায় 
শ্রুতিকটু হ'য়ে পড়েছে। 

বাংল। সাহিত্যে পদীর্ঘবিজ্ঞানের বিষয়বিশেষ নিয়ে গ্রন্থ-রচনায় সর্বাধিক 
রুতিত্বের অধিকারী জগদানন্দ বায়। জগদানন্দের শব্দ”, আলো, “তাঁপ” 
“চুম্বক, “স্থিরবিছ্যুৎ”, ও ণচলবিদ্যৎ্, ১৯২৪ থেকে ১৯২৯ খুষ্টীব্দের মধ্যে 
প্রকাশিত হয়েছিল। বাঁংল৷ সাহিত্যে একমাত্র জগদানন্দ রায় ছাড়া আর 
কোনো লেখকই পদার্থবিজ্ঞানের এতগুলে। বিভাগ নিয়ে গ্রন্থ রচনা করেন 
নি। পদার্থবিজ্ঞানের বিষয়বিশেষ নিয়ে গ্রন্থ রচনার প্রচেষ্টা অপরাপর 
ক্ষেত্রে ছু" একটি বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ । 

_জগদানন্দের সমসাময়িক কালে বাংল! ভাষায় বিদ্বাৎ নিয়ে সাঁরগর্ভ 
গ্রন্থ রচনা করলেন শৈলজাপ্রসাদ দত্ত ও স্থনীলকুমার মিত্র। এই ছু'্জন 
গ্রস্থকারের লেখা “বিছ্যাত্তত্ব শিক্ষক" ( ১৯২৮) বিদ্যুৎ সম্বন্ধে একটি বুহদাঁকাঁর 
্রস্থ। বিদ্যুৎ নিয়ে এরূপ তথ্যবহুল গ্রন্থ বাংলা ভাষায় ইতিপূর্বে আর 
প্রকীশিত হয় নি। তবে এই গ্রন্থে বৈছ্যতিকতত্ব অপেক্ষ। বিদ্যুতের 
ব্যবহারিক দিকের উপরেই বেশী জোর দেওয়া হয়েছে । অত্যধিক তথ্যপূর্ণ 
হওয়ায় আলোচনা যায়গায় ষাঁয়গাঁয় অবৈজ্ঞানিক জনসাধারণের কাছে 
দুর্বোধ্য হয়ে পড়েছে । 

সহজ ক'রে বক্তব্য বিষয় বৌঝাবার প্রচেষ্টা দেখা গেল বীরেন্দ্রনাথ 
রায়ের রচনীয়। বাংল! ভাষায় রচিত বেতার বিষয়ক প্রথমণ গ্রন্থ 
বীরেন্রনাথের “বেতার যন্ত্র নিশ্শীণ” ১৩৩৫ সালে প্রথম প্রকাশিত হয়। 
আলোচ্য গ্রন্থে বেতারের ঢেউ, ভাল্ভ্‌, কৃষ্ট্যাল ইত্যাদি সম্বন্ধে সরল 
ভাষায় আলোচনা! কর! হয়েছে। বেতার নিয়ে লেখ বীরেন্ত্রনাথ রায়ের 
অপরাপর গ্রস্থ “বেতার গ্রাহক যন্ত্র ( ১৩৩৫ ) এবং “বেতার রহস্য” (১৯২৯) 


৩ “বেতার যন্ত্র নির্মীণ'-এর ভূমিকায় গ্রন্থকার বলেছেন, “বেতার সম্বন্ধে এখন পর্যন্তও শুধু 
বাংলায় কেন, ভারতীয় কোন ভাষাতেই কোন বই বের হয় নি।* 


্ ক 


বি 
টপ 5 ত টি 
১ টা রং ৭ ন 
৮ খে 
সদ ঁ শি ১১ 
চা শত 


পদার্থবিজ্ঞান, র্সায়নবিজ্ঞান ইত্যাদি ২৭৩ 


বীরেন্দ্রনাথ রায়ের পর বেতার বিষয়ক গ্রস্থ রচনা করেন রমেশচন্দ্র সরকার । 
রমেশচন্দ্রের “রেডিও' (১৩৩৮) নামক গ্রন্থে বেতাঁরের ইতিহাঁস, বেতাঁর 
যন্ত্রের বিভিন্ন অংশ ও এদের ব্যবহাঁর প্রণালী নিয়ে সংক্ষেপে আলোচনা 
কবর। হয়েছে । 

পদার্থবিজ্ঞান রচনায় রামেজ্ুন্ুন্দরের প্রভাব দেখা গেল যোগেন্ছরনারায়ণ 
গুহ-মজুমদার রচিত “জড় ও শক্তি-বিজ্ঞান' ( ১৩৩৬) নামক গ্রন্থে । এখানে 
জড়পদার্থের ধর্ম এবং মাধ্যাকর্ষণ ও আণবিক শক্তি সম্বন্ধে আলোচনা কর। 
হয়েছে । আলোচ্য গ্রন্থে তথ্য সমাবেশের উপর জৌর না দিয়ে বিচাঁর- 
বিশ্লেষণের উপরেই বেশী জোর দেওয়। হয়েছে । জড় ও শক্তি-বিজ্ঞানের 
যায়গায় যায়গায় জড়বিজ্ঞান সম্বন্ধে প্রাচীন মতগুলি উদ্ধৃত। উচ্চাঙ্গের 
দার্শনিক চিন্তার পরিচয় স্থানে স্থানে রয়েছে । যোঁগেন্দ্রনারায়ণের রচনাভঙ্গীর 
একমাত্র ক্রটি, যাঁয়গাঁয় যায়গায় অতিকথন ও পুনরক্তি | 


ছুই 

উনবিংশ শতাব্দীতে রচিত বাল! রসায়নবিজ্ঞানের অধিকাংশই 
পাঠ্যপুস্তক । উনবিংশ শতাব্দীর শেষভাগে রচিত রসাঁয়নবিজ্ঞান বিষয়ক 
পাঠ্যপুস্তক গুলোর মধ্যে উল্লেখযোগ্য, যৌগেশচন্দ্র রায়ের “রসায়ন প্রবেশ' 
(১৮৯০ ), রামচন্্র দত্তের “রসায়ন বিজ্ঞান” ( ১৮৯৪ ), চুণীলাল বসুর ফলিত' 
রসায়ন” (১৮৯৫) এবং িসায়ন-স্থত্--১ম (১৮৯৭) ও ২য় (১৮৯৮) 
ভাগ। 

পাঠ্যপুস্তক ছাড়াও সর্বসাধারণের উদ্দেস্তে বিজ্ঞানগ্রস্থ রচনা কৰে 
চুণীলাল বন্থ বাঁংল! সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। চুণীলালের সর্বজনবোধ্য 
বিজ্ঞানগ্রন্থ গুলি বিংশ শতাব্দীর প্রান্ত থেকে প্রকাশিত হতে থাকে । 
অবৈজ্ঞানিক জনসাধারণের উদ্দেশ্টে লেখ। চুণীলাঁলের প্রথম গ্রন্থ “জল? (১৯০০) 
শোভাবাজার রাজবাড়ীর “সাঁহিত্য-সভা”* থেকে প্রকাশিত হয়। এই 
সাহিত্য-সভার সঙ্গে গোঁড়া থেকেই চুণীলাল বস্থর সংযোগ ছিল। ১৩১৬ 
সালে তিনি এই প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হয়েছিলেন | 


৪ ১৩০৬ সালে শোভাবাজার রাজবাড়ীতে এই সাহিত্-সভা৷ প্রতিষিত হয়েছিল। 
৫ “রসায়নাচাধ্য চুমীলাল' ( ১৩৪১ )-ঘতীন্ত্রনাথ মুখোপাধ্যায় । পৃঃ ১৩৪ | 
১৮ - 


২৭৪ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


চুণীলাল বস্থর “জল” সর্বসাধারণের পাঁঠোপযোগী একটি উৎকষ্ট গ্রস্থ। 
গস্থটির বিষয়বস্তু বাগবাজার সাহিত্য-সভার চতুর্থ অধিবেশনে পঠিত হয়েছিল। 
গ্রন্থটির প্রথমদিকে জলের উপাদান ও বিশ্লেষণপদ্ধতি, অক্সিজেন ও 
হাইড্রোজেনের ধর্ম ইত্যাদি প্রসঙ্গ নিয়ে আলোচনায় রাসায়নিক তথ্যাদি 
রয়েছে । শেষের দ্দিকে জল পরিস্রত করবার পদ্ধতি সরল ভাষায় আলোচিত । 
ক্লোরিন এবং জলের কাঠিন্য ইত্যাদি নিয়ে আলোচনাও তথ্যসমৃদ্ধ । 

জল ছাড়া আরও কয়েকটি নিত্যব্যবহার্ধ বস্ত নিয়ে চুণীলাল গ্রন্থ বচন 
করলেন। চুণীলালের পরবর্তী গ্রস্থ “বাঁষু, ১৯০৩ খুষ্টান্দে প্রথম প্রকাশিত 
হয়। আলোচ্য গ্রস্থটিরও অধিকাংশ প্রসঙ্গই বাগবাজার সাহিত্য-সভায় 
পড়া হয়েছিল। ইতিপূর্বে লেখক সাহিত্য-সভায় জল সম্বন্ধে একটি প্রবন্ধ 
পাঠ করেছিলেন। এই সভায় উপস্থিত অনেকেই লেখককে নিত্য প্রয়োজনীয় 
পদার্থ নিয়ে গ্রস্থ-রচনা করবার জন্যে অনুরোধ করেন। এই অনুরোধে 
এবং ইতিপূর্বে প্রকাশিত জল" নাঁমক গ্রস্থটির সমাদরে উৎসাহিত হয়ে চুণীলাল 
এই গ্রস্থথানি রচনা! করেন। চারটি পরিচ্ছেদে বিভক্ত এই গ্রস্থের বিভিন্ন 
পরিচ্ছেদে বায়ুর উপাদান ও ধম, বায়ুর সঙ্গে স্বাস্থ্যের সম্বন্ধ, ধুলিকণ! এবং 
দুষিত বায়ু পরিষফার করবার উপায় সম্বন্ধে আলোচনা করা হয়েছে। 
তথ্যসমাবেশের দিক থেকে গ্রন্থ'ট কিছুট? ছুর্বল। 

চুণীলালের পরবর্তী গ্রন্থ 'কাগজ' ( ১৯০৬ ) প্রকাশের পূর্বে সাহিত্য-সভায় 
পড়া হয়েছিল। এই গ্রন্থে কাগজ প্রস্তত করবার দেশী ও বিলাতী পদ্ধতি 
বিস্তৃতভাবে আলোচিত। প্রাচীন যুগের কাগজ প্রস্ততের ইতিহাস 
আলোচনায় চুণীলালের গভীর পাণ্ডিত্যের পরিচয় পাওয়া যায়। উল্লিখিত 
্রন্থগ্ুলো৷ ছাড়া চুণীলাল বস্থুর অপরাপর বৈজ্ঞানিক গ্রন্থ “আলোক? (১৯০৯), 
খাছ (১৯১০ ), শারীর স্বাস্থ্য-বিধান? (১৯১৩), “পলীস্বাস্থ্য (১৯১৬) ও 
স্বাস্থ্ব-পঞ্চক” (১৯২৮)। বৈজ্ঞানিক সাহিত্য ছাড়াঁও চুণীলাল কবিতা 
রচনায় সিদ্ধহস্ত ছিলেন। তবে তাঁর কবিতাগুলো গ্রস্থাকারে প্রকাশিত 
হয় নি। চুণীলালের একটি উল্লেখযোগ্য গ্রন্থ “নীলাচল” ( ১৯২৬ )-এর 
যায়গায় যাঁয়গাঁয় উচ্ছ্বাসের পরিচয় রয়েছে। কিস্তু এই উচ্ছাস তার 
বৈজ্ঞানিক সাহিত্যে সংক্রামিত হয় নি। প্রকাশভঙ্গীর সংযম চুণীলালের 
বিজ্ঞানসাহিত্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ৷ 

চুণীলাল শুধুমাত্র সাহিত্যসেবায়ই আত্মনিয়োগ করেন নি, এদেশে 


পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান ইত্যাদি ২৭৫ 


বিজ্ঞানচর্চার প্রসারেও তাঁর অবদীন রয়েছে। তিনি ইংরেজী ভাষায় 
বিজ্ঞান বিষয়ক বহু মৌলিক প্রবন্ধ লিখেছেন । এ ছাড়া ছাত্রদের মধ্যে 
বৈজ্ঞানিক চিন্তা উদ্ধদ্ধ করার জন্যে তিনি বিজ্ঞান বিষয়ক সহজবোধ্য কয়েকটি 
বন্তুতা দেন। এই সকল ইংরেজী প্রবন্ধ ও বক্তৃতা তাঁর পুত্র জ্যোতিঃপ্রকাশ 
বন্থু কর্তৃক সংকলিত হয়েছিল ।* 

চুণীলাল বন্থু বঙ্গীয় সাহিত্য পরিষদের মহকাঁরী সভাপতি এবং পরিষদের 
বিজ্ঞানশীখার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ১৩২৪ সালে তিনি “আচার্য 
জগদীশচন্দ্র বস্থ পরিষদ'-এর সভাপতি মনোনীত হন। ১৩২৯ সালে 
মেদিনীপুরে অনুষ্ঠিত বঙ্গীয় সাহিত্য সম্মেলনের ত্রয়োদশ অধিবেশনে 
বিজ্ঞানশাখার সভাপতিত্ব করেন চুণীলাল। এ ছাঁড়া কলিকাতা বিশ্ববিদ্যালয়, 
মেডিক্যাল কলেজ ও বিজ্ঞান-সভার সঙ্গেও তীর ঘনিষ্ঠ যোগস্ত্র ছিল। 

চুণীলাল বন্থুর পর বাংল! সাহিত্যে রসায়নবিজ্ঞান রচনায় অভিনবত্তের 
পরিচয় দিলেন আচার্য প্রফুললচন্দ্র রাঁয়। প্রফুল্লচন্দ্রের “নব্য বসায়নীবিদ্যা ও 
তাহার উতপত্তিণ ( ১৯০৬ ) এই প্রসঙ্গে .বিশেষভাবে উল্লেখযোগ্য । বাংলা 
সাহিত্যে রসাঁয়নবিজ্ঞানের ইতিহাঁস নিয়ে গবেষণামূলক গ্রন্থ-রচনাঁর পথ 
দেখালেন প্রফুল্লচন্দ্র । ছু'খণ্ডে সম্পূর্ণ ইংরাজীতে লেখ। 7156075০671 
01761771505" (1902, 1904) ছাড়াও প্রাচীন যুগের হিন্দু রসায়নবিজ্ঞান 
সম্বন্ধে তাঁর বহু গবেষণামূলক প্রবন্ধ বিভিন্ন সাময়িক-পত্রে ছড়িয়ে আছে। 
বাল ভাষায় বিজ্ঞানের ইতিহাস রচনার অন্যতম পথিকৃৎ আচার্য প্রফুল্লচন্ত্র | 

রসাঁয়নবিজ্ঞানের ইতিহাস নিয়ে লেখা আর একটি মূল্যবান গবেষণা গ্রস্থ 
পঞ্চানন নিয়োগীর “আমুর্ধেদ ও নব্য রসায়ন? (১ম ভাঁগ, ১৩১৪ )। এই 
গ্রন্থে আমুর্বেদের সঙ্গে সঙ্গে রসায়নশান্্ের অগ্রগতি আলোচিত হয়েছে 
এবং বিভিন্ন ধাতু ও তাঁদের যৌগিক সম্বন্ধে প্রাচীন ভারতে কিরূপ জ্ঞান 
ছিল, তা” নিয়ে সাঁরগর্ভ আলোচন। করা হয়েছে । ১৮৮৩ খৃষ্টান হুগলী 
জেলার হোয়েড়। গ্রামে পঞ্চানন নিয়োগীর জন্ম হয়। তাঁর পিতাঁর নাম 
শশীভৃষণ নিয়োগী ও মাতার নাম সারদাস্থন্দরী। তিনি রসায়নশাস্তবের 
একজন বিখ্যাত অধ্যাপক ও গবেষক ।" 


৬117০ 5০1210160 2150. 90061 68616) ৬০1৪, [ & [] (1924--25), 
৭ বংশ-পরিচয়--( একবিংশ খণ্ড ) পৃঃ ১১৪-১৯২। জ্ঞানেন্্রনাণ কুমার সংকলিত। 


২৭৬ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 
তিন 

আধুনিক যুগে বাংল ভাষায় গণিত রচনায় প্রভৃত উন্নতি দেখা গেল। 
বাংল! গঞ্যের উন্নতির সঙ্গে সঙ্গে গণিতের ভাঁষারও উন্নতি সাধিত হোঁল। 
তা" ছাড়া এই যুগে রচিত গণিত বিষয়ক গ্রন্থের সংখ্যাও অজন্্র। উনবিংশ 
শতাঁব্দীর শেষভাঁগে এবং বিংশ শতাঁবীর গোড়ার দিকে গণিত রচনা করে 
ধারা যশস্বী হয়েছিলেন, তীদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পঞ্চানন 
ঘোষ ও গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের নীম । 

“সরল শুভঙ্করী, “শুভঙ্করী, “সরল পরিমিতি" প্রভৃতির প্রণেতা পঞ্চানন 
ঘোঁষের “সরল পাটাগণিত'-এর নূতন সংস্করণ ১৮৯২ খৃষ্টাব্দে প্রকীশিত হয়। 
এটি একটি স্থপরিকল্পিত গ্রস্থ । পাঠশাঁলার বাঁলক-বাঁলিকাঁদের জন্তে রচিত 
হলেও এতে উচ্চাঙ্গের গণিত বিষয়ক কয়েকটি প্রসঙ্গ রয়েছে । সরল 
পাটাগণিত" জনপ্রিয়তা অর্জন করেছিল । ১৮৯৪ থুষ্টাব্দে গ্রন্থটির অষ্টাদশ 
সংস্করণ প্রকাশিত হয়। 

স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় তিন ভাগে সরল গণিত" রচনা করেন। 
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ভাগের আলোচ্য বিষয় যথাক্রমে পাঁটাগণিত, 
বীজগণিত ও জ্যামিতি । সরল গণিত, ১ম ভাগ-_( পাঁটাগণিত ) ১৯১৩ 
খৃষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়। বীজগণিত ও জ্যামিতির প্রকাশকাল ১৯১৪ 
খৃষ্টাব্দ । পাটাগণিতের নৃতনত্ব এই ষে, এই গ্রস্থের কয়েক যায়গাঁয় সংখ্যার 
পরিবর্তে অক্ষর প্রয়োগের দ্বারা পাটাগণিতের নিয়ম বোঝান হয়েছে। 
গুরুদাস বন্দ্যোপাধ্যায় প্রাঞ্জল ভাষায় বিভিন্ন অঙ্কের নিয়ম বুঝিয়েছেন । 

পাঁটাগণিত ছাড়াও উনবিংশ শতাব্দীর শেষদিকে এবং বিংশ শতাব্দীর 
গোঁড়ার দিকে শুভঙ্করী ও মানসীক্ক বিষয়ক বহু গ্রন্থ রচিত হতে দেখা গেল। 

বীজগণিত রচনীয় বৈশিষ্ট্যের পরিচয় দিলেন মহেন্দ্রনাথ মুখোপাধ্যায়। 
মহেন্দ্রনাথের 'অস্থিত সমাধান? (১৮৯৫) প্রাচ্য পদ্ধতিতে লেখ। প্রথম বাঁল। 
বীজগণিত। এই গ্রন্থের বিভিন্ন প্রশ্ন ভাঙ্করাচার্ষের সংস্কত পাটাগণিত “লীলাবতী” 
থেকে এবং বিভিন্ন প্রাচীন পণ্ডিতদের পাঁওুলিপি থেকে সংগ্রহ করা হয়েছে। 
কি কি অস্থবিধা পরিহার করবার উদ্দেশ্টে বীজগণিতশাস্ত্বের স্ত্রপাত হয় 
এবং বীজগণিতের সাহাঁষ্যে কিভাবে অতি সহজেই দুরূহ গণিত বিষয়ক 
প্রশ্নের সমাধান হতে পাঁরে, এই গ্রন্থে তা” নিয়ে সুস্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে । 
বিংশ শতাব্দীর গোঁড়া থেকে বাংল! ভাষায় পাশ্চাত্য পদ্ধতিতে বীজগণিত 


পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান ইত্যাদি ২৭৭ 


রচনায় উল্লেখযোগ্য উন্নতি দেখা গেল। এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগা 
গুরুদীস বন্দ্যোপাধ্যায়ের নাম । গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের “সরল গণিত” 
২য় ভাঁগে বীজগণিতের কয়েকটি দুরূহ প্রসঙ্গ নিয়ে আলোঁচন! পাওয়া গেল । 

উনবিংশ শতাব্দীর শেষভাগে জ্যামিতি রচনায় ধার। বৈশিষ্ট্যের পরিচয় 
দিলেন, তাদের মধ্যে উল্লেখষোগা পঞ্চানন ঘোষ ও গুরুনাথ সেনগুপ্তের নাম । 
পঞ্চানন ঘোষের “সবল পরিমিতি'*তে ব্যবহারিক জ্যামিতি বিষয়ক কিছু প্রসঙ্গ 
রয়েছে। গুরুনাথ সেন গ্রপ্ত সম্পাদিত ও প্রকাশিত “জ্যামিতি সহাঁয়-_-১ম ভাগ” 
( ১২৯৮) প্রশ্বোত্তরের মাধ্যমে লেখ।। বিংশ শতাবীর গোড়ার দিকে 
প্রকাশিত জ্যামিতির মধ্যে বিশেষভাবে উল্লেখষোগ্য, ব্রহ্গমোহন মল্লিকের 
উক্লিডের জ্যামিতি-( ১৩১০) এবং গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের “সরল 
গণিত--৩য় ভাগ' (জ্যামিতি )। প্রথমোক্ত গ্রস্থটি ইউক্লিডের জ্যামিতির প্রথম 
চার অধ্যায় ডাঃ সিম্সনের গ্রন্থ থেকে অন্তবাদিত হয়েছিল। এই গ্রন্থে বিভিন্ন 
অধ্যায়ের শেষে ব্যাখ্যা ও পরিশিষ্ট অংশে যে জ্যামিতিক আলোচন। রয়েছে 
তাতে লেখকের ঘুক্তিপূর্ণ বিচার প্রণালীর পরিচয় পাওয়। যায়। ব্রহ্মমোহণ 
১৮৩২ খুষ্টাবন্ে কলিকাতায় জন্মগ্রহণ করেন।৯ গুরুদাস বন্দ্যোপাধ্যায় 
ইতিপূর্বে একটি ইংরেজী জ্যামিতি লিখেছিলেন । ইউক্লিডের জ্যামিতিকে 
ভবন অন্থকরণ ন। ক'রে কিছুটা নৃতন প্রণালীতে এ গ্রন্থটি লেখ। হয়েছিল । 
আলোচ্য গ্রন্থটি হোল এঁ ইংরেজী জ্যামিতিরই বঙ্গাজ্বাদ। 

আধুনিক যুগে জ্যোতিবিজ্ঞান নিয়ে অসংখ্য প্রবন্ধ বিভিন্ন লাময়িক-পত্রে 
প্রকাশিত হোল । কিন্তু জ্যোতিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের সংখা। পূর্ববর্তী যুগের 
হ্যায় এই যুগেও নগণ্য । 

আধুনিক যুগের জ্যোতিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য, 
যতীন্দ্রনীথ মজুমদারের “আকাশের গল্প (১৩২০), কৃষ্ণলাল সাধুর 
“আকাশ কাহিনী” (১৩২০) জগদানন্দ রায়ের “গ্রহ-নক্ষত্র'ঁ (১৯১৫) 'ও 
ননক্ষত্রচেনা (১৯৩১) এবং প্রমথন[থ মুখোপাধ্যায়ের 'আকশি ও ঈথার, 
১৩২৬)। 


৮ “সরল পরিমিতি'র রচনাকাল ১৮৮৯ খুষ্টা্ডের পূর্বে । কারণ, সরল শ্তসঙ্করীর ষষ্ট সংস্করণে 
€ ১৮৮৯) পঞ্চানন ঘোষকে 'পরিমিতি'র গ্রন্থকার বলে উল্লেখ কর! হয়েছে। 
৯ বঙ্গভাষার লেখক € ১ম খণ্ড): হরিমোহন মুখোপাধ্যায় । পৃঃ ৬৯৬-৬৯৭ | 


২৭৮ বঙ্গসাহিত্যে বিজ্ঞান . 


যতীন্দ্রনাথ মজুমদারের “আকাশের গল্প” জ্যোতিবিজ্ঞান বিষয়ক একটি 
উৎরষ্ট গ্রস্থ। এই গ্রন্থের বিষয়বস্তু সংকলনে কয়েকটি ইংরেজী গ্রস্থ এবং 
লেখকের মাতুল শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কয়েকটি 
প্রবন্ধের সাহাঁধ্য নেওয়! হয়েছে । গ্রন্থটির পাওুলিপি রামেন্ত্রক্থন্দর ত্রিবেদী 
দেখে দিয়েছিলেন। ভূমিকাঁও তারই লেখা । এই গ্রন্থে সৌরজগৎ, ধূমকেতু, 
উন্কা ও বিভিন্ন প্রকারের নক্ষত্র নিয়ে মনোজ্ঞ আলোচন। করা হয়েছে । 

রুষ্ণলাল সাঁধুর “আকাশ কাহিনী'তে গণিত ও ফলিত-_উভয় জ্যোতিষই 
স্কান পেয়েছে । তবে গণিত জ্যোতিষের (45:00) প্রসঙ্গই বিস্তারিত । 
জ্যোতিষের যে সকল বিষয় এখনও পর্যন্ত প্রচলিত, সেই বিষয়গুলোই এই 
গ্রন্থের উপজীব্য । এই গ্রস্থে গণিত জ্যোতিষের মধ্যে রয়েছে চন্দ্র, সুর্য, 
পৃথিবী, ধূমকেতু ও উদ্ধার প্রসঙ্গ । তবে গণিত জ্যোৌঁতিষের মধ্যেও যাঁয়গাঁয় 
যায়গায় ফলিত জ্যোতিষ এসে গেছে । গ্রন্থটির প্রধান ক্রটি, যায়গায় যাঁয়গাঁয় 
ভাবোচ্ছান। অতিরিক্ত ভাবোচ্ছীসের ফলে রচনার সাহিত্যিক মাধুর্য 
নষ্ট হয়েছে । ৃ 

জগদীনন্দের 'গ্রহ-নক্ষত্র ও “নক্ষত্রচেনা” ছোটদের উদ্দেশ্টে লেখা ছু'টি 
আকর্ষণীয় বিজ্ঞান গ্রন্থ । 

প্রমথনাথ মুখোঁপাধায়ের “আকাশ ও ঈথাঁর একটি ক্ষুদ্রকায় গ্রস্থ। 
আলোচ্য গ্রন্থে বৈজ্ঞানিক ও দীর্শনিক চিন্তাধারার মিশ্রণ ঘটেছে । তবে 
হাঁন্ক1 প্রকাশভঙী যায়গায় যাঁয়গায় রচনার গাভীর্য নষ্ট করেছে । এই গ্রন্থের 
লেখক রবীন্দ্রনাথের ছোটগল্পকে কেন্দ্র ক'রে রামেন্ত্রস্থন্দর ত্রিবেদীকে 
আক্রমণ করেছেন ৫-- 


“পশ্চিমদেশের ক্যাঁভেগ্ডিশ ল্যাঁবরেটাঁরিকে একটা ক্ষুধিত পাষাণ 
বলিয়া চিনিতে পারিয়াছিলেন ; তাই বিজ্ঞানের দু-একজন বাউল 
ফকির “সব ঝুট] হ্যায়, তফাঁৎ যাঁও রবে হাঁকিয়। হাঁকিয়া 
তাহারই চাঁরিধাঁরে ঘুরিয়। বেড়াইতেছেন ! আমাদের রামেন্দ্ক্ন্দর 
তাঁর জ্ঞানগৌরবভারাবনত কলেবরে শুত্র যজ্ঞোপবীত দুলাইয়! 
জাহ্বীতীরে দ্ীড়াইয়া তামা তুলসী গঙ্গাজল স্পর্শ করিয়া বলিয়। 
গিয়াছেন-_বিজ্ঞানের ও বিরাট পুকীট। মায়াপুরী |” 

[ পৃঃ ১৮] 


পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান ইত্যাদি ২৭৯ 


চার 

আধুনিক যুগে প্রাকৃতিক ভূগোল ও ভূবিদ্যা বিষয়ক অসংখ্য গ্রন্থ 
প্রকাশিত হোঁল। তবে এদের প্রায় সব কয়টিই পাঠ্যপুস্তক | বহু গ্রন্থেই 
পুরাণের প্রভাব পড়লেও পূর্ববর্তী যুগে জনসাধারণের উদ্দেশ্তে কয়েকটি 
ভূবিজ্ঞান প্রকাশিত হয়েছিল। আধুনিক যুগের ভূবিজ্ঞানে পুরাণের প্রভাব 
দেখা গেল ন! বটে, তবে সর্বসাধারণের উদ্দেশ্টে ভূবিজ্ঞান লিখবার প্রচেষ্টা 
এই যুগে নগণ্য । 

উনবিংশ শতাব্দীর শেষদিকে প্রকাশিত প্রমথনাথ বস্থুর প্রাকৃতিক 
ইতিহীস'-এর (১৮৮৪ ) আলোচ্য বিষয় প্রাকৃতিক ভূগোল ও ভূবিষ্য| | 
ভূবিজ্ঞান বিষয়ক তথ্যাঁদির উল্লেখযোগ্য সমাবেশ ঘটেছে এই গ্রন্থে । গ্রন্থটির 
লেখক প্রমথনাথ নিজেও একজন ভৃতত্ববিদ ছিলেন। দীর্ঘকাল ধনে 
রাজ্য সরকারের ভূতত্ব বিভাগে চাকুরী করা ছাড়াও তিনি নিজে কয়েকটি 
কয়লা, লৌহ ও গ্র্যানাইটের খনি আবিষ্ষার করেছিলেন ।১০ প্রীরুতিক 
ইতিহাসের আলোচ্য বিষয় ভূপৃষ্ঠ, ভূগর্ত ও বাঁয়ু। এখানে আঁলোঁচনা। যথাসম্ভব 
বিস্তারিতভাবে করা হয়েছে । তবে ভাষায় আঁড়ষ্টতা প্রমথনাথের রচনাভঙ্গীর 
প্রধান ত্রুটি । 

প্রমথনাথ ছাড় আধুনিক যুগে আর দু'একজন মাত্র লেখক সর্বসাধারণের 
উদ্দেশ্ে ভূবিজ্ঞান লিখেছেন । 

কবিতায় ভূবিজ্ঞান লিখেছিলেন কাঁটাপাড়। নিবাসী মোহিতরুষ্ঃ 
বন্দ্যোপাধ্যায়। মোহিতকৃষ্ণের “পছ্যভূগোলকথা” ১২৯৩ সালে প্রথম প্রকাশিত 
হয়। বাংল! ভাষায় পদ্ে লিখিত ভূগোল এটিই প্রথম নয়। ১২৯২ সালের 
২৮শে অগ্রহায়ণ “বঙ্গবাসী'তে একখানি পছ্যভূগোঁলের সমাঁলোচন। প্রকাঁশিত 
হয়েছিল ।১১ মোহিতরুষ্জের গ্রন্থটি কয়েকটি প্রচলিত ভূগোল এবং মানচিত্র 
অবলম্বন ক'রে পয়ার ছন্দে লেখা। ছন্দে মিল রাখবার জন্যে আলোচ্য গ্রন্থে 
অনেক শব্ই সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয়েছে। এন্প শব্দ-সংক্ষেপের ফলে 
রচন। যায়গায় যায়গায় শ্রতিকটু ও দুর্বোধ্য ঠেকে। 

আধুনিক যুগে সর্বসাধারণের উদ্দেশ্যে লেখা ভূবিজ্ঞান বিষয়ক গ্রন্থের 


১৭ জীবনীকোব--শশীহৃষণ বিদ্যালঙ্কার, «ম খণ্ডঁ_পৃঃ ১৪*৪-১৪০৫ | 
১১ পদ্যকৃগোলকথা, ১ম সংস্করণ__পৃঃ /* + পাদটাক|। 


২৮০ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


সংখ্যা নগণ্য হলেও উনবিংশ শতাববীর শেষদিকে এবং বিংশ শতাব্দীতে 
এই বিজ্ঞান নিয়ে অসংখ্য পাঠ্যপুস্তক লেখ! হয়েছিল। উনবিংশ শতাঁবীর 
শেষদিকে লেখ পাঠ্যপুস্তকসমূহের মধ্যে উল্লেখযোগা, দেবেন্দ্রনাথ তট্টীচার্ষের 
“প্রকৃতি বিবরণ” (১২৯৩), যৌগেশচন্দ্র রায়ের “প্রাকৃত ভূগোল? (১২৯৫) 
এবং রামেত্্রস্ন্দর ত্রিবেদীর “ভূগোল” (১৮৯৮ )। 

বিংশ শতাঁবীতে বাঁংল। দেশের বিভিন্ন জেল! নিয়ে অসংখ্য ভূগোঁল লেখা 
হোল। এই সকল গ্রন্থে রাজনৈতিক ভূগোলেরই প্রাধান্য । অপরাঁপর 
ভূগোলগুলির অধিকাংশই পাঠ্যপুস্তক । কদীচিৎ কোনো কোনো গ্রন্থে 
নৃতনত্বের পরিচয় পাওয়া গেল। এই প্রসঙ্গে রাঁসবিহাঁরী মণ্ডল অন্গবাঁদিত 
'খনিজরিপ? (১৯২১ ), ব্রহ্মচারী রিসার্চ ইন্ষ্টিটিউটের কেমিষ্ট জিতেন্দ্রকুমার 
গুহ প্রণীত “ভৌগোলিক প্রকতি-বিজ্ঞান” (১৯৩০ )ইত্যাঁদি গ্রন্থ উল্লেখযোগ্য । 
প্রথমোক্ত গ্রন্থটি হোল বেঙ্গল ইঞ্চিনীয়ারিং কলেজের খনিজবিগ্ভার অধ্যাপক 
ই, এচও রবার্টসনের “ 4 79009] 07106 501:25108” নামক ইংরেজী 
গ্রন্থের অনগবাদ। খনি-পরিমাঁপ সহ্বন্ধে উচ্চাঙ্গের তথ্যাদি এতে রয়েছে। 
শেযোক্ত গ্রন্থে প্রাকৃতিক ভূগোলের সঙ্গে সংশ্লিষ্ট পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, 
ভূবিগ্ঠ। ইত্যাদি নিয়ে সুপরিকল্পিত আলোঁচন1 করা হয়েছে । 

এই সকল গ্রন্থ ছাড়া বিংশ শতীব্দীতে বিভিন্ন দেশের যে সকল ভূবৃত্ান্ত 
প্রকীশিত হোল তাদের মধ্যেও প্রারুতিক ভূগোল ও ভূবিছ্য1 বিষয়ক তথ্যাদি 
কিছু কিছু রয়েছে । 


জীববিজ্ঞান ( উদ্ভিদ, প্রাণী, শারীর, অস্থিবিজ্ঞান ও নৃতত্্ ), 
সাধারণ বিজ্ঞান ও মনস্তত্ব 


পদার্থবিজ্ঞান এবং জ্যোতিবিজ্ঞান ছাড়াও আধুনিক যুগের বাংলা ভাষা 
ও সাহিত্যে জীববিজ্ঞান ও বিজ্ঞানের সাধারণ বিষয় নিয়ে গ্রস্থ-রচনায় উন্নতি 
সাধিত হোল। উনবিংশ শতাব্দীর নবজাগরণকে কেন্দ্র ক'রে পাশ্চাত্য 
জ্ঞান-বিজ্ঞানের প্রতি দেশীয় জনসাধারণের যে কৌতুহল স্থষ্টি হচ্ছিল, সেই 
কৌতুহলই এর মূলে। এই কৌতুহল সৃষ্টির কাঁরণ হোল এদেশে বিজ্ঞানচর্ঠার 
প্রসার। উনবিংশ শতাবীতে বিভিন্ন প্রতিষ্ঠানকে কেন্দ্র ক'রে পাশ্চাত্য 
জ্ঞান-বিজ্ঞান চর্চা এদেশে ক্রমশঃ প্রসার লাভ করছিল। বিংশ শতাঁবীর 
প্রারস্ত থেকেই পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের চা আরও ব্যাপকভাবে সুরু 
হোল। এর মূলে কলিকাত| বিশ্ববিদ্ভালয়ের অবদান সর্বাগ্রে উল্লেখযোগ্য । 
১৯০9 খৃষ্টাব্দে ইপ্ডিয়ান ইউনিভাসিটি আক্ট পাশ হয় | এতদিন বিশ্ববিদ্যালয়ের 
বাঁজ ছিল, ছাত্রদের পরীক্ষ। নেওয়া এবং উপাধি দেওয়।। ইউনিভীপিটি 
আযাক্টের ফলে ছাত্রদের জ্ঞানের উন্নতি এবং গবেষণারও ক্ষেত্র তৈরী হোঁল। 
বিশ্ববিষ্ভালয়ের অধীনস্থ কলেজ গুলিতে শিক্ষাদান-ব্যবস্থ! ঠিকমত চলছে কিনা, 
তা” দেখবার দায়িত্বও বিশ্ববি্য।লয়ের উপর এসে পড়ল।১ তা ছাঁড়। 
অন্থমোদিত কলেজগুলিতে বিশ্ববিষ্ঠালয়ের কর্তৃত্ব স্বীরুত হোঁল। এই নতুন 
আইনে ম্যাট্রিকুলেশন থেকে ডিগ্রী ক্লাস পর্যন্ত ভাত্রদের মাতৃভাষার উপর 
জোর দেওয়া হয়েছিল। ১৯০১ খুষ্টান্দে আশুতোষ মুখোপাধ্যায় ভাইস- 
চ্যান্সেলর নিযুক্ত হবার পর এই নতুন আইনগুলি কার্যকরী হয়। বিংশ 
শতাব্দীর দ্বিতীয় দশকে বিজ্ঞান-কলেজের প্রতিষ্ঠা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের 
ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা । ১৯১৪ খুষ্টান্বের ২৭শে মার্চ বিজ্ঞান- 
কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হোল। ভিত্তিপ্রস্তর স্বাপন করেছিলেন 
আশুতোষ মুখোপাধ্যায় । ১৯১৭ খষ্টাব্ধে গভর্ণমেন্ট বিশ্ববিষ্ালয়ের স্াতিকোত্তির 
শ্রেণীতে বিজ্ঞান ও কলা_ উভয় বিভাগেই শিক্ষাদীনের সম্মতি দিলেন। 
এভাবে বিশ্ববিদ্যালয়ের উচ্চতম শ্রেণীতে বিজ্ঞানশিক্ষীর ব্যবস্থা হওয়ায় 
উচ্চাঙ্গের পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের প্রতি শিক্ষিত জনগণের দুটি আকৃষ্ট 


১13070:60 56815 0৫6 006 01515210515 ০৫ 09103609--2, 1827183, 


২৮২ বঙ্গসাহিত্যে বিজ্ঞীন 


হোল। কিন্ধ এই যুগে বিজ্ঞানচ্চার যতখানি উন্নতি সাধিত হোল, বিজ্ঞান- 
সাহিত্যের ততখানি উন্নতি সাধিত হয় নি। ইংরেজী ভাষার মাধ্যমে 
উচ্চাঙ্গের বিজ্ঞানচর্চাই এর প্রধান কারণ। ফলে এদেশে বিজ্ঞানশিক্ষার 
অগ্রগতি হোঁল বটে, কিন্ত মুষ্টিমেয় কয়েকজন লেখক ছাড় বিজ্ঞানের দুরূহ 
ও জটিল দিক নিয়ে সর্বজনবোধ্য গ্রস্থ-রচনার প্রয়াস এই যুগেও দেখা গেল 
ন1। তবে বিজ্ঞানসাহিত্যের চাহিদা যে বেড়ে চলল, তা"র প্রমাণ পাওয়। 
গেল জনসাধারণের পাঁঠোপযোগী অসংখ্য বিজ্ঞানগ্রস্থ রচনার মধ্য দিয়ে । 
এই চাহিদীর মূলে ছিল, বিজ্ঞানচর্চার প্রসার ও অগ্রগতিকে কেন্দ্র ক'রে 
পাশ্চাত্য জাঁনবিজ্ঞানের প্রতি জনসাধারণের কৌতুহল । 

পাঠ্যপুস্তক ছাড়াও ছোটদের উদ্দেশ্যে এই যুগে বহু বিজ্ঞানগ্রন্থ রচিত 
হোল। জগদানন্দ রায়ের অধিকাংশ গ্রন্থই ছোটদের এবং “অবৈজ্ঞানিক 
জনসাধারণের" উদ্দেশে লেখ। | 


এক 


আধুনিক যুগে জনসাধারণের উদ্দেশ্তে রচিত উদ্ভিদ্ববিজ্ঞান বিষয়ক গ্রন্থের 
মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য স্বরেন্্রচন্ত্র বন্দ্যোপাধ্যাঁয়ের 'উত্ভিদ্তত্ব” 
( ১৩১৯), গিরিশচন্দ্র বস্থুর “উদ্ভিদজ্ঞান ১ম (১৩৩০) ও ২য় পর্ব (১৩৩২) 
ও মোহাম্মদ মতিয়র রহমানের “উত্ভিদ-রহস্ত” (১৯২৬ )। উত্ভিদ্তত্বের লেখক 
স্থরেন্দ্রন্দ্র বন্দ্যোপাধ্যায় গভর্ণমেণ্টের উদ্ভিদবিষ্া! বিভাগের একজন কর্মচাঁরী 
ছিলেন। ১৯১১ খুষ্টাব্দে সরকারী কাঁজে গাছপালা পরিদর্শনের জন্তে লেখক 
আসাম যান। আসাম থেকে ফিরে আসবার পর বাঁংল1 ভাষায় জনসাধারণের 
উদ্দেশ্টে উত্তিদবিদ্য। নিয়ে একটি গ্রন্থ লিখবেন বলে তিনি স্থির করেন। সেই 
ইচ্ছা! অনুযায়ী এবং বাংলায় উদ্ভিদবিজ্ঞান বিষয়ক গ্রস্থের অভাব পূরণ করবার 
উদ্দেশ্তে লেখক এই গ্রন্থটি রচনা করেন ।২ ইতিপূর্বে হরিমোহন মুখোপাধ্যায় 
প্রধানতঃ নিজন্ব পর্যবেক্ষণের উপর নির্ভর ক'রে জনসাধারণের উদ্দেশ্টে 
উদ্ভিদবিজ্ঞান রচনা করেছিলেন । কিন্তু সুরেন্দ্রন্দ্রের গ্রন্থটি পুরোপুরি 
পাশ্চাত্য পদ্ধতিতে লেখা। তবে গ্রন্থটি অত্যন্ত ক্ষুত্রকায়। তা” ছাড়া 
আলোচনাও প্রাথমিক প্রকৃতির এবং অসম্পূর্ণ। চাঁর পরিচ্ছেদে বিতক্ত এই 


২ উত্ভিদ্তত্ব--হুমিকা। পৃঃ 1৬০ | 


জীববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও মনস্তত্ব ২৮৩ 


গ্রন্থের প্রথম পরিচ্ছেদে বেগুন গাছের বর্ণন। প্রসঙ্গে পাতা, ফুল ইত্যাদি 
নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে । দ্বিতীয় পরিচ্ছেদে শাখাপ্রশাখ! 
প্রসারিত হওয়ার প্রণালী এবং পত্র ও পুষ্প-সপ্তিবেশ-প্রসঙ্গ আলোচিত । 
তৃতীয় ও চতুর্থ পরিচ্ছেদের আলোচ্য বিষয় শিকড় ও “উদ্ভিদ-কঙ্কাল বিজ্ঞান 
(6191)0 1)1500910965 )। শেষোক্ত ছুই পরিচ্ছেদের আলোচনা অত্যন্ত 
সংক্ষিপ্ত এবং অসম্পূর্ণ প্রকৃতির । প্রীয় সর্তত্রই অর্থের দিকে লক্ষ্য 
বেখে বৈজ্ঞানিক শব্দ অন্থবাদ করায় রচনা যায়গায় যায়গায় শ্রুতিকটু 
ঠেকে। 

বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাঁশিত গিরিশচন্দ্র বনু “উদ্ভিদ-জ্ঞান, 
১ম ও ২য় পর্ব বাঁল। সাহিত্যে উদ্ভিদরবিদ্য। বিষয়ক একটি উতকষ্ট গ্রন্থ । 
১ম পর্বে উদ্চিদের 'স্ুলদেহ' (14010101989 ) সম্বন্ধে আঁলোচন।। দ্বিতীয় 
পর্বে উদ্ভিদের শ্রেণীবিভাগ বিস্তারিতভাবে আলোচিত । এই গ্রন্থের প্রায় 
সর্বত্রই উত্ভিদরবিদ্যা বিষয়ক বিদেশী শব্দগুলে। বাংলায় অন্ুবাদিত হয়েছে। 
তবে অর্থের দিকে অতিবিক্ত লক্ষ্য রেখে এই অনুবাদ করায় শব্বগুলে। যায়গায় 
যায়গায় হান্কা ও লঘু হয়ে পড়েছে । ২য় পর্বে উদ্ভিদের শ্রেণীবিভাগ সম্বন্ধে 
আলোচনা স্থপরিকল্লিত ও তথ্যপূর্ণ। প্রায় সব্রই এদেশীয় গাছপালার 
প্রচুর উদাহরণ থাকায় রচনার উৎকর্ষতা৷ বেড়েছে। গ্রন্থটির সর্বত্রই উদ্ভিদ- 
বিজ্ঞানে লেখকের পাঙ্িত্যের পরিচয় স্ুম্পষ্ট | 

নৃতনত্তের পরিচয় পাওয়া! গেল মোহাম্মদ মতিয়র রহমানের উদ্ভিদ-রহস্তে । 
মৃতিয়র রহমান গ্রস্থরচনাঁর কারণ বর্ণন। প্রসঙ্গে প্রাচীন কবিদের মতে। 
দৈবাদেশের কথা! বলেছেন। এই লেখক ইতিপূর্বে “পুষ্প রহস্য” নামে 
আর একখানি গ্রস্থ রচন! করেছিলেন। তার পরবর্তী গ্রন্থ “উদ্টিদ-রহন্য” 
বাজিতপুর “মোছলেম যুবক সমিতির সম্পাদক ছেরাঁজুল হক কর্তৃক প্রকাশিত 
হয়। উদ্ভিদ-রহস্ত রচনার কারণ বর্ণন। প্রসঙ্গে গ্রন্থটির স্ুচনায় প্রাচীন 
কবিদের মতে। লেখক বলেছেন, 


“এ গ্রামের দক্ষিণাঁংশে জলাশয়-তীরে, 
রম্য এক জদ্থুবুক্ষ-ছায়াদান করে । 
একদ। নিদাঘ-তাঁপে হইয়া তাপিত, 
দৈববসে তথা আমি হ'জু উপনীত । 


২৮৪ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


অকম্মাৎ মক্ষিক। ও ভ্রমর-গুগ্ন, 
আকধিল ত্বর1 মোর চিন্তাক্লিষ্ট মন । 
পঞ্চবর্ধ পূর্বে এর! এশিক আদেশে, 
বলেছিল 'পুষ্প-তত্ব' বসি মোর পাঁশে। 
সেইকাঁলে বলেছিল ভ্রমর সুজন, 
“উদ্ভিদ-রহস্ত” তাঁকে করিবে জ্ঞাপন । 
আগ্রহ হইল তাই হৃদয়ে আমার, 
জানিতে ও জানাইতে রহস্য খোদার ।” 


সনগ্র গ্রন্থটি ছুই ভাগে বিভক্ত । ১ম ভাগের ছয়টি পরিচ্ছেদে উদ্ভিদের জীতি- 
বিভাগ, উদ্চিদের কাধ, বংশ-বিস্তার, উদ্ছিদের আত্মরক্ষা ও উপকারিতার প্রসঙ্গ 
সংক্ষেপে আলোচিত । দ্বিতীয় ভাগে ড্রব্যগুণ নিয়ে চিকিৎসা বিষয়ক 
'আলোচন।। ১ম ভাগের আলোচন।-পদ্ধতি কৌতুহলোদ্দীপক | মাছি ও 
ভ্রমরের উত্তর-প্রত্যুত্তরের মাধ্যমে এখাঁনে বক্তব্য বিষয় বণিত। আলোচনা 
সবত্রই প্রাথমিক প্রকৃতির এবং অত্যন্ত সংক্ষিপ্ত । 

আধুনিক যুগে ছোটদের উদ্দেশ্তেও বহু উদ্ভিদবিজ্ঞান বিষয়ক গ্রন্থ রচিত 
হয়েছে। তবে এদের অধিকাঁংশই পাঠ্যপুস্তক । উদ্ভিদবিজ্ঞান নিয়ে লেখ। 
গ্রন্থগ্তলোর মধ্যে শিশুসাহিত্যের পধীয়ে পড়ে জগদানন্দ রায়ের “গাছপালা” 
(১৯২১), সত্যেন্্রনাথ সেনগুণ্চের “উদ্ভিদের চেতনা? ( ১৩৩৬ ) এবং হেমেন্ত্র- 
কুমার ভট্টাচার্যের “গাছপালার গল্প” ( ১৩৩৬ )। 

জগদানন্দ বায়ের “গাঁছপালা, ছোটদের উদ্দেশে লেখা একটি স্থখপাঁঠ্য 
্রস্থ। সত্যেন্দ্রনাথ সেনগুপ্তের উদ্ভিদের চেতনা” নামক গ্রন্থটির বিষয়বস্ত 
“বিচিত্রা” “আত্মশক্তি”, “শিশুসাঁথী” প্রভৃতি বিভিন্ন সাঁময়িক-পত্রে প্রকাশিত 
হয়েছিল। লেখক বন্থ-বিজ্ঞান-মন্দিরে আচার্য জগদীশচন্দ্রের কাছে চার 
বখসর ধরে যে শিক্ষালাভ করেছিলেন, এই গ্রন্থে তা” লিপিবদ্ধ হয়েছে। 
বহ্গ-বিজ্ঞান-মন্দিরের সহকারী অধ্যক্ষ নগেন্্রন্দ্র নাগ গ্রস্থটির পাঁওুলিপির 
কিছু কিছু অংশ সংশোধন ক'রে দিয়েছিলেন । এই গ্রন্থে প্রাণী ও উদ্ভিদ, 
গাছের চেতনা, রস-আকর্ষণ ও রস-সধ্ধীলন, উদ্ভিদের আলোক-তৃষ্ণা, 
উদ্ভিদের সায় ও উদ্ভিদের হৎস্পন্দন_মোট এই ছয়টি প্রবন্ধ আছে। 
প্রবন্ধগুলি সরস। লেখক জগদানন্দের ন্যায় ভাষায় বিবিধ চলতি শব্ধ 


জীববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও মনস্তত্ব ২৮৫ 


ব্যবহার করেছেন। গ্রন্থটিতে উদ্চিদরজগতের প্রতি লেখকের গভীর মমত্তের 
পরিচয় পাওয়া যাঁয়। তবে যাঁয়গাঁয় যায়গায় এই মমত্থ উচ্ছ্বাসে পর্বসিত। 
যেমন, 


“উদ্ভিদ্জীতিটাঁও তেমনি খোকার মত একটি প্রীণী। আঘাত 
কর-_কীপিয়া উঠিবে, জড়সড় হইয়! পড়িবে, সঙ্কুচিত হইয়া! এতটুকু 
হইয়া যাইবে; ক নাই-_চীতৎকাঁর করিয়। উঠিতে পারিবে না। 
ব্যথা-বেদনীয় বুক ফাঁটিয়। গেলেও কথা জানাইবার উপায় নাই ; 
তাঁই, আমর! উদ্ছিদের প্রতি এমন নির্দয় হইতে পারিয়াছি। 
তাহাদের বাথার কথ। যে প্রাণ দিয়া বুঝিতে হয়, কান দিয় শুনিবার 
নহে ।? 


কথোপকথনের মাধ্যমে রচিত হেমেন্দ্রকুমার ভট্রাচাষের "গাছপালার গল্প'তে 
(১৯২৯) সচরাচর-ৃষ্ট গাঁছপাল। এবং বিভিন্ন সহজ পরীক্ষার সাহায্যে 
সরল ভাষায় বক্তব্য বিষয় বোঝান হয়েছে । হেমেন্দ্রকুমার ময়মনসিংহের 
আনন্দমমোহন কলেজের উদ্ভিদবিদ্যার অধ্যাপক ছিলেন । 

আধুনিক যুগে শিশু ও ছাত্রদের উদ্দেশ্তে উদ্ছিদবিষ্য। বিষয়ক বহু পাঠা- 
পুস্তক রচিত হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য, ভগবতীচরণ বন্দ্যোপাধ্যায়ের 
উদ্ভিদ-বৃত্তীস্ত+ (১৩১০ ), গিরিশচন্দ্র বস্থর গাছের কথ।' (১৩১৭) ইত্যাদি । 


স্ি 


তুত 

উনবিৎশ শতীব্দীতে জনসাধারণের উদ্দেশ্যে যে সকল প্রাণিবিজ্ঞান রচিত 
হয়েছিল তাদের একটিও উচ্চাঙ্গের নয়। মখুরানাথ বর্ম, কমলরুষ। ও 
জগতকুষ্ণ সিংহ প্রমুখ লেখকর! জনসাধারণের উদ্দেশ্তে প্রাণিবিজ্ঞান লিখতে 
গিয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন । উনবিংশ শতাব্দীর শেষ দশকে 
প্রকাশিত জ্ঞানে্দ্রনারায়ণ রায়চৌধুরীর “হস্তীতত্ব”ও (১৩০১) একটি ব্যর্থ 
রচন1| হন্তী সম্বন্ধে যাবতীয় বিষয় এই গ্রন্থে বণিত। পূর্ণাঙ্গ বিজ্ঞান 
বিষয়ক গ্রন্থ একে বল! যায় না। তবে গ্রন্থটির প্রথম দিকে হস্তীর উৎপত্তি, 
জাতিপ্রভেদ, দেশভেদে হন্তীর আকৃতি, প্রকৃতি ও বর্ণভেদ নিয়ে আলোচনায় 
বৈজ্ঞানিক তত্বা্দি কিছু কিছু আছে। গ্রন্থটির বিষয়বস্ত বিভিন্ন সংস্কৃত, 
ইংরেজী ও হিন্দুস্থানী গ্রস্থ থেকে সংকলিত। তবে সংস্কতের পপ্রভাবই এতে 


১৮৬ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


বেশী। বাংলা ও স'স্কৃত__উভয় প্রকার নামই এখানে ব্যবহ্ৃত। কয়েক 
যায়গায় সংস্কৃত গ্রস্থ(দি থেকে শ্নোকও উদ্ধত করা হয়েছে । জ্ঞানেন্দ্রনাঁরায়ণের 
বচনাভঙ্গী আড়ষ্ট । 

বিশ শতাঁবীতে জনসাধারণের উদ্দেশ্যে লিখিত প্রাণিবিজ্ঞান বিষয়ক 
গ্রন্থের রচনারীতি ও পরিকল্পনায় প্রভূত উন্নতি পরিলক্ষিত হোল। এই 
প্রসঙ্গে প্রথমেই উল্লেখযোগ্য, আচার প্রফুল্লচন্ত্র রায়ের 'সরল প্রাণিবিজ্ঞান' 
( ১৩০৯)। গ্রন্থটির বৈশিষ্ট্য, এখানে তুলনামূলক সমালোচনার মাধ্যমে 
প্রাণীদের শ্রেণীবিভাগ বণিত। শ্রবাসচন্দ্র চট্টরাজের “প্রাকৃতিক ইতিবৃত্ত 
ব। প্রাণীরাজ্য (১৩১০) নামক গ্ন্থটিতেও স্রপরিকল্পনাঁর পরিচয় পাঁওয়। গেল। 
এই গ্রন্থে স্তন্যপায়ী প্রাণীদের শ্রেণীবিভাগে বৈজ্ঞানিক রীতি অনুস্থত। 
ঞ্রবাসচন্দ্রের বচনারীতিও প্রাঞ্জল । 

বিংশ শতাব্দীর প্রীরস্তে বাল! সাহিত্যে অভিব্যক্তিবাদ নিয়ে স্থপরি- 
কল্পিতভাবে গ্রন্থরচনার সুত্রপাঁত হোল। এই প্রসঙ্গে প্রথমেই উল্লেখযোগ্য, 
ক্ষিতীন্দ্রনীথ ঠীকুর (১৮৬৯-১৯৩৭ ) লিখিত “অভিব্যক্তিবাদ” (১৩০৯) 
অভিব্যক্তিবাদ সম্বন্ধে বাল! ভাষায় প্রথম গ্রস্থ রচনা করেন ক্ষীরোদচন্দ্ 
রায়চৌধুরী । তবে ক্ষীরোদচন্দরের গ্রন্থে অভিব্যক্তিবাদের একটি অংশ, শুধুমাত্র 
মানব-প্ররূতি নিয়ে আলোচনা করা হয়েছে । কিন্ত ক্ষিতীন্দ্রনাথের গ্রন্থটির 
পরিকল্পনা আরও বিস্তৃত। এই গ্রন্থে অভিব্যক্তিবাদের সংক্ষিপ্ত ইতিহাঁস, 
জীবনসংগ্রাম, পরিবৃত্তি ( অস্তহিত শক্তিপ্রভাবে প্রাণীদের পরিবর্তন ), মাঁনব- 
শরীরের অভিব্যক্তি, ভূগর্ভে অভিব্যক্তির সাক্ষ্য, বর্ণভেদে জীবরক্ষ। ইত্যাদি 
প্রসঙ্গ আলোচিত। তবে অভিব্যক্তিবাদের মূল তত্বগুলোর মধ্যেই এই গ্রন্থের 
আলোচন। সীমিত । বিজ্ঞানের সুশ্ম বা! গভীর কোনে। দিক নিয়ে আলোচনা! 
এখানে নেই। গ্রস্থকার প্রথমে তার পিতৃব্য জ্যোতিরিন্তরনাথ ঠাকুরের 
উপদেশে অভিব্যক্তিবাদ আলোচনা করতে আরস্ত করেন। পরে বঙ্গসাহিত্যে 
অভিব্যক্তিবাদ বিষয়ক গ্রন্থের অভাব লক্ষ্য ক'রে এই গ্রন্থটি রচনা করেন । 
্রন্থ-রচনায় সহায়তা করেছিলেন লেখকের বন্ধু বনওয়ারিলীল চৌধুরী। 
বামেন্্রস্ন্দর ত্রিবেদী পাঁওলিপির কিছু কিছু অংশ সংশোধন ক'রে দিয়েছিলেন। 
অভিব্যক্তিবাদ রচনায় ডারউইন, ওয়ালেস, হাঁক্স্লী প্রভৃতির গ্রন্থ থেকে 
সাহায্য নেওয়া হয়। তবে পাশ্চাত্য পদ্ধতিতে রচিত হলেও গ্রন্থটির যায়গায় 
যায়গায় ভারতীয় পৌরাণিক বিশ্বীম এবং ধর্ম ও অধ্যাত্মবিজ্ঞান প্রাধান্য লাভ 


জীববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও মনস্ত্ ২৮৭ 


করেছে। দেবেন্্রনাথের পৌত্র এবং হেমেন্্রনাথের পুত্র ক্ষিতীন্দ্রনাথের 
চিন্তায় ধর্ম ও সংস্কৃত ভাষার ষে প্রভাব পড়েছিল, সেই প্রভাবই এখানে 
কার্ষকরী হয়েছে বলে মনে হয়। ক্ষিতীন্দ্রনাথ শ্রীমন্তগবদগীতার অভিনব 
সংস্করণের সম্পাদন! করেন এবং অধ্যাত্বধর্ম ও অজ্জেয়বাঁদ প্রভৃতি গ্রন্থ রচন! 
করেন। সংস্কৃত ভাষায় পাগ্ডত্যের জন্যে তিনি তত্বনিধি উপাধিতে ভূষিত 
হয়েছিলেন । তা ছাড়। তিনি ছিলেন আদি ব্রাহ্মমাজের অন্যতম কর্ণধার । 
অভিব্যক্তিবাদে ক্ষিতীন্দ্রনাথ বিদেশী পরিভাষা ঘথাসম্ভব বর্জন করেছেন । 
ক্ষিতীন্দ্রনাথের রচনারীতি বলিষ্ঠ ও প্রাঞ্চল। 

ক্ষিতীন্দ্রনাথের সমসাময়িক কালে লেখা নবেজ্্রনীরায়ণ চৌধুরীর “জীবনের 
স্তর ও তাহার অভিব্যক্তি' ( ১৩১২ ) মূলতঃ একটি দার্শনিক চিস্তামূলক গ্রন্থ । 
তবে এই গ্রন্থের প্রথম প্রবন্ধ “জীবনের স্তর ও তাহার অভিব্যক্তি'তে কিছুট। 
বৈজ্ঞানিক চিন্তাধারার পরিচয় পাওয়া যাঁয়। লেখক বিবঙনবাঙ্দের সমর্থক 
হলেও কয়েকক্ষেত্রে “বিজ্ঞীন-সম্মত ক্রম-বিকাশ-নীতি" মেনে নেন নি । নরেক্- 
নারায়ণের রচনায় উক্ফ্াসের আধিক্য । তা? ছাড়! তীর ভাঁষ! সংস্কৃতঘেঁষ।। 

আধুনিক যুগে জীবনপ্রবাহের গুঢ় রহস্য নিয়ে মনোজ্ঞ বৈজ্ঞানিক আলোচনা 
পাওয়া গেল। এই প্রসঙ্গে প্রথমেই উল্লেখযোগ্য ডাঃ অমৃতলাল সরকারের 
“জীবন প্রহেলিকা, (১৯১৭ )। এই গ্রন্থটি হোল ডাঃ সরকারের [11০ 
11819 1?"" নামক ইংরেজী বক্তৃতার বঙ্গাছবাদ। অন্কবাদক শরৎচন্দ্র 
বায়। “জীবন প্রহেলিক। একটি গভীর চিন্তামূলক বৈজ্ঞানিক আলোচন]। 
মূল দৃষ্টিভঙ্গীতে পার্থক্য থাকলেও রচনাঁরীতির গভীরতার দিক থেকে বিচার 
করলে বামেন্দ্রস্ুন্দর ত্রিবেদীর প্রাণিবিজ্ঞান বিষয়ক আলোচনার সঙ্গে এই 
প্রবন্ধটির তুলন1 করা! যাঁয়। প্রবন্ধটি ১৯১৫ খৃষ্টাব্দে ভারতবর্ধায় বিজ্ঞানসভার 
প্রাথমিক অধিবেশনে ডাঃ অমৃতলাল মরকাঁর ইংরেজীতে পাঠ করেন। এ 
সভার মভাঁপতি ছিলেন স্যার গুরুদাঁস বন্দ্যোপাধ্যায় । তা ছাড়া ডাঃ 
চুণীলাল বস্থ, ভাঁঃ সি. ভি. রমন প্রমুখ মনীষীরা এ সভায় উপস্থিত ছিলেন। 
সভীয় উপস্থিত স্থধীদের সকলেই ডাঃ সরকারের বক্তৃতীর অকুণ্ঠ প্রশংস। 
করেন।* এই আলোচনার সর্বাপেক্ষা উল্লেখষোগ্য বৈশিষ্ট্য, প্রাণতত্বের 


৩ স্যার গুরুদাস বন্দোপাধ্যায় এই আলোচন। সম্বন্ধে মন্তব্য করেছিলেন, “আমি এই সছুপদেশ- 
পূর্ণ বক্তৃতার জন্ত বক্তাকে অভিনন্দিত করিতেছি। ভীহার বক্তব্যের আধাত্মিক অংশ ব্যাখ্যাত 


২৮৮ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


ব্যাখ্যা প্রসঙ্গে এখানে বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক ভাবের সম্মিলন ঘটেছে । 
বন্তৃতার মূল কথ। এই যে, কি চেতন, কি অচেতন সর্বত্রই প্রাণ বিদ্যমান; 
অচেতন স্কটিক থেকে স্থুরু ক'রে মান্য পর্যন্ত সর্বত্রই প্রাণের অস্তিত্ব রয়েছে । 
বন্তৃতাটির বঙ্গানুবাদ প্রশংসনীয় । অনুবাদক দুরূহ শব গুলো যথাসম্ভব ব্যাখ্য। 
ক'রে দিয়েছেন | 

শুধুমাত্র অভিব্যক্তিবাদ ও প্রাণপ্রবাহ নিয়েই নয়, প্রাণিজগৎ নিয়েও 
আধুনিক যুগে কয়েকটি উৎকুষ্ট গ্রন্থ রচিত হয়েছে । এই প্রসঙ্গে প্রথমেই 
উল্লেখযোগ্য, সত্যচরণ লাহাঁর “পাখীর কথ ( ১৩২৮)। সত্যচরণ লাহ] 
নিজে পাখী পুষতেন এবং বিভিন্ন দেশের পাখী সংগ্রহ করতেন । “পাখীর 
কথ।”র বিষয়বস্ত “প্রবাঁসী", মানসী", “ভারতবর্ষ”, “ক্থবর্ণবণিক সমাচার" প্রভৃতি 
বিভিন্ন সাময়িক-পত্রে প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থটি হোল সাময়িক-পত্রে 
প্রকাশিত বিভিন্ন প্রবন্ধের সংশোধিত ও পরিবর্ধিত সংস্করণ। 'পাঁখীর কথা 
তিন ভাগে বিভক্ত । ১ম ভাগে খাচার পাখী সম্বদ্ধে আলোচনা । এই ভাগে 
পাঁবীপালনের উত্পত্তি ও ইতিহাস আলোচন। ক'রে পাখীর খাঁচ। সম্বন্ধে 
মনোজ্ঞ আলোচনা করা হয়েছে । এরপর পাখী পোঁষার পদ্ধতি ও অভিজ্ঞত। 
নিয়ে তথ্যপূর্ণ আলোচনার পর এই ভাগ সমাপ্ত। দ্বিতীয় ভাগে 'ছ,০0107010 
0217105010985" কি তা? বুঝিয়ে পাখীর '581১000915" সম্বন্ধে আলোচন। 
রয়েছে । এই প্রসঙ্গে মানবের উপকারিতাঁয় পাখীর অবদান অতি হ্বন্দরভাঁবে 
আলোচিত। তৃতীয় ভাগের বিষয়বস্ত “কালিদাস-সাহিত্যে বিহঙ্গ-পরিচয় ।” 
এখানে কালিদাসের মেঘদূত ও খতুসংহাঁর, এই ছু'টি কাব্য আলোচনা ক'রে 
ভারতবর্ষের বিভিন্ন ধরনের পাখীর সঙ্গে কালিদাসের কিরূপ পরিচয় ছিল ত 
বোঝান হয়েছে । ১ম ভাগে খাঁচার পাখী সম্বন্ধে আলোচনায় রয়েছে 
লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতার ছাপ। আর কালিদাস-সাহিত্যে পাঁখী নিয়ে 
আলোচনায় রয়েছে পাগ্ডিত্য ও স্ুক্ম বিশ্লেষণের পরিচয় । সত্যচরণ লাহার 
ভাষা শ্রুতিমধুর । উৎকৃষ্ট শব্দপ্রয়োগ তীর রচনারীতির একটি বৈশিষ্ট্য । 

বাংল ভাষায় লেখ। পাখী সম্বন্ধে আর একটি উৎকষ্ট গ্রন্থ স্ুরেন্দ্রনীথ 


হওয়ায় বাস্তবিক বক্তৃতাটি অমূল্য হইয়াছে। ডাক্তীর সরকার যেরূপ ব্যাখ্যা করিয়াছেন অর্থাৎ যদি 
বিজ্ঞানের জড়মূলক অংশ আধ্যাত্মিক অংশের সহিত পাশাপাশি অবস্থান করে তাহা হইলে বাস্তবিকই 
আমর! প্রকৃতি হইতে প্রকৃতির স্থষ্টিকর্তী ভগবানের অভিমুখে অগ্রসর হইতে পারি।* 


জীববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও মনন্তত্‌ ২৮৯ 


সেনের 'পাঁধীর কথা? ( ১৩২৮ )। এই গ্রস্থের প্রায় সকল প্রবন্ধই 'প্রতিতা” ও 
ঢাকা রিভিউ'তে প্রকাঁশিত হয়েছিল । প্রবন্ধ গুলোর বিষয়বস্ত বিভিন্ন ইংরেজী 
গ্রন্থ থেকে সংগৃহীত । ক্ষুদ্রকায় হলেও “পাখীর কথা একটি সারগর্ভ ও সরস 
গ্রন্থ। এতে পাখীর বংশ-পরিচয়, পালকের বর্ণ ও বিন্যাস, পুরুষ ও স্ত্রী 
পাখীর বর্ণবিভেদ, রক্ষক-বর্ণ (0109605060৪ 00109019001) ) এবং পাখীর 
জীবনধাঁরণ পদ্ধতি ও বিচিত্র প্রকৃতি নিয়ে আলোচন। করা হয়েছে । বিভিন্ন 
প্রসঙ্গ নিয়ে আলোচনার কালে লেখক দেশী ও বিদেশী, উভয় প্রকার 
পাঁখীর কথাই উল্লেখ করেছেন । গ্রন্থটির সবপ্রধান বৈশিষ্ট্য, লেখকের উংকুষ্ট 
বর্ণনাভঙ্গী এবং স্বল্পপরিসরের মধ্যে পক্ষিজগতের বিচিত্র তথ্যের মূল্যবান 
সমাবেশ । 

পাখী নিয়ে জগদানন্দ রায়ও গ্রন্থ রচন। করেন। জগদানন্দের “বাংলার 
পাখী” (১৯২৪) এব' “পাখী (১৩৩১) ছোটদের উদ্দেশ্যে লেখা সরস 
বিজ্ঞানগ্রপ্থ । জগদানন্দের প্রাণিবিজ্ঞান বিষয়ক অপরাপর গ্রস্থ “€পাঁকা- 
মাঁকড়' (১৩২৬ ) এবং মাছ ব্যাও. সাঁপ' (১৯২৩) ছোটদের উদ্দেশ্যে লেখা । 

জগদানন্দ রায় ছাড় আধুনিক যুগে ছোটদের জন্যে প্রাণিবিজ্ঞান লিখে 
খ্যাতি অর্জন করেন দ্বিজেন্দ্রনাথ বস্থ ও যোগীন্দ্রনাথ সরকার । ১৮৬৫ খুষ্টাবে 
ভাগলপুরে দ্বিজেন্দ্রনাথের জন্ম হয়। তীর পিতার নাম ব্রজকিশোর বস্থ। 
দ্বিজেন্্রনাথ বি. এ. অবধি অধ্যয়ন করেছিলেন। কিন্তু অস্ুস্থতাঁর জন্যে শেষ 
পর্ষন্ত পরীক্ষা দিতে পারেন নি। বিজ্ঞান ও সাহিত্যে বরাবরই তার 
অন্থরাগ ছিল। ছাত্রজীবন শেষ ক'রে কিছুকাল তিনি শিক্ষকতা করেন । 
পরে তিনি কলিকাঁতী। ইগ্ডিয়ান এসৌসিয়েসনের সহকারী কর্ধাধ্যক্ষের পদে 
নিযুক্ত হন। তা" ছাড়া জাতীয় মহাঁসমিতি প্রভৃতি বিভিন্ন প্রতিষ্ঠানের 
সঙ্গেও তার নিকট সংযোগ ছিল। “সখা, “সখা ও সাথী? প্রভৃতি বিভিন্ন 
শিশুপাঠ্য পত্রিকায় তিনি প্রাণিবিজ্ঞান বিষয়ক প্রবন্ধাদি নিয়মিতভাবে 
লিখতেন । ১৯২১ খৃষ্টাব্দে তাঁর মৃত্যু হয় । 

দিজেন্দ্রনাথের প্রথম গ্রশ্থ 'জীবজন্ত” ১৯০১ খৃষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়। 
এই গ্রন্থে স্তন্তপাঁয়ী জন্তদের কয়েকটি শ্রেণী সম্বন্ধে আলোচনা কর] হয়েছে। 
উপক্রমণিকাঁয় জীবজগতের শ্রেণীবিভাগ সম্বন্ধে আলোচন। সরস ও তথ্যপৃর্ণ। 
তা" ছাড়া আলোচনার স্থানে স্থানে কাহিনীর অবতারণা! করায় বর্ণনীয় 
বিষয়বস্ত ছোটদের কাছে চিত্তাকর্ষক হয়ে উঠবার অবকাশ পেয়েছে । 


১৯ 


২৯০ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


দ্বিজেন্্রন1থের দ্বিতীয় গ্রন্থ “চিড়িয়াখানায় (১৩১৮) বিভিন্ন ধরনের 
বানর, মাণসাশী পশু ও খুরওয়াল। জন্ধদের আকৃতি, প্রকৃতি ও আঁবাঁসস্থল 
সম্বন্ধে মনোজ্ঞ আলোচন। কর] হয়েছে । এই লেখকের সর্বশেষ গ্রন্থ “কীট- 
পতঙ্গ' লেখকের মৃত্যুর পর ১৯২৫ খৃষ্টাব্দে প্রথম প্রকাশিত হয় । দ্বিজেন্্রনাথের 
ইচ্ছে ছিল কীটপতঙ্গ, পাখী, সরীল্প প্রভৃতি বিভিন্ন জীবের জীবনবুস্তান্ত 
লিখব।র |" এই উদ্দেশে তিনি “সন্দেশ” পত্রিকার কীটপতঙ্গ সম্থদ্ধে 
ধারাবাহিকভাবে লিখতে সুরু করেন। কিন্তু কীটপতঙ্গ বিষয়ক রচন। 
সমাপ্ত হবার পূর্বেই তীর মৃত্যু হয়। দ্বিজেন্ত্রনাথের মৃত্যুর পর হেমেন্দর গুসাঁদ 
ঘোষের উৎসাহে এব লেখকের ভাঁগিনেয় প্রভাঁতচন্দ্র গঙ্গোপাধ্যায়ের 
সম্পাদনায় কীটপতঙ্গ প্রকাশিত হয় । এই গ্রন্থের মাছি, পি পড়। ও মৌমাছি 
বিষয়ক আলোচনার লেখক প্রভাতচন্দ্র গঙ্গোপাধ্যায় । এই আলোচন। লিখতে 
গিয়ে গ্রভাতচন্দ্র দ্বিজেন্রনীথের নোট বই থেকে সাহাষ্য নিয়েছিলেন । 
দ্বিজেন্ত্রনাথ চলতি ভাষায় লিখবার চেষ্টা করেছেন । কিন্তু ছু' এক খায়গায় 
গুরুচগ্ডালী দোষ তাঁর রচনাভঙ্গীর প্রধান ক্রটি। তবে দিজেন্দ্রন।থের 
প্রকীশভঙ্গী খুবই সরল। গ্রন্থের প্রারন্তে কীটপতঙ্গ বলতে কি বোঝায় 
তা” নিয়ে সণক্ষি্ত আলোচনার পর বিভিন্ন বর্গের কীটপতঙ্গের কথ। বর্ণন। 
কর। হয়েছে । কাটপতঙ্গের শ্রেণীবিভাগ স্থপরিকল্পিত। গ্রন্থটির সবপেক্ষা 
উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, বর্ণনীভঙ্গীর সরসতা । গল্পের মতো। সরস ভাষায় অতি 
পরিচিত কীটপতঙ্গের কথ এখানে আলোচিত । তা ছাড়া যায়গায় 
যায়গায় লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণন। থাঁকায় বচন ছোটদের কাঁছে 
কোথাও দুরূহ বা একঘেয়ে হয়ে ওঠে নি। 

যশ্বী শিশুসাঁহিত্যিক যোঁগীন্দ্রনাথ সরকার ছোটদের জন্যে কয়েকটি 
সরস বিজ্ঞানগ্রস্থ রচনা করেন । এই লেখকের “পশু-পক্ষী” ( ১৩১৮ ) বালক- 
বালিকাদের উদ্দেশ্টে লিখিত প্রাণিবিজ্ঞান বিষয়ক একটি উতকৃষ্ট গ্রন্থ । 
পঙ্খপক্ষীর্‌? বিষয়বস্ত ' ২০5৪] 2৪1819] 17156015", '08959115 00170156 
৪ ৮৪:৪1 171560:5" প্রভৃতি বিভিন্ন ইংরেজী গ্রস্থ, বামত্রঙ্গ সান্তালের 'চ০৪1৩ 
10) ৪ দো", আচাধ প্রফুলচন্দ্র বায়ের সরল প্রাণিবিজ্ঞান” এবং দ্বিজেন্দ্রনাথ 


পাপন পাপ শি এক পি 


৪ 4১0060701 00 606 08100669 38250065 1010018095৭ ০৬০9, 1925. 
৫ কীটপতঙ্গ-_ছিজেক্সনাথ বন্ধ । প্রকাশকের নিবেদন 


জীববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও মনস্তত্ব ২৯১ 


বন্ধুর 'জীবজন্' থেকে নেওয়৷ হয়েছে । দ্িজেন্দ্রনীথ বন্ধ গ্রস্থ-রচনায় সাহাষ্য 
করেছিলেন । এই গ্রন্থে মেরুদণ্ী প্রাণীদের পাঁচটি প্রধান শ্রেণীর মধো ছুটি 
অেণী, স্তন্যপায়ী ও পাখী সম্বন্ধে মোটামুটি বিস্তৃত আলোচন!1 করা হয়েছে । 
যোগীন্দ্রনাথের ভাঁষা সরল ও মনোহর । দুরূহ শব তিনি যথাসম্ভব বজন 
করেছেন | তার বাক্য ও নাতিদীর্ঘ । যায়গায় যায়গায় চলতি বের প্রয়োগ 
যোগীন্দ্রনাথের রচনারীতির একটি বৈশিষ্ট্য | 

'ছোটদের চিড়িয়াখান।" ( নৃতন সক্করণ, ১৯২৯ খৃষ্টা্ | জীবজগত নিয়ে 
চলতি ভাষায় লেখ। একটি সরস গ্রস্থ। এই গ্রন্থে তথ্য অপেক্ষা গল্প ও 
কাহিনীরই প্রাধান্ত । তবে জীবজন্থর শ্রেণীবিভাগে এখানেও বৈজ্ঞানিক 
প্রণালী অনভকত হয়েছে । 

দিজেন্দ্রনাথ ও যোগীন্গনাথ ছাড়া আরও বহু গ্রন্থকার জগদীনন্দের 
সমসাময়িক যুগে ছোটদের জন্যে প্রাণিবিজ্ঞান রচনা করেন । শগেন্দ্রনাথ 
গঙ্গোপাধ্যায়, উপেন্্রনাথ ভট্টাচার্য, হেমেন্দ্রকুমার ভট্রাচাধ প্রভৃতি গ্রন্বকারদের 
নাম এই প্রসঙ্গে উল্লেখযোগ্য ৷ নগেন্দ্রনাথ গাঙ্গোপাধ্যায়ের “বাঙের আত্মকথ।, 
(১৩২৬) একটি কৌত্রহলোদ্দীপক গ্রস্থ। এখানে চলতি ভাষায় গল্প ৪ 
রূপকথার আকারে বক্তব্য বিষয় বণিত। তবে প্রাণিবিজ্ঞান বিষয়ক 
কিছু কিছু তথ্যাদি ও এই গ্রন্থে রয়েছে । উপেন্দ্রনীথ ভট্রাচীধের “জানোয়ারের 
মেল।, (নৃতন সজরণ, আঁশ্বিন, ১৩৩৬) চলতি ভাষায় লেখ। একটি 
সরস বিজ্ঞানগ্রন্থ । নগেন্্রনাথ ও উপেন্দ্রনাথের গ্রন্থের তুলনায় হেমেন্দ্রকুমার 
ভষ্টরাচাধের “জীবজগৎ ( ১৩৩৮) অপেক্ষারুত সাঁরগর্ভ ও সুপরিকল্পিত । 
হেমেন্দ্রকুমার ইতিপূর্বে গাছপালার গল্প” লিখে খ্যাতি অর্জন করেছিলেন 
জীবজগতের বৈচিত্র্য ও ক্রমবিবর্তনের ধারা, উভয় দিকে লক্ষা রেখে গ্রন্থটি 
রচিত। পরিভাষায় অনেক যায়গায় লেখক নতুন শব্দ স্ষ্টি করেছেন। 
আবার কয়েক যাঁয়গাঁয় ইংরেজী শব্দই ব্যবহৃত । 


উনবিংশ শতাববীতে সর্বসাধারণের উদ্দেশ্টে শারীর ও অস্থিবিজ্ঞান 
বিষয়ক গ্রস্থ রচনার সুত্রপাঁত হয়েছিল। কিন্ত পূর্ববর্তী যুগের ন্যায় এই 
যুগেও পাঠ্যপুস্তকের তুলনায় জনসাধারণের জন্যে রচিত গ্রন্থের সংখ্য। নগণ্য । 
উনবিংশ শতাব্দীতে ফেলিকৃস্‌ কেরী, বাজকুষণ রায়চৌধুরী প্রমুখ লেখকরা 
সর্বসাধারণের উদ্দেশে স্ুুপরিকল্লিতভাবে শারীরবিজ্ঞান রচনার চেষ্টা 


২৯২ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


করেছিলেন । কিন্তু রচনীভঙ্গীর ছুরূহতা উনবিংশ শতাব্দীর অধিকাংশ 
শারীর ও অস্থিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের প্রধান ক্রটি। আধুনিক যুগে বাংল! 
ভাষা 'ও সাহিত্যে শারীরবিজ্ঞান রচনায় উল্লেখযোগ্য কোনো উন্নতি দেখা 
গেল না। ভাষা ও রচনারীতির দ্রিক থেকে কিছুটা উন্নতি পবিলক্ষিত 
হলেও এই যুগে সর্বসাধারণের উদ্দেশ্যে রচিত শাবীরবিজ্ঞান বিষয়ক 
অধিক।ংশ গ্রস্থই তথ্যসমাবেশের দিক থেকে ছুর্বল। এই প্রসঙ্গে প্রথমেই 
উল্লেখযোগ্য, খুষ্টান লিটারেচার সোসাইটি কর্তৃক প্রকাঁশিত “আমার আশ্চর্য 
বাস-গৃহ" (১৯০২ )। আশ্চর্য বাস-গৃহ অর্থে মানবশরীর | খু'টিনাটির মধ্যে 
ন। গিয়ে মানবশরীরের প্রধান প্রধান অংশগুলি নিয়ে এখানে আলোচন। 
কর। হয়েছে । “আমার আশ্চর্য বাস-গৃহ' একটি ক্ষুদ্রকায় গ্রন্থ । এতে আছে 
অস্থি, মাংসপেশী, রক্ত, হৃৎপিগু, মন্তিষ্ষ ইত্যাদি নিয়ে অতি সংক্ষিপ্ঠ 
আলোচন।। এই গ্রন্থে সর্বপ্রকার টেক্নিক্যালিটি এড়িয়ে বক্তব্য বিষয়কে 
যথাসম্ভব সহজ ক'রে বলবার প্রচেষ্ট। রয়েছে । কিন্ত গ্রন্থটির প্রধান ত্রুটি, 
তথ্যের অভাঁব। টেক্নিক্যালিটি এড়াঁবার উদ্দেশ্তে শাঁবীরবিগ্ভা বিষয়ক 
অনেক প্রয়োজনীয় নীমেরও এখানে উল্লেখ করা হয় নি। ফলে আলোচ্য 
বিষয়বস্ত অনেক ক্ষেত্রেই অত্যন্ত লঘু এবং বাঁলকপাঠ্য রচনার মতো হয়ে 
পড়েছে । গ্রস্থটির ভাষায় ছু” এক যায়গায় গুরুচণ্ডালী দোষ । কোনে কোনে। 
ক্ষেত্রে উপদেশ দেবার চেষ্টাও দেখা! যাঁয়। অপ্রয়োজনীয় কথার অবতারণা 
এবং অবান্তর উচ্ছাস এই গ্রন্থের আর একটি বড় ক্রটি। আধুনিক যুগে 
সর্বসাধারণের উদ্দেশ্টে লিখিত শারীর ও অস্থিবিজ্ঞান বিষয়ক অপরাপর 
গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ডাঃ বাঁজেন্দ্রলাল স্থরের “অস্থিতব্ (২য় সংস্করণ, 
১৯০৮) এবং 'শরীরতত্ব' (৪র্থ সংস্করণ, ১৩২৬), মহেশচন্দ্র ভট্টাচার্যের 
“নরদেহ পরিচয়” (১৩২৯) এবং কাঁন্তিকচন্দ্র বন্ধুর “দেহতত্ব-_-১ম (১৩৩১) 
ও ২য় খণ্ড (১৩৩৩)। ভাষায় কৃত্রিমতা রাঁজেন্দ্রলালের রচনার সর্বপ্রধান ত্রুটি । 
মহেশচন্দ্রের গ্রস্থে মানবশরীরের বিভিন্ন অংশ নিয়ে সংক্ষেপে আলোচনা 
কর! হয়েছে । এই গ্রস্থের প্রায় সর্বত্রই ইংরেজী বৈজ্ঞানিক শব্দগুলো বাংলায় 
অন্গবাদিত। 

দেহতত্বের লেখক ডাঃ কাণ্তিকচন্ত্র বন্থর রচনায় নৃতন পরিভাষ! স্যরি 
না ক'রে যথাষথ অর্থ নির্ণয়ের পর প্রাচীন পারিভাষিক শব্দগুলোৌকে 
ব্যবহারের প্রচেষ্টা দেখা! যায়। দেহতত্বে ব্যবহৃত শারীরবিজ্ঞান বিষয়ক 


জীববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও মনস্তত্ব .. ২৯৩ 


নামগুলোর জন্যে লেখক প্রখ্যাত কবিরাজ মহামহোপাধ্যায় গণনাথ সেনের 
নিকট খণী। গণনাথ সেন 'প্রত্যক্ষশারীর' নামে সংস্কৃত ভাষায় একখানি 
গ্রন্থ রচনা করেছিলেন। এ গ্রন্থে ব্যবহৃত বৈজ্ঞানিক শব্গুলি তিনি বেদ, 
তস্্বর ও আধুবেদ গ্রস্থাদি থেকে সংগ্রহ করেন। পরিভাষার কিছু কিছু শব্দের 
নামকরণ গণনাথবাবু নিজেও করেছিলেন । দেহতত্বে ব্যবহৃত অধিকাঁংশ 
বৈজ্ঞানিক শব্দই গণনাথবাবুর গ্রন্থ থেকে সংগৃহীত। ডাঃ বস্থর এই 
গ্রন্থটিতে মাননশরীরের বিভিন্ন অংশ নিয়ে মোটামুটিভাবে বিস্তৃত আলোচন। 
করা হয়েছে । কাহিকচন্দের রচনায় সাহিত্যরস নেই। তবে তিনি বক্তব্য 
বিষয় যথাসম্ভন সহজ কে নৌঝাবাঁর চেষ্ট! করেছেন । 

আধুনিক যুগে রচিত অস্থি ও শারীরবিজ্ঞান বিষয়ক পাঠাপুস্তক গুলোর 
মধো প্রথমেই উল্লেখযৌগা রাধাগোবিন্দ করের “সংক্ষিপ্ত শারীর তত্ব? 
(১৮৯৩ )। ফেলিক্‌স্‌ কেরীর বিগ্যাহীরীবলীর পর শারীরবিজ্ঞান বিষয়ক 
এ ধরনের বিরাট গ্রন্থ বাংলায় আর রচিত হয় নি। প্রধানতঃ ছাত্রদের 
উদ্দেশ্তে লেখা হলেও জনসাধারণও যাঁ'তে বুঝতে পাঁরে, সেদিকে লক্ষ্য রেখে 
গ্রন্থটি রচিত। আধুনিক যুগে শারীর ও অস্থিবিজ্ঞান বিষয়ক অপরাপর 
পাঠ্যপুস্তকের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ঘ্ম্যাসিষ্টেপ্ট সার্জেন' কাশীচন্্ 
দত্তপ্তপ্ত রচিত 'নরদেহতত্বঁ (১৮৮৬), নীলরতন অধিকারী সংকলিত ও 
অন্গবাদিত 'নব-শবীর-বিধান?, (১৮৮৭ ), ডাঃ যোগেন্্রনাথ মিত্র সংকলিত 
'শরীব-ব্যবচ্ছেদ ও শরীর-তবসার” (১৮৯৪ ) এবং অক্ষয়কুমার বন্ত লিখিত 
“সজীন মানবদেহ বিজ্ঞান" (১৯১৩) ইত্যাদি । 


তিন 

আধুনিক যুগে বাঁঁল। ভাষা € সাহিত্যে নৃতত্ব বিষয়ক গ্রন্থ রচনায় 
কোনোব্প উন্নতি পরিলক্ষিত হয় না। পূর্ববর্তী যুগের ন্যায় নৃতত্ব বিষয়ক 
গ্রন্থের সংখ্যা এই যুগেও নগণ্য । প্রাচ্য তথ্যাদিকে কেন্দ্র ক'রে এই যুগে 
বাংলায় নৃতত্ব রচিত হোল বটে, কিন্তু পাশ্চীত্য পদ্ধতিতে উচ্চাঙ্গের কোনো 
নৃতত্ব বিষয়ক গ্রস্থ এই যুগেও রচিত হয় নি। 

নিবারণচন্দ্র মুখোপাধ্যায়ের ( ১২৫৪-১৩৩৪ ) “মানবজীবন'-এ ( ১৯০৯ ) 
জীবনের বৈজ্ঞানিক দিক নিয়ে আলোচনার সঙ্গে সঙ্গে সামাজিক, পারিবারিক 
ও আধ্যাত্মিক দিক নিয়ে আলোচন! কর! হয়েছে। পূর্ণাঙ্গ নৃতত্ব বিষয়ক 


২৯৪ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


গ্রন্থ একে বল! যায় না। এই গ্রন্থটির তুলনায় শশধর রাঁয়ের মানব-সমাঁজ' 
(১৩২০ । অনেক বেশী তথ্যপূর্ণ ও সরস। এই গ্রন্থে মানব-সমাজের কথ 
আলোচিত হয়েছে আধুনিক জীববিজ্ঞানকে কেন্দ্র ক'রে । যোগেশচন্দ্র রাঁয় 
ও গিরিজামোহন রায় রচিত “বাঙ্গালী এবং বৈগ্যজীতি'তে (১৯২৭) নৃতত্ব 
বিষয়ক বৈজ্ঞ।/নিক তথ্যাদি কিছু কিছু রয়েছে । 


চার 


ভাষ। ও বিষয়বস্ত নির্বাচনে অভিনবন্থ এবং সর্বসাধারণের পাঁঠোপযোগা 
তথ্যসমাবেশের দিক থেকে বিজ্ঞানের সাধারণ বিষয় নিয়ে গ্রন্থ-রচনায় 
আধুনিক যুগে প্রভৃত উন্নতি মাধিত হোল । প্রাকৃতিক বিজ্ঞনের বিভিন্ন 
দিক নিয়ে রচিত বিচিজ প্রকৃতির গ্রন্থগুলে। বালা বিজ্ঞ।নসাহিত্যের 
জনপ্রিয়তায় সহায়তা করল। আধুনিক যুগে বিজ্ঞানের সাধারণ বিষয় 
নিয়ে লেখ। গ্রন্থ গুলোকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত কর। যাঁয়--(১) প্রাকৃতিক 
বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে লেখ! প্রধান্তঃ পাশ্চাত্য তত্বনিভর, (২) 
প্রাচীন গ্রন্থ থেকে আহত তথ্যপ্রধান, (৩) প্রাচীন ও আধুনিক বিজ্ঞানের 
মধ্যে সমন্বয়মূলক, (৪) বিজ্ঞান ও ধর্,, ( ৫) দার্শনিক চিন্তামূলক এব" 
বিজ্ঞান ও দর্শন ( ৬) বিজ্ঞাননির্ভর উপকথা, (৭) বৈজ্ঞানিক আবিষ্কার ও 
জীবনী এবং (৮) প্রাকৃতিক বিজ্ঞানের বিচিত্র দ্রিক নিয়ে লেখা শিশু ও 
কিশোর-সাহিত্য | 

উনবিংশ শতাব্দীর শেষভাগে রচিত পাশ্চাতা তত্বনিভর সাধারণ 
বিজ্ঞান বিষয়ক গ্রন্থের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, স্র্যকুমার অধিকারীর 
“বিজ্ঞান কুন্ুম (১২৭৪ ), এবং বামেক্রক্ছন্দর ত্রিবেদীর “প্রকৃতি” (১৮৯৬) 
ও জগতৎকথা' (১৯২৬ )। স্থযকুমার অধিকারীর বিজ্ঞান কুহ্মে সংকলিত 
বিভিন্ন প্রবন্ধ বঙ্গদর্শন, বান্ধব, নব্যভারত ইত্যাদি সাময়িক-পত্তে প্রকাশিত 
হয়েছিল। উল্লিখিত পত্রিকাঁগুলো৷ ছাড়াও বিভিন্ন পত্র-পত্রিকায় সূর্যকুমার 
অধিকাঁবী নিয়মিতভাবে বৈজ্ঞানিক প্রবন্ধ লিখতেন । আলোচ্য গ্রন্থে 
পঞ্চভৃত” “আকাশ”, “বিপুল ব্রহ্গাণ্', ধ্মকেতু ও উক্কাপাঁতি', “ৃন্ময়ী”, 
“সূর্য্য ইত্যাদি প্রবন্ধগুলো স্থান পেয়েছে । কোনে! কোনে! প্রবন্ধে দার্শনিক 
চিন্তাধারার পরিচয় পাওয়া যাঁয় ; যেমন, “পঞ্চভূত” । কোথাও ব' উচ্ছ্বাসের 
আধিক্য এবং এঁতিহাঁসিক তথ্যের ছড়াছড়ি ; যেমন, “আকাশ+। ধূমকেতু 


জীববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও মনস্তত্ব ২৯৫ 


ও উক্কাপাত' নামক প্রবন্ধে শাস্ম ও বিভিন্ন কবিতা থেকে লেখক যে 
উদ্ধৃতি গুলে! দিয়েছেন, তী স্থনির্বাচিত। হ্ধকুমারের বৈজ্ঞানিক প্রবন্ধ 
সারগভ। এ ছাড়! তার ভাষাঁও প্রীঞ্জল। রামেন্দ্রক্ুন্দর ত্রিবেদীর 'প্ররুতি' 
বাংল। বিজ্ঞানসাহিত্যে এক মুল্যবান সংযোজন । ন্ব নব বৈজ্ঞানিক 
আবিষ্কার কিভাবে বিশ্বপ্রকরতির রহশ্ত-যবনিক। উন্মোচিত ক'রে দিচ্ছে, 
এই গ্রন্থে প্রধানতঃ ত।' নিয়ে আলোচনা করা হয়েছে । বিশ শতাব্দীর 
গোড়ার দিকে পাশ্চাতা পদ্ধতিতে লেখ! সাধারণ বিজ্ঞান বিষয়ক কোনো 
কোনে। গ্রন্থের লেখক চেয়েছেন আলোচ্য বিষয়ের বিরাটত্ব ফটিয়ে তুলতে। 
আশুতোম মুখোপাধায় লিখিত “বিশ্ববৈচিত্র্যয (১৯০৭) এই প্রসঙ্গে 
উল্লেখযোগ্য । জল, স্থল ও আকাশ, সকল প্রসঙ্গঈই এতে আছে । তথ্য- 
সমাবেশের দিক থেকে গ্রন্থটি দুর্বল । 

আধুনিক যুগে সাধারণ বিজ্ঞান শিয়ে সর্বসাধারণের উদ্দেশ্টে সবল ও 
স্খপাঠ্য বিজ্ঞান গ্রন্থ রচন। করলেন জগদানন্দ বায় । জগদানন্দের সাধারণ 
বিজ্ঞান বিষয়ক গ্রন্থের মধ্যে উল্লেখষে।গ্য, “প্রকৃতি পরিচয় ( ১৩১৮), 
'প্রারৃতিকী? (১৯১৩ । ও বৈজ্ঞানিকী? (১৩২০ )। 

প্রাচীন প্রাচ্য গ্রস্থাদি থেকে আহত তথ্যের উপর নির্ভর ক'রেও এই যুগে 
সাধারণ বিজ্ঞান বিষয়ক গ্রন্থ প্রকাশিত হয়েছে । এই (প্রসঙ্গে কালীবর 
বেদান্বাগীশ প্রণীত ও হীরাঁলাল ঢোল সম্পাদিত “বিগ্যাকল্পদ্রম--১ম খণ্ড 
( ১২৯৯ । বিশেষভাবে উল্লেখযোগ্য | বিগ্যাকল্পদ্রম--১ম খণ্ড “আধ্য-প্রতিভ।! 
নামে প্রকাশিত হয়েছিল । এই গ্রন্থে বাহাজগৎ সম্বন্ধে আধ খষিদের জ্ঞান 
নিয়ে আলোচন। কর হয়েছে । আধ্য-প্রতিভা"য় সকলিত বিষয়বস্তর 
অধিকাণশই 'জ্ঞানাঙ্কর ও প্রতিবিন্ব', “আধ্যদর্শন', “বান্ধব', 'নব্যভারত? 
“ভারতী” প্রভৃতি সাময়িক-পত্রে প্রবন্ধীকাঁরে প্রকাশিত হয়েছিল । এই সকল 
পত্র-পত্রিকা ছাড়াও কালীবর বেদীন্তবাগীশ বিভিন্ন সাময়িক-পজে নিয়মিত- 
ভাবে বৈজ্ঞানিক প্রবন্ধাদি লিখতেন । “আধ্য-প্রতিভা”র মুখবন্ধে কালীবর 
বলেছেন, “পক্ষ প্রতিপক্ষের সামগ্স্তকারক, এই ক্ষুদ্র পুস্তক নবীন 'প্রাচীন 
মতের মধ্যস্থ স্বরূপ। এই ক্ষুদ্র পুস্তকর্ধপ মধ্যস্থলে দণ্ডায়মান হইয়! 
পাঠক পাঠিক। নৃতন পুরাতন ছুই দিক দেখিতে পাইবেন, এবং কোন্‌ দিক 
কিরূপ নতাবনত (ওজন ভারি ) তাহা! বুঝিতে পারিবেন:**"1” লেখকের 
এই উক্তি পুরোপুরি মেনে নেওয়া যায় না। মধ্যস্থ হতে গেলে যে নিরপেক্ষ 


২৯৬ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


দৃষ্টিভঙ্গীর প্রয়োজন, এখানে তা*র একান্ত অভাব । উদাহরণস্বরূপ আকাশ 
সম্বন্ধে আলোচনার কথা বলা চলে। এখানে লেখক আধুনিক মতবাঁদকে 
প্রথম থেকেই যুক্তির অসমতলে দাড় করিয়ে আলোচনায় এগিয়েছেন। বস্তুতঃ, 
প্রাচীন মতবাদের প্রতিই লেখকের পক্ষপাতিত্ব । এই ক্রটি সত্বেও কালীবরের 
রচনার বৈশিষ্ট্য, বিভিন্ন প্রাচীন মতবাদ গুলিকে পাশাপাশি স্থাপন ক'রে 
তাদের মধ্যে সাঁমগ্ন্য বিধানের চেষ্টা। অনেকক্ষেত্রে রূপক বিশ্লেষণ ক'রে 
প্রাচীন মতবাদকে আধুনিক ছীঁচে ঢালবার প্রচেষ্টা দেখ! যায়। তবে এই 
প্রচেষ্টায় দু'এক যায়গায় স্ুযুক্তির পরিচয় থাঁকলেও কষ্টকল্পনার ছাপ অনেক 
স্থলেই প্রকট । যেমন, পৃথিবী কৃুর্মপৃষ্ঠে এবং বাঁস্থৃকির মাথার উপর স্থাপিত, 
পুরাঁণের এই প্রসঙ্গটি নিয়ে আলোচনার কাঁলে লেখক কর্ম ও বাস্থকিকে 
স্তর হিসাবে 'প্রমাণ করবাঁর চেষ্টা করেছেন । 

আধুনিক যুগের কয়েকটি গ্রন্থে প্রাচীন ও আধুনিক বিজ্ঞানের মধ্যে 
সমন্বয় সাধনের প্রচেষ্টা দেখা যাঁয়। এই প্রসঙ্গে প্রথমেই উল্লেখযোগ্য 
“আধ্যশাস্্প্রদীপ'-কার-প্রণীত “ভূত ও শক্তি” (সংবৎ ১৯৫৮)। বস্ত ও 
শক্তি (2)8006] 2170. 60:০০) সম্বন্ধে প্রাচ্য ও পাশ্চাত্যের দার্শনিক 
ও বৈজ্ঞানিক মতবাদ নিয়ে এখানে আলোচনা কর! হয়েছে । লেখকের 
ৃষ্টিভঙ্গীতে প্রাচীন ও আধুনিক বিজ্ঞানের মধ্যে সমন্বয়ের প্রচেষ্ট। দেখ] যাঁয়। 
প্রাচীন খষিদের প্রতি গভীর শ্রদ্ধার পরিচয় গ্রস্থটিতে সুস্পষ্ট । তবে 
অনেকক্ষেত্রেই এই শ্রদ্ধা অন্ধ বিশ্বাসের রূপ নিয়েছে । ধর্ম ও বিজ্ঞানের 
মধ্যে মূলতঃ কোনো! বিরোধ নেই, আলোচ্য গ্রস্থের যায়গায় যায়গাঁয় লেখক 
তা” বোঝাতে চেয়েছেন। বিজ্ঞান ও দর্শনে লেখকের পাণ্ডিত্যের পরিচয় 
এই গ্রন্থে স্ম্পষ্ট । তবে অত্যধিক তথ্য-সম্নিবেশের ফলে গ্রন্থটি তথ্যভা রাক্রান্ত 
হয়ে পড়েছে। প্রাচীন ও আধুনিক বিজ্ঞানের মধ্যে সমন্বয় সাঁধনের প্রচেষ্টা 
মন্সথমোহন বন্থর 'নৃতন ও পুরাতন বিজ্ঞান-এ (১৯১৩) দেখা যায়। ধর্ম 
ও পুরাণের উক্তির সঙ্গে আধুনিক বৈজ্ঞানিক চিস্তাধারাঁর সামপ্রস্ত স্থাপনের 
চেষ্টা অক্ষয়কুমার চট্টোপাধ্যায়ের “বৈজ্ঞানিক স্্টিতত্ (১৯৩১) নাঁমক 
গ্রন্থটিতেও সৃম্পষ্ট | 

আধুনিক যুগে রচিত সাধারণ বিজ্ঞান বিষয়ক কোনে। কোনো গ্রন্থে ধর্ম 
ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক নির্ণয়ের প্রচেষ্টা দ্বেখ। যাঁয়। এই প্রসঙ্গে উল্লেখ- 
ঘোগ্য, ডাঁঃ বনওয়ারিলাল চৌধুরীর ধর্ম ও বিজ্ঞান (১৩২২)। রচনাটি 


জীববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও মনস্তত্ব ২৯৭ 


১৮৩৭ শকান্দের পৌষ সংখ্যা তত্ববোধিনীতে প্রকাশিত হয়েছিল। ধর্ম ও 
বিজ্ঞানের মধ্যে কোনো। বিরোঁধ নেই, লেখক এখানে তা” বোঝাতে চেয়েছেন । 
উচ্চাঙ্গের আলোচনা একে বল! যায় না। দিলীপকুমীর বায়, বীরবল ও 
অতুলচন্দ্র গুপ্তের “পত্রাবলী। ধন্ম ও বিজ্ঞান, (১৯৩১) একটি উৎকৃষ্ট 
গ্রন্থ । নতুন পদার্থবিজ্ঞান প্রাচীন বিজ্ঞানের ভিত টলিয়েছে,- একথা উল্লেখ 
ক'রে দিলীপকুমাঁর রায় প্রথমে বীরবল ও অতুলচন্্র গুপ্তের দৃষ্টি আঁকর্ষণ 
করেন। নব্যবিজ্ঞানের চিন্তাধারার সঙ্গে বীরবল ও অতুলবানুর পৃবপরিচয় 
ছিল। তার! এ নিয়ে দিলীপবাবুর সঙ্গে আলোচনায় যৌগ দেন। বিভিন্ন 
সাময়িক-পত্রে উত্তর-প্রত্যুন্তরের আকারে এদের যে চিঠিগুলো প্রকাশিত 
হয়েছিল, তা'রই সংকলন হোল এই গ্রন্থটি । চলতি ভাষায় লেখ! এদের 
চিঠিগুলো সরস ও শ্রতিমধুর বাংল গছ্যের নিদর্শন । দর্শনের বিচারভূমিতে 
বসে বৈজ্ঞানিক তথ্যে সত্যাসত্য নির্ধারণের এরূপ স্থুচিস্তিত প্রয়াস বামেন্ত্র- 
স্বন্দর ত্রিবেদীর পরে বাংল। সাহিত্যে আর কেউ দেখান নি। আপুনিক যুগে 
বাংলা ভাষা ও সাহিত্যে দার্শনিক চিন্তামূলক বৈজ্ঞানিক গ্রন্থ রচনায় প্রভৃত 
উন্নতি সাধিত হোল। এর মূলে রয়েছে বামেন্্স্থন্দর ত্রিবেদীর অবদাঁন। 
বামেক্্ক্ন্দরের জিজ্ঞাস (১৯০১) ও “বিচিত্র জগত" (১৯২০) বাণ্ল। 
সাহিত্যের অমূল্য সম্পদ | 

দার্শনিক চিস্তামূলক বৈজ্ঞানিক প্রবন্ধ ছাড়াও দর্শন 'ও বিজ্ঞানের ধ£ এবং 
স্বরূপনির্ণয়ের প্রচেষ্টা আধুনিক যুগের কোনো। কোনে। গ্রন্থে দেখ। গেল। 
মহেন্দ্রন্দ্র মজুমদাঁবের “দর্শন ও বিজ্ঞান? ( ১৩০৮ ) এই প্রসঙ্গে উল্লেখযোগ্য । 

পাশ্চাত্য বৈজ্ঞানিকদের দার্শনিক মতবাদ অন্থকরণের প্রচেষ্ট। আধুনিক 
যুগে দেখা যাঁয়। এই প্রসঙ্গে কলিকীত! বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নলিনীমোহন 
সান্তালের ্ষ্টি রহস্য” € ১৩৩৩) নামক গ্রন্থটি উল্লেখযোগ্য । এই গ্রন্থে 
সংকলিত “জীবের উৎপত্তি” ও “জীবের নিত্যতা”-এই ছু*টি প্রবন্ধে হার্ধাট 
স্পেন্সার প্রমুখ পাশ্চাত্য দার্শনিক-বৈজ্ঞানিকদের মতবাদ অন্তস্থত হয়েছে। 
এই যুগের কোনে। কোনো গ্রস্থকার আধুনিক বৈজ্ঞানিক মতবাদের বিরুদ্ধে 
আপত্তি উপস্থাপিত করেছেন । এই আপত্তি দার্শনিক চিন্তা প্রস্থত। এই 
প্রসঙ্গে বিজ্ঞানে বিরোধা-১ম (১৩৩৮) ও ২য় (১৩৩৮) খণ্ডের লেখক 
যতীন্দ্রনাথ রায়ের নাম উল্লেখযোগ্য | 

এ ছাড় আধুনিক যুগে বিজ্ঞানাশ্রিত কয়েকটি উপকথা বাধলায় অন্ছবাদিত 


২৯৮ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


হয়েছে । বাঁজেন্দ্লাল আচার্য জুলে ভাণির বিজ্ঞানাশ্রিত কয়েকটি গল্পগ্রস্থের 
বঙ্গান্তবাদ করেন । জুলে ভাণির 0910065 00 00০ 021005 ০0£ 06 
ঢ710)'এর অনভ্রবাদ পাতালে? (১৬২৩ )১ ঢা00 00০ 78107 00 006 
[1০০০'-এর অন্বাদ চন্দ্রলৌকে যাত্রা” (১৩৩১) ইত্যাদি গ্রস্থ এই প্রসঙ্গে 
উল্লেখযোগ্য | 

বিশ শতাব্দীতে বাঁল| সাহিত্যে বৈজ্ঞানিক-জীবনী ও আবিষ্কারকাঁহিনী 
নিয়ে গ্স্থ-রচনার স্ত্রপাত হোল । উনবিংশ শতাব্দীর মধ্যভাঁগে প্রকাশিত 
বিদ্যাসাগরের লেখ। “জীবনচরিত'-এ বৈজ্ঞানিক-জীবনীর উল্লেখযোগ্য স্থান 
ছিল। এ ছাড়া উনবি“শ শতাব্দীর বিভিন্ন সাময়িক-পত্রেও বৈজ্ঞানিক- 
জীবনী & আবিষ্কার নিয়ে প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। কিন্তু বিংশ শতাব্দীর 
পূর্বে এ বিষয়ে পৰিকল্পলিতভাবে কোনে। গ্রস্থ-রচনা'র প্রচেষ্টা বাঁংল। সাহিত্যে 
হয় নি। বিশ শতান্দীতে বৈজ্ঞানিক-জীবনী ও আবিষ্কারকাঁহিনী নিয়ে 
কয়েকটি সবজনবোধ্য গ্রস্থ রচিত হোল। এর মূলে প্রধানতঃ দু'টি কারণ। 
প্রথমতঃ, উনবি-শ শতাব্দীর শেষদিকে বিজ্ঞানের যে দ্রুত অগ্রগতি সাধিত 
হোল, ত।” বৈজ্ঞানিকদের জীবন এবং আবিষ্ষার সম্বন্ধে জনসাধারণ ও 
লেখকদের কৌতুহল বাড়িয়ে দিল। দ্বিতীয়তঃ, আঁচাধ জগদীশচন্দ্র বন্থু ও 
প্রফুল্লচন্ত্র রায়ের বৈজ্ঞানিক আবিষ্কার এ বিষয়ে অনেকখানি সহাঁয়ত। করল । 
বাংল। ভাষ। ও সাহিত্যে বৈজ্ঞানিক-জীবনী ও আবিষ্ষারকাঁহিনী বিষয়ক 
গ্রন্থের অধিকাংশই এই দু'জন বেজ্ঞানিককে নিয়ে লেখ । জগদানন্দ রায় 
লিখিত 'জগদীশচন্দ্রের আবিষ্কার" (১৩১৯) বৈজ্ঞানিক আবিষ্ারকাহিনী 
নিয়ে লেখা প্রথম বাংল! গ্রন্থ । জগদীশচন্দ্রের জীবন নিয়ে লেখ। অন্যান্ত 
গ্রন্থ হোল, ফণীন্দ্রনাথ বস্থর “আচাঁধ জগদীশচন্দ্র (১৯২৬), অনিলমচন্দ্ 
ঘোষের 'আচাধ্য জগদীশ" ( ১৯৩১ ) এবং চাঁরুচন্দ্র ভট্টাচাষ লিখিত “আচার্য্য 
জগদীশচন্দ্র বস্থ' ( ১৯৩৮ ) ও “জগদীশচন্দ্রের আবিষ্কার” (১৩৫০)। এই সকল 
গ্রন্থে জগদীশচন্দ্রের জীবনকথা ও আবিষ্কার নিয়ে সর্জনবোধ্য আলোচনা করা৷ 
হয়েছে । আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জীবনচরিত রচনা করেন ননীগোপাল ঘোষ, 
ফণীন্দ্রনাথ বস ও অনিলচন্দ্র ঘোষ। প্রফুল্লচন্দ্রের স্বগ্রামবাসী ননীগোঁপাল 
ঘোষের লেখা প্রফুল্প-চরিত' ( ১৩২৬) ক্ষুত্রকায় হলেও একটি তথ্যপূর্ণ গ্রন্থ । 
এই গ্রন্থে প্রফুল্লচন্দ্রের জন্মভূমি ও বংশপরিচয় বর্ণনা ক'রে তার বাল্যজীবন, 
ছাত্রজীবন, গবেষণা, কর্মজীবন এবং জীবনাদর্শের কথা আলোচিত । 


জীববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও মনস্তত্ব ২৯৯ 


বিশ্বভারতীর অধ্যাপক ফণীন্দ্রনাথ বস্থুর লেখা “আচার্য প্রফুল্চন্ত্র' (১৩৩৩) 
প্রফুল্লচন্দ্রের জীবন সম্বন্ধে একটি মূল্যবান গ্রন্থ । অনিলচন্দ্র ঘোষের “আচাঁধ্য 
প্রফুলচন্দত্র' ১৩৩৮ সালে প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থে প্রফুল্লচন্দ্রের জীবনী 
ও বাণী সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে । 

প্রফুল্চন্্র ও জগদীশচন্দ্রের জীবনচরিত ছাড়াও আধুনিক যুগে বৈজ্ঞানিকদের 
জীবনী ও আবিষীর নিয়ে আরও কয়েকটি গ্রন্থ রচিত হয়েছে । এই প্রসঙ্গে 
প্রথমেই উল্লেখযোগ্য পঞ্চানন নিয়োগী লিখিত “বৈজ্ঞানিক জীবনী--১ম ভাগ; 
(১৯১৫ )। এই গ্রস্থে ভারতীয় ও ইউরোপীয় বৈজ্ঞানিকদের জীবনবৃত্তান্ত 
নিয়ে আলোচন। কর। হয়েছে । ভারতীয় বৈজ্ঞানিকদের মধো রয়েছেন 
স্রশ্রুত, নাগাঁজু ন 9 আধষভট্র; আর ইউবোপীয়দের মধো আছেন গ্যালিলিও, 
ল্যাভোয়াসিয়ে, মীইকেল ফারাঁডে, নিউটন ও ডারউইন | গ্রন্থটির বৈশিষ্ট, 
লেখক এখানে ভারতীয় বৈজ্ঞানিকদের আবিষ্কারকে বৈজ্ঞানিক ভিত্তির 
উপর প্রতিষ্ঠিত ক'রে আধুনিক আবিষ্কারের পাঁশাপাশি স্থাপন করবার চেষ্টা 
করেছেন । ইউবোপীয় বৈজ্ঞানিকদের জীবনী আলোচনার সময়েও যায়গায় 
যায়গায় ভারতীয় বৈজ্ঞানিকদের আবিষ্কারের প্রাচীনত্বের কথ। উল্লেখ কর। 
হয়েছে । উচ্্রাসের আধিক্য এব” যায়গায় যায়গায় নীতি ও উপদেশের 
অবতারণ! গ্রন্থটির প্রধান ক্রুট । 

চারুচন্দ্র ভট্টাচাধের 'নব্যবিজ্ঞান" ( ১৩২৫ ) বৈজ্ঞানিক আবিষ্ষারকাহিনী 
নিয়ে লেখ। একটি স্থখপাঠ্য গ্রন্থ । উনবিংশ শতাঁবীব শেষভাঁগ থেকে স্থর 
ক'রে বিশ খতাব্ীর প্রার্ন্ত পর্যন্ত কয়েকটি বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে 
এখানে আলোচনা কর। হয়েছে । 

“আচাধ জগদীশ", “আচাষ প্রফুল্লচন্দ্র' প্রভৃতি গ্রন্থের লেখক অনিলচন্দ্ 
ঘোঁষের “বিজ্ঞানে বাঙালী" ১৩৩৮ সালে প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থে 
ডাঃ মহেন্দ্রলাল সরকার, আচার্য জগদীশচন্দ্র বহু, আচাধ প্রফুল্লচন্ত্র বায় 
প্রভৃতি বৈজ্ঞানিকদের জীবনী নিয়ে আলোচন। রয়েছে | জগদীশচন্দ্র সম্বন্ধে 
আলোচনা! অপেক্ষাকৃত বিস্তারিত। “বৈজ্ঞানিক সাহিত্যে রামেত্্স্থন্দর? 
শীর্ষক প্রবন্ধটি অত্যন্ত ক্ষুপ্র এবং অসম্পূর্ণ প্রকৃতির ৷ “নব্যবাংলার বৈজ্ঞানিক" 
পর্যায়ে তৎকাঁলীন বাংলার উদ্দীয়মান বৈজ্ঞানিকদের জীবন ও আবিষ্ষাঁর নিয়ে 
আলোচন।1 করা হয়েছে । এই আলোচনার প্রধান ক্রটি, এ থেকে অধ্যাপক 
সত্যেন্্রনাথ বন্থু, ডাঃ শিশিরকুমার মিত্র প্রমুখ বৈজ্ঞানিকর। বাদ পড়েছেন । 


৩৩৩ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


্রস্থটির শেষদিকে বাংলার বৈজ্ঞানিক প্রতিষ্ঠানসমূহ সম্বন্ধে আলোচন। 
ক্ষদ্রকায় হলেও তথ্যপূর্ণ । 

আধুনিক যুগে সাধাঁরণ বিজ্ঞান নিয়ে ছোটদের উপযোগী অনেক গুলে। 
বিজ্ঞানগ্রস্থ রচিত হোল । জগদানন্দ রায় লিখিত “বিজ্ঞানের গল্প” ( ১৯২০) 
ও “ছুটির বই” (২য় সংস্করণ, ১৩৩৯ ) এই প্রসঙ্গে প্রথমেই উল্লেখযোগ্য | 

গল্পের আঁকারে ছোটদের উদ্দেশ্টে বিজ্ঞান গ্রস্থ রচনা করলেন নরেন্দ্রকুমার 
মিত্র । নরেন্দ্কুমারের “বিজ্ঞান চিত্রে ও গল্পে (১৯২০) নামক গ্রস্থটিতে 
বৈজ্ঞানিক আঁবিষ্ষার ও বিজ্ঞানের অবদান নিয়ে গল্পের ভঙ্গীতে আলোচনা 
করা হয়েছে | - তবে বিজ্ঞানের দান নিয়ে আলোচন! আবিষ্কারের গল্পের 
মতে। চিন্তাকর্মক নয়। 

আধুনিক যুগে সাধারণ বিজ্ঞান নিয়ে ধারা ছোটদের উপযোগী গ্রন্থ 
রচনা করেন তীঁদের মধ্যে ববীন্দ্রনাথ সেনের নামও উল্লেখযোগ্য । এই 
লেখকের “উড়োজাহাঁজ' (১৩২৭) ছোটদের উপযোগী একটি সরস বিজ্ঞান- 
গ্রন্থ । উড়োজাহাজ নিয়ে লেখা আর একটি উল্লেখযোগ্য গ্রন্থ ক্ষিতীশচন্দ্ 
বাগচীর 'পুষ্পরথণ (১৩৩৩ )। এখানে বেলুন আবিষ্কার থেকে স্তুরু 
ক'রে উড়োজাহাজের ক্রমোন্নতির ইতিহাস ও কয়েক ধরনের উড়োঙ্গাহাঁজ 
সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচন। করা হয়েছে । 

বিষয়বস্ত নির্বাচনে বৈচিত্র্য ছোটদের জন্যে লেখ। সাধারণ বিজ্ঞান বিষয়ক 
্রস্থ গুলোর বৈশিষ্ট্য । সতীন্দ্রমৌহন চট্টোপাধ্যায়ের 'ভূতের গল্প" € ১৩৩৪) 
নামক গ্রস্থাটিতে মাটি, জল ও আকাশ নিয়ে ছোটদের উপযোগী আলোচন। 
করা হয়েছে । 

যৌগেন্্রনাথ বায় লিখিত “বিজ্ঞানের বাহাছুরি (১৩৩৬) ছোটদের 
উদ্দেস্টে চলতি ভাঁষায় লেখা একটি স্খপাঠ্য গ্রন্থ । এতে উড়োজাহাজ, 
ক্যামেরা, বায়োস্কোপ, গ্রামোফোন ইত্যাদি নিয়ে গল্পের মতো সরস আলোচন। 
করা হয়েছে। এই গ্রন্থে বিজ্ঞানের দুরূহ তত্বও অতি সহক্তভাবে 
ব্যক্ত। 

আধুনিক যুগে ছোটদের উপযোগী বিজ্ঞন গ্রন্থ ও বৈজ্ঞানিক প্রবন্ধাদি 
লিখে যশস্বী হয়েছেন ক্ষিতীন্দ্রনীরাঁরণ তষ্রীচার্য। তার রচিত “বিজ্ঞান-বুড়ো, 
(১৩৩৮) বৈজ্ঞানিক আবিষ্কারকাহিনী নিয়ে লেখা একটি সরস বিজ্ঞানিগ্রস্থ। 
বিজ্ঞানের আশ্চর্য শক্তির কথা স্মরণ ক'রে লেখক এখানে বিজ্ঞানকে 


জীববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও মনস্তত্ব ৩০১ 


“রূপকথার শুভ্রকেশ যাছুকর' রূপে কল্পনা করেছেন। এজন্রেই গ্রন্থটির 
নামকরণ হয়েছে “বিজ্ঞান-বুড়ো'। 

সাধারণ বিজ্ঞান নিয়ে লেখ এই সকল বিচিত্র প্রকৃতির গ্রস্থ ছাড়াও 
আধুনিক যুগে এমন কয়েকটি গ্রন্থ পাওয়া গেল, যাঁদের মধ্যে বৈজ্ঞানিক 
প্রসঙ্গ ছাঁড়াঁও অপরাঁপর বিষয় নিয়ে আলোচনা রয়েছে । এই প্রসঙ্গে প্রথমেই 
উল্লেখযোগ্য, শ্রচরণ চক্রবর্তীর 'জ্ঞানকুন্থম? (১৮৯৭ )। এই গ্রন্থের বৈজ্ঞানিক 
প্রবন্ধ গুলো৷ রচনায় বিজ্ঞানের অধ্যাপক রাঁজেন্দ্রনাথ চট্টোপাধ্যায় সাহাষা 
করেছিলেন। জ্ঞানকুস্মের কোনো বৈজ্ঞানিক প্রবন্ধই উচ্চাঙ্গের নয়। 
যোগেশচন্দ্র রাঁয়ের ক্ষুদ্র ও বৃহৎ" ১ম (১৯১৯) ও ২য় ( ১৩৩৩) খণ্ডে বিভিন্ন 
ধরনের প্রবন্ধ সংকলিত হয়েছে। ১ম খণ্ডে উল্লেখষোগ্য বৈজ্ঞানিক প্রবন্ধ 
ক্ষুদ্র ও বৃহৎ" । এতে স্য থেকে স্থরু ক'রে ক্ষুদ্রতম প্রাণী পধস্ত “ক্ষুদ্র ও 
বৃহৎ-এর তুলনামূলক আলোচন। কর! হয়েছে। ২য় খণ্ডের “জন্ম ও 
মৃত্যু' জীববিজ্ঞানের তথ্যসমপ্ষিত একটি উতরুষ্ট রসরচন| | আঁচাঁধ জগদীশচন্দ্র 
বন্ধুর “অব্যক্ত' ( ১৩২৮ ) বাংলা বিজ্ঞানসাহিত্যের মূল্যবান সম্পদ । এতে 
বৈজ্ঞানিক প্রবন্ধের সঙ্গে সঙ্গে জগদীশচন্দ্রের অন্যান্য রচনাঁও সংকলিত 
হয়েছে । 


পাচ 


সাধারণ বিজ্ঞান বিষয়ক গ্রন্থ ছাঁড়া আধুনিক যুগে মনোবিদ্ভার উন্নতির 
সঙ্গে সঙ্গে বাংল। ভাষায় মনস্তত্ব বিষয়ক গ্রস্থ রচনায়ও উন্নতি সাধিত হোল । 
পূর্ববতী যুগের ন্যায় এই যুগেরও কোনে! কোনে। মনৌবিজ্ঞানে প্রাচ্য দৃষ্টি- 
ভঙ্গীর পরিচয় পাওয়া গেল বটে, তবে অধিকাংশ গ্রস্থই রচিত হোল পাশ্চাত্য 
বৈজ্ঞানিক তথ্যাদিকে কেন্দ্র করে। এ ছাড় ব্যবহারিক মনোবিজ্ঞান 
( ঘ.96110)6751] 055০1১01985 ) বিষয়ক গ্রস্থ-রচনায়ও এই যুগে প্রবণত। 
দেখা গেল । 

ব্যবহারিক মনোবিজ্ঞান বিষয়ক গ্রন্থের মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য, 
কুঞ্চবিহারী ভট্টাচার্ষের “মেস্মেবিজম ব| শক্তিচাঁলনবিষ্যাঁ_-১ম খণ্ড (১৮৮৭ )। 
রোগচিকিৎসার জন্যে মেস্মেরিজমের যতটুকু জান] দরকার, শুধুমাত্র তা” নিয়ে 
এই গ্রন্থে আলোচন। কর! হয়েছে । কুঞ্বিহারীর প্রকাশভঙ্গী স্বচ্ছ। 
ব্যবহারিক মনোবিজ্ঞান বিষয়ক অপরাপর গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য, রাজেন্দ্র- 


৩০২ বঙ্গপাহিত্যে বিজ্ঞীন 


নারায়ণ চৌধুরীর “বস্তুপরিচয় ও ইন্দ্রিয় পরীক্ষ। ( ১৯১৩), হিপ্‌নোটিষ্ 
রামচন্দ্র ভট্টাচার্যের হিপ্নোটিজম শিক্ষা! ব। সম্মৌোহন বিদ্যা" ( ১৩৩০ ) এবং 
মনোবিজ্ঞান ও গুপ্ঠবিগ্ভাদির অধ্যাপক বাজেন্দ্রনাথ কুদ্রের “িন্ত।-পঠন বিদ্যা” 
( ১৩৩০) ও ভিচ্ছাশক্তি” (১৩৩৪ )। রামচন্দ্র উট্টাচার্ধের “হিপ্নোটিজম 
শিক্ষা*য় হাতে-কলমে হিপ্নোটিজম্‌ শিক্ষা দেবার পদ্ধতি বণিত হয়েছে । 
বৈজ্ঞনিক তথ্যের অভাব গ্রন্থটির প্রধান ত্রুটি । বাঁজেন্দ্রনাথ রূদ্রের চিন্ত।- 
পঠন বিদ্য। ছুই খণ্ডে প্রকাশিত হয়েছিল। ২য় খণ্ড প্রকাশিত হয় ১৩৩০ 
স।লের ভাদ্র মাসে । ১ম খণ্ড এর কয়েকমাস পুর্বে প্রকাশিত হয়। চিন্তা- 
পঠনের কয়েকটি ব্যবহারিক দিক নিয়ে এই গ্রন্থে সংক্ষেপে আলোচন। কর! 
হয়েছে । বাঁজেন্দ্রনাথ রুদ্রেরঞক আর একটি উল্লেখযোগা গ্রন্থ “ইচ্ছাশক্তি? 
১৩৩৪ সালে প্রথম প্রকাশিত হয়। এটি হোল ৬/111-১০০ বা ইচ্ছাশক্তি 
সঙ্গন্ধে লেখ। বালা ভাষায় প্রথম গ্রন্থ । বাঁজেন্দ্রনাথ ইতিপুবে *৬৬111- 
[১০৬০1 : 7০৬ 60 06৬6107 2130 ০:1০ 10 (১৯১২) নামক একটি 
ইণরেজী গ্রশ্থ বচন! করেন | এই গ্রশ্কটির অনেকেই প্রশ'সা করেন এবং 
অনেকেই এটিকে বাংলায় অনুবাদ করবার জন্যে লেখককে অন্রোধ করেন । 
কিন্ধ লেখক ইংরেজীতে লেখা এই গ্রন্থটির দোষক্রটির কথ। স্মরণ করে 
অনুবাদের কাঁজে হাত দেন নি। ইচ্ছাশক্তি সম্পূ স্বতত্ত্রভাবে লেখ || গ্রস্থ- 
রচনায় সাহায্য করেছিলেন রংপুর কারমাইকেল কলেছের দর্শনশান্্ের 
অধ্যাপক গৌরগোবিন্দ গুপ্ত। এই গ্রন্থে ইচ্ছাশক্তি ও তাঁর কাধকারিত।, 
ইচ্ছাঁশক্তি বাঁড়াবার উপায় ইত্যাদি প্রসঙ্গ নিয়ে আলোঁচন। কর। হয়েছে। 
আলোচনায় ব্যবহারিক মনোবিজ্ঞান বিষয়ক তথ্যাদির উল্লেখযোগ্য সমাবেশ 
ঘটেছে । বাঁজেন্দ্রনাথের রচনারীতি প্রাঞ্জল। 

আধুনিক যুগে প্রকাশিত প্রাচ্য তথ্যনির্ভর মনোবিজ্ঞানের মধ্যে উল্লেখ- 
যোগ্য, রাজেন্দ্রনারাঁয়ণ সিংহের “নিদ্রী” (১৩১০) ও কৃষ্তানন্দ স্বামীর 'ম্বপ্ন- 
তত্ব' (৩য় সংস্করণ, ১৩২১ )। প্রথমোক্ত গ্রন্থে বৈজ্ঞানিক দৃষ্টিভঙগীর পরিচয় 
নগণ্য । তা" ছাড়া সমগ্র গ্রন্থ জুড়ে রয়েছে একটান! উচ্ছাস। শেষোক্ত 
গ্রন্থটির নাম “ম্বপ্নতত্ব' হলেও আধ্যাত্মিক জগতের আলোচনার উপরেই এখানে 


৬ “সনম্মোহনবিদ্যা” (১৯২৩ ) নামে রাজেহনাথ রুদ্র মনোবিজ্ঞান বিষয়ক আর একটি গ্রস্থ 
রচনা করেন। 


জীববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও মনস্তত্ব ৩০৩ 


বেশী জোর দেওয়া হয়েছে। স্বপ্ন যে অমূলক চিন্তামাত্র নয়, লেখক শাস্বীয় 
যুক্তি ও প্রত্যক্ষ প্রমীণাদির সাহায্যে এখানে তা” বোঝাতে চেয়েছেন । ছু 
এক যায়গাঁয় অতি সাধারণ উদাহরণ ও কাহিনীর অবতারণ। কর] হয়েছে | 
তবে প্রায় সবত্রই যুক্তি অপেক্ষা বিশ্বাসের প্রাধান্য । 

আধুনিক যুগে পাশ্চাত্য পদ্ধতিতে মনোবিজ্ঞান রচনায় রুতিত্বের পরিচয় 
দিলেন খগেন্দ্রনারায়ণ মিত্র, চারুচন্ত্র সিংহ, নলিনাক্ষ ভষ্টাচাষ, সরসীলাল 
সরকার ও গিরীন্দ্রশেখর বন্থ প্রমুখ লেখকরা । কলিকাত। বিশ্ববিদ্ভালয়ের 
মনস্তববের অধ্যাপক খগেন্দ্রনারায়ণ মিজ্রের “মনের বিবর্তন" (১৩২৫) পাশ্চাত্য 
মনোবিজ্ঞান নিয়ে লেখ। একটি তথ্যপূর্ণ গ্রন্থ । খগেন্ছনাবায়ণের প্রকাশভঙ্গা 
মনোজ্ঞ; ভাঁষ!| বলিষ্ঠ । যায়গায় যায়গায় সুন্দর উপম। তার বচনার একটি 
বৈশিষ্ট্য । খগেন্দ্রনারায়ণ মনস্তব্ব বিষয়ক বিদেশী শব্দ গুলে। প্রয়েেজন অন্্যায়ী 
বাংলায় অন্রবাদ করেছেন । অন্তনাদের সময় সবব্রত শন্দেব শতিমধুরতার 
দিকে লক্ষ্য রাখ। হয়েছে | 

অন্বাদে শ্রুতিমধুবতার অভাব দেখ। গেল চারুচজ্জ সিহের মনোবিজ্ঞান? 
(১৩২৬) নামক গ্রঙ্থে। চাঁরুচন্দ্র সি'হ পাটন1 কলেজের দর্শনশাপ্ের 
অধ্যাপক ছিলেন । স্থানে স্থানে কবিত। উদ্ধৃত ক'রে বক্তবা বিষয়ে বৈচিত্র্য 
সষ্টির প্রয়াস চারচন্দ্রের রচনাভঙ্গীর একটি বৈশিষ্ট্য | 

বাংল! ভাষায় মনস্তত্ব বিষয়ক আব একটি উল্লেখযোগ্য গ্রন্থ শলিনাক্ষ 
উষ্টাচাধের মনোবিজ্ঞান" (১৩২৮) মূলতঃ পাশ্চীতা বিচ।র প্রণালী অন্ত 
হলেও আলোচ্য গ্রন্থে প্রাচ্য দার্শনিক তথ্যাদির উল্লেখযোগ্য স্থান রয়েছে | 
স'স্কৃত সাহিত্য ও দর্শনে মন সম্বন্ধে যে সকল বিচার-নিঙ্লেষণ পাগয়। খায়, 
আলোচ্য গ্রন্থের বিভিন্ন অধ্যায়ে তা"র উল্লেখ রয়েছে । পারিভাঁঘিক শন্দের 
ব্যবহারেও সংস্কৃতের প্রভাব বিমান । 

নৃতনত্বের পরিচয় পাওয়। গেল সরসীলাল সরকারের “মনের কথা?" নামক 
গ্রন্থে । মনস্তত্বের কতক গুলে। রহম্থয নিয়ে এই গ্রন্থে মনোজ্ঞ আঁলোচন। 
করা হয়েছে। মনের অজ্ঞাত ইচ্ছসমূহ কি করে আত্মপ্রকাশ করে, 


৭ “মনের কণা'র প্রথম প্রকাশকাল সঠিক জানা দায় না। তবে লেখকের ভগ্মী লেখিকা! 
সরলাবালা সরকার ও পুত্র প্রীন্ুধাংশুলাল সরকারের মতে গ্রন্থটি ১৯২৬ থেকে ১৯২৮ খষ্টান্দের মধো 
প্রকাশিত হয়ে থাকবে। 


৩০৪ বঙ্গদাহিত্যে বিজ্ঞান 


বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধামে উদাহরণ সহযোগে লেখক তা" বোঝাতে 
চেয়েছেন । অরুচিকর হবার ভয়ে মনের গভীর স্তরে লুক্কায়িত কামজ 
ইচ্ছাগুলে। নিয়ে এখানে আলোচন। কর! হয় নি; উপরের স্তরের অজ্ঞাত 
ইচ্ছ। নিয়েই আলোঁচন। করা হয়েছে । 

আধুনিক যুগে বাংল! ভাষা ও সাহিত্যে মনোবিজ্ঞান রচনায় সর্বাধিক 
কৃতিত্বের পরিচয় দিলেন গিরীন্দ্রশেখর বন্থু । স্বপ্না (১৩৩৫) গিবীন্র- 
শেখরের” সর্বশ্রেষ্ঠ রচনা । সাহিত্যরস এবং মৌলিক চিন্তাধারার পরিচয় 
গ্রগ্কটির নৈশিষ্ট্য | ফ্রয়েড স্বপ্রকে যেভাবে বুঝিয়েছেন, মূলতঃ তারই বিশ্লেষণ 
ও আলোচন। এখানে কর] হয়েছে । প্রসঙ্গত: অপরাপর চিন্তানায়কদের 
মতামত এব লেখকের নিজন্ব মন্তব্যও রয়েছে । অজ্ঞাত ইচ্ছা সম্বন্ধে 
আলোচনায় লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গীর পরিচয় পাঁওয়া যাঁয়। সার্বজনীন 
স্বপ্প সন্ধদ্ধে আলোচনায়ও যায়গাঁয় যায়গায় লেখকের নিজস্ব অভিমতই ব্যক্ত । 
তা” ছাঁড়। ম্থৃতিবিভ্রমের বিশ্লেষণে গিবীন্্রশেখরের মৌলিক চিন্তাধারার পরিচয় 
স্থম্পষ্ট। নিভিন্ন রোগীকে দেখে লেখক ষে প্রত্যক্ষ অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন, 
তারও কৌতুহলোদ্দীপক বিবরণ এই গ্রন্থে রয়েছে। সুন্দর উদীহরণের 
সাহায্যে মনোবিজ্ঞীনের তত্ব বৌঝাঁবার চেষ্টা গিবীন্দ্রশেখরের রচনার একটি 
বৈশিষ্ট্য । 

এইরূপে আধুনিক যুগে পাশ্চাত্য বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী বাংলায় 
কয়েকখান। মনোবিজ্ঞান রচিত হোল বটে ; কিন্ধ মনোবিজ্ঞানের অপেক্ষাকৃত 
দুরূহ ও জটিল দিকগুলো নিয়ে উচ্চাঙ্গের গ্রস্থ-রচনাঁর উল্লেখযোগ্য কোনে) 
প্রচেষ্ট| বাঁংল। সাহিত্যে দেখা গেল না। 


৮ গিরীক্ত্রশেখর বহু প্রণীত 'মনোবিষ্ভার পরিভাষা" ১৯৫৩ খুষ্টাবে প্রথম প্রকাশিত হয়। 
পরিভাষা প্রণয়নে সাহাষ্য করেছিলেন যোগেশচন্ত্র রায় বিদ্ভানিধি, ব্রজেক্রনাথ বন্দোপাধ্যায় প্রমুখ 


বৈজ্ঞানিকের বিজ্ঞীনসাহিত্য ৫ আচার্য জগদীশচন্দ্র বস ও 


আচার্য প্রফুল্লচন্্র রায় 


আধুনিক যুগে বাংলা! ভাষা! ও সাহিত্যে পদার্থবিজ্ঞান, জ্যোতিবিজ্ঞান 
এবং জীববিজ্ঞান ও বিজ্ঞানের সাধারণ বিষয় নিয়ে গ্রস্থ-রচনায় উন্নতি দেখ! 
গেল বটে, কিন্তু রচনীভঙীর যে বিশিষ্টতার গুণে বিজ্ঞানকে উচ্চাঙ্গের 
সাহিত্যের পধায়ে উন্নীত করা যায়, বিজ্ঞানসাহিত্যে সে বৈশিষ্ট্যের পরিচয় 
মুট্টিমের কয়েকজনের রচনায় পাঁওয়া গেল। এই প্রসঙ্গে বিশেষভাবে 
উল্লেখযোগ্য আচাষ জগদীশচন্দ্র বন্থ, আচাষ প্রফুলচন্দ্র বায়, রামেন্ত্রক্থন্দর 
ত্িবেদী ও জগদানন্দ রায় প্রমুখ লেখকদের নাম। প্রথমোক্ত ছু'জন লেখক 
বৈজ্ঞানিক। এদের রচিত বিজ্ঞানালোচনাকে তাই “বৈজ্ঞানিকের বিজ্ঞান- 
সাহিত্য" এই বিশেষ নামে অভিহিত কর যায়। 

সবদেশের সর্বকালের বৈজ্ঞানিকই তাদের আবিষ্কীবের কথ। প্রকাশ করেন 
সাংকেতিক ভাষায়। বিজ্ঞানের এই ভাষা জটিল সুত্র ও ফমৃ লার বাঁধনে আবদ্ধ। 
অবৈজ্ঞঞনিক জনসাধারণের সঙ্গে এর কোনে! সংযোগ নেই; বিজ্ঞানের দুরূহ 
তত্ব ভেদে ক'রে এ থেকে তা"রা কোনো রস আহরণ করতে পারে না। কিন্তু 
কখনও কখনও দেখ। যাঁয়, বৈজ্ঞানিক তা"দের সাংকেতিক ভাঁষ। পরিত্যাগ 
ক'রে সর্বসাধারণের উপযোগী সহজবোধ্য ভাষায় নিজ নিজ আবিষ্কীরের কথ। 
বর্ণন। করেছেন । বৈজ্ঞানিক যখন এভাবে সাংকেতিকতা৷ পরিহার ক'রে 
জনসাধারণের উপযোগী সরল ও সরস ভাষায় বিজ্ঞীনের কথ। বাঁণীবদ্ধ করেন, 
তখন তা? হয়ে ওঠে বৈজ্ঞানিকের বিজ্ঞানসাহিত্য । সাধারণ বিজ্ঞানসাহিত্যের 
সঙ্গে এর তফাৎ আছে। বৈজ্ঞানিকের বিজ্ঞানসাহিত্যে লেখকের যে মৌলিক 
দৃষ্টিভঙ্গী এবং নিজস্ব গবেষণা ও অঙ্শীলনের পরিচয় পাঁওয়! যায় সাধারণ 
বিজ্ঞানসাহিত্যে তাঁর অভাব । 

বৈজ্ঞানিকের বিজ্ঞানসাহিত্যের উল্লেখযোগ্য নিদর্শন ছড়িয়ে আছে টিগাঁল, 
হেলম্হৌল্ংজ ( ১৮২১-১৮৯৪ )১ কেল্ভিন্‌ (১৮২৪-১৯০৭ ),হাঁক্স লি ( ১৮২৫- 
১৮৯৫ ) টেইট্‌ ( ১৮৩১-১৯০১ ), ক্লিফো (১৮৪৫-১৮৭৯ ) প্রমুখ বৈজ্ঞানিক- 
দের রচনায়। বাংল! ভাষায় বৈজ্ঞানিকের বিজ্ঞানসাহিত্য প্রসঙ্গে সর্বাগ্রে 
উল্লেখযোগ্য আচার্ধ জগদীশচন্দ্র বন্থর €( ১৮৫৮+১৯৩৭ ) নাম। জগদীশচন্দ্রের 
সমসাময়িক যুগে অপর ষে কয়েকজন বৈজ্ঞানিক বাংলা ভাষায় বিজ্ঞানসাহিত্য 


৪ 


৩০৬ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


রচনায় উল্লেখযোগ্য ভূমিক! গ্রহণ করেন, তীঁ'দের মধ্যে আচার্য প্রফুললচন্দ্ 
রায়ের (১৮৬১-১৯৪৪ ) নামও বিশেষভাবে ম্মরণীয়। তবে জগদীশচন্দ্রের 
রচনাঁয় বৈজ্ঞানিকের যে নিজম্ব অনুভূতি ও মৌলিক আবিষ্কারকাহিনীর 
পরিচয় পাওয়! যাঁয়, প্রফুল্লচন্দ্রের রচনায় তাঁর অভাব । এর কারণ, বৈজ্ঞানিক- 
জগতে মৌলিক আবিষ্কারের ক্ষেত্রে জগদীশচন্দ্রের স্থান প্রফুল্লচন্দ্র অপেক্ষা 
অনেক উচ্চে। জগদীশচন্দ্র বর্ণন। করেছেন নিজস্ব আবিষ্ষারের কথা। আর 
প্রফুল্পচন্দ্র গ্রধানতঃ প্রাচীন সংস্কৃত রসগ্রস্থাদি থেকে তথ্য আহরণ ক'রে 
সেগুলোকে রাঁসায়নিকের দৃষ্টিভঙ্গী দিয়ে বিচার করেছেন । আধুনিক যুগের 
বিজ্ঞান সন্বষ্ধে আলোচনার কালেও প্রফুললচন্দ্র প্রাচীন যুগের বিজ্ঞানের কথা 
তুলে যাঁন নি; যায়গায় যায়গায় তিনি প্রাচীন ও আধুনিক বিজ্ঞানের মধ্যে 
তুলনামূলক আলোচন করেছেন । তাই প্রফুল্পচন্দ্রের রচনায় রয়েছে গভীর 
মনীষা ও পাগ্ডিত্যের ছাপ। কিন্ত জগদীশচন্দ্রের রচনায় তথ্য অপেক্ষ। 
সত্যেরই 'প্রাধান্ত। সার। জীবনের বিজ্ঞীনসাঁধনার মধ্য দিয়ে তিনি যে 
বৈজ্ঞনিক সত্যকে পরীক্ষা ও দর্শন করেছেন, তারই পরিচয় রয়েছে এই 
বৈজ্ঞানিকের রচনায় । তাই জগদীশচন্দ্রের রচন। পাঠ করবার কালে পাঠক 
একদিকে যেমন বৈজ্ঞানিকের কঠোর অধ্যবসায় ও অনুশীলনের পরিচয় পেয়ে 
চমুতখ্কৃত হয়, অপরদিকে তেমনি অতি সরল ভাষায় লেখ। বৈজ্ঞনিকের 
আবিষ্ষারগুলোর সঙ্গে অনুভব করে একটি অন্তরঙ্গতার স্র। কঠোর 
অঙ্গশীলনের ছাপ প্রফুলচন্দ্রের রচনায়ও রয়েছে । কিন্ত ত।' মূলতঃ ইতিহাস- 
ধর্মী। জগদীশচন্দ্রের রচনার মতে। নব নব আঁবিষ্ষারের প্রভায় তা” ভাস্বর 
নয়। 


এক 


বৈজ্ঞানিকের বিজ্ঞানসাহিত্যের এক অপূর্ব নিদর্শন জগদীশচন্দ্র বন্ঠর 
“অব্যক্ত” ( ১৩২৮)। এই গ্রন্থটি হোল জগদীশচন্দ্রের কয়েকটি প্রবন্ধ ও 
ও বক্তৃতার সংকলন। অব্যক্তের কয়েকটি প্রবন্ধ সাহিত্য, দাসী, মুকুল, 
প্রবাসী ও ভারতবর্ধ প্রভৃতি পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। গ্রন্থটির অব্যক্ত 
নামকরণ খুবই তাৎপর্ষপূর্ণ। এ জগতের অনেক কিছুই মানুষের কাছে 
অব্যক্ত । অনেক ধরনের আলোকই আমর। দেখতে পাই না। অনেক শব্দই 
আমরা শুনি না। আবার ষে উদ্ভিদ আমাদের জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে 


বৈজ্ঞানিকের বিজ্ঞানসা হিত্য ৩০৭ 


বিজড়িত, সেই উদ্ভিদজগতের জীবনধারণপদ্ধতিও আমাদের কাছে অব্যক্ত । 
এ ছাঁড়। স্নায়ুর ভিতরে উত্তেজনা প্রবাহের যথার্থ স্বরূপ ও প্রকৃতিও আমাদের 
ক্তানা নেই। প্রকৃতির এই অবাক্ত দিকগুলোকে বাক্ত করবার জন্যেই 
জগদীশচন্দ্রের সমগ্র বিজ্ঞানসাধন| | উল্লিখিত বিষয় গুলে। আলোচাা গ্রন্থের ও 
উপজীব্য । জগদীশচন্দ্র এখানে অদৃশ্য আলোক, নিবাক উদ্ধিদজীবন এবং 
উদ্ভিদন্নায়ুতে উত্তেজনা প্রবাহ নিয়ে আলোচন। করেছেন । অর্থাৎ, আপাতঃ- 
দৃষ্টিতে যা" অজ্ঞাত ও রহস্তাবৃত তা'ই হোল গ্রন্থটির আলোচ্য বিষয়। এই 
হিসাবে এর অবাক্ত নামকরণ সার্থক । 

অব্যক্তে আচাধ জগদীশচন্দ্রের উচ্চাঙ্গের সাহিত্য প্রতিভার পরিচয় 
স্ুম্পষ্ট। একনিষ্ঠ এন বিজ্ঞানসেবীর সাহিত্যজগতে পদক্ষেপের মুলে ছিল 
মাতৃভাষার প্রতি প্রগাঢ অন্তরাগ । সেপ্ট জেভিয়ার কলেজের বি. এ এবং 
লগুন ও কেন্িজ বিশ্ববিদ্ঠ(লয়ের বিজ্ঞানের ছাত্র হলেও জগদীশচন্দ্র শিক্ষার 
ভিন্তি স্থাপিত হয়েছিল বাঁঁল। পাঠশালায় এব* স্তার পিত। ভগবানচন্জ্র বস্থু 
প্রতিষ্ঠিত করিদপুরের বাংলা স্থলে । মাতৃভাষার প্রতি অন্রাগ শৈশবে ভার 
মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল । ভাই দেখ। যায়, পরবর্তী কালে তিনি তাৰ 
নৈজ্ঞাশিক গবেষণ। মাতৃভাষায় প্রকাঁশ করেছেন । যন্ত্রদির নামেও তিনি 
প্রথমে স্বদেশী শব্দই ব্যবহার করতে চেয়েছিলেন | 

রবীন্দ্রনাথের সঙ্গে জগদীশচন্দ্র ছিল নিবিড় বন্ধুত্ব। কবি ও 
বৈজ্ঞানিকের মধ্যে এই ধরনের বন্ধুত্ব অন্যান্য দেশেও বিরল নয়। বিশ্রুত 
ই”রেজ কবি স্যামুয়েল টেলার কোল্রিজ ( ১৭৭২-১৮৩৪ ) ছিলেন বিশ্ববিখ্যাত 
বৈজ্ঞানিক হাম্‌ফ্রে ডেভির ( ১৭৭৮-১৮২৯) অন্তরঙ্গ বন্ধু ।১ প্রবাসে থাকবার 
সময়েও রবীন্দ্রনাথের লেখা জগদীশচন্দ্র নিয়মিতভাবে পড়তেন । শবরংচন্দ্রে 
রচনা তার খুবই প্রিয় ছিল। তা” ছাড়া প্রবানী, ভারতবর্ষ প্র্ৃতি 
সাময়িক-পত্রের তিনি ছিলেন নিয়মিত পাঠক ।২ শুধুমাত্র সাহিত্যই নয়, 
ভারতীয় সংস্কৃতির প্রতিও ছিল তাঁর গভীর নিষ্ঠ। ৩ 


১1060869016 210 90161)55 (1954)---50170910017 1105 1৬21১8,.--705 62. 

২ আচার্য জগদীশচন্দ্র বহু (১৯৩৮) : চারুচন্ত্র ভট্টাচার্য । পৃঃ ৭৬ | 

৩ 4৯2 [00182 01017655106 50161506006 1016 0174 ৬০: 01 511 71893181 
0৮90006 9০95০ (01920) --0950০ 063465. ৮৮, 16-17, 


৩০৮ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


ভারতীয় সংস্কৃতি ও সাধনার প্রতি জগদীশচন্দ্রের এই নিষ্ঠার পরিচয় 
অব্যক্তের বিভিন্ন রচনায় স্থুপরিস্ফুট । এই গ্রন্থের বিভিন্ন বৈজ্ঞানিক রচনায় 
অচ্গবণিত হয়েছে এক্যের স্থর। এই এক্যের সাঁধন। প্রাচীন ভারতীয় 
যিরা একদিন করেছিলেন । গ্রন্থটিতে সংযোজিত বিভিন্ন বৈজ্ঞানিক প্রবন্ধ 
আলোচনা করলে দেখা! যায়, আচার্য জগদীশচন্দ্র অণুপরমাণু থেকে সুরু 
কারে বিশ্বত্রক্ষাণ্ডের সর্বত্র একই মহাঁশক্তির বিকাশ অন্কভব করেছেন। তীর 
দৃষ্টিতে তাই বিজ্ঞানের বিভিন্ন বিভাগের মধ্যে প্রকৃত কোনে। বিভেদ নেই । 
“বিজ্ঞানে সাহিত্য" শীর্ষক অভিভাঁষণে তিনি স্পষ্টই বলেছেন, 


“কক্ষে কক্ষে স্ৃবিধার জন্য যত দেয়াল তোলাই যাঁক না, সকল 
মহলেরই এক অধিষ্ঠাতা। সকল বিজ্ঞানই পরিশেষে এই সত্যকে 
আবিষ্কার করিবে বলিয় ভিন্ন ভিন্ন পথ দিয়া যাত্রা করিয়াছে। 
সকল পথই যেখানে একত্র মিলিয়াছে সেইখানেই পূর্ণ সত্য। 
সত্য খণ্ড খণ্ড হইয়া আপনার মধ্যে অসংখ্য বিরোধ ঘটাইয়। 
অবস্থিত নহে । সেইজন্য প্রতিদিনই দেখিতে পাই জীবতত্ব, রসাঁয়ন- 
তত্ব, প্ররূতিতত্ব আপন আপন সীম। হাঁরাইয়। ফেলিতেছে ।” 


বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে এক্যের যে স্থত্র জগদীশচন্দ্র অনুভব 
করেছিলেন, তা" সত্য হয়ে উঠেছিল তাঁর নিজের জীবনসাঁধনার মধ্যেই | 
তিনি পদার্থবিদ্যা ও উদ্ডিদবিদ্য1, বিজ্ঞানের এই ছুটি বিভাগেই মৌলিক 
গবেষণ! ও আবিষ্কার করেছিলেন ।€ 

এঁক্য ও মঙ্গলের প্রতি আস্তরিক বিশ্বীম ছিল বলেই জগদীশচন্দ্রের 
দৃষ্টিভঙ্গী আশীবাদীর | তাই তিনি স্থ্টির অনস্ত উন্নতিতে বিশ্বাসী । “আকাশ- 
স্পন্দন ও আঁকীশ-সম্ভব জগৎ শীর্ষক প্রবন্ধের উপসংহারে তিনি বলেছেন, 


“জীবনের চরমোত্কর্ষ মানব । এ কথ সর্ব সময়ের জন্য ঠিক নয়। 
যে শক্তি আদিম জীববিন্দুকে মঙ্স্তে উন্নত করিয়াছে, যাহার 


৪ বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে জগদীশচন্ত্রের গবেষণার মুলে ছিল অজানাকে জানবার জন্যে 
দুরন্ত স্পৃহ!। বিজ্ঞানে সাহিত্য' শীর্ষক প্রবন্ধে জগদদীশচত্্র বলেছেন, "দৃশ্ঠ আলোকের বাহিরে যে 
অদৃশ্য আলোক আছে, তাহাকে খু'জিয়া৷ বাহির করিলে আমাদের দৃষ্টি যেমন অনন্তের মধ্যে প্রসারিত 
হয়, তেমনি চেতন রাজোর বাহিরে যে বাক্যহীন বেদনা আছে তাহাকে বোধগম্য করিলে আমাদের 
অনুভূতি আপনার ক্ষেত্রকে বিস্তৃত করিয়া দেখিতে পায় ।* 


বৈজ্ঞানিকের বিজ্ঞানসাহিত্য ৩০৯ 


উচ্ছ্বাসে নিরাকার মহাশৃন্ত হইতে এই বহুরূপী জগৎ ও তদ্বৎ 
বিশ্ময়কর জীবন উৎপন্ন হইয়াছে, আজিও সেই মহাঁশক্তি সমভাবে 
প্রবাহিত হইতেছে । উদ্ধাভিমুখেই স্ষ্টির গতি; আর সম্মুখে 
অন্তহীন কাঁল এবং অনন্ত উন্নতি প্রসান্বিত।" 


জগদীশচন্দ্র আশাবাদী দৃষ্টির মূলে এই বিশ্বাসই একমাত্র কারণ নয়। 
মাঙগষের অন্তরে যে এক অদৃশ্য শক্তি রয়েছে, যা'র বলে সে বাইরের জগতের 
নিরপেক্ষ হ'তে পারে, তী"র বৈজ্ঞানিক প্রমাণও তিনি পেয়েছিলেন । তাই 
তিনি বৈজ্ঞানিক ভিন্তির উপর দীড়িয়ে বলতে পেরেছেন, 


“মানুষ কেবল অদৃষ্টেরই দাস নহে । ভাহাঁরই মধ্যে এক শক্তি 
নিহিত আছে যাহার দ্বার সে বহির্জগতের নিরপেক্ষ হইতে পারে। 
তাহারই ইচ্ছান্িসাঁরে বাহির-ভিতরের প্রবেশ ছার কখনও উদঘাঁটিত 
কখনও অবরুদ্ধ হইতে পারিবে । এইরূপে দৈহিক এ মানসিক 
দুর্বলতার উপর সে জয়ী হইবে। যে ক্ষীণবার্তী শুনিতে পায় 
নাই তাহ শ্রুতিগোচর হইবে, যে লক্ষ্য সে দেখিতে পায় নাই 
তাঁহা তাহার নিকট জাজ্জল্যমান হইবে। অন্য প্রকারে সে বাহিরের 
সর্ব বিভীষিকার অতীত হইবে। অন্তর রাজ্যে, স্বেচ্ছাবলে সে 
বাহিরের ঝঞ্চর মধ্যেও অক্ষুন্ধ রহিবে |” 


বিশ্বমানবের ভবিষ্যৎ মঙ্গলময়--একথ| বিশ্বীম করলে জগদীশচন্দ্র মনেপ্রাণে 
অন্তভব করেছেন, মানুষের জ্ঞানবুদ্ধির অপূর্ণতা। শত শত বংসরের 
ধকাস্তিক সাধনায় মাভষের জ্ঞানের পরিধি তিলে তিলে বেড়ে উঠছে সত্য ) 
কিন্তু বিশ্বজগতের অনেক কিছুই এখনও পর্যন্ত সম্পূর্ণ অজ্ঞাত। তবে মানষের 
অধ্যবসায় ও সাধনার বলে একদিন এই অজ্ঞানান্ধকাঁর দূর হবে বলে তিনি 
বিশ্বাম করেন। গহন আঁধারের মধ্যেও তাই তিনি আশার আলোকবেখা 
দেখতে পেয়েছেন। “অদৃশ্য আলোক? শীর্ষক প্রবন্ধের উপস*হারে এই 
মনোভাব সুস্পষ্ট । 
“আধার লইয়া আরম্ভ, আধারেই শেষ, মাঝে ছুই একটা ক্গীণ 
আলোরেখ। দেখা যাইতেছে । মাঙগষের অধ্যবসায়বলে ঘন কুয়াস। 
অপসারিত হইবে এবং একদিন বিশ্বজগত জ্যোতির্ময় হইয়| 
উঠিবে।” 


৩১০ বঙ্গলাহিত্যে বিজ্ঞান 


যে সমন্বয় ও এক্যের স্থুর এবং যে আশাবাদী দৃষ্টিভঙ্গী অব্যক্তের 
বৈজ্ঞানিক রচনাগুলিকে একটি বৈশিষ্ট্য দাঁন করেছে, রচনাগুলির সাহিত্যিক 
উতকর্ণভার কাছে সে বৈশিষ্ট্যও আান। বস্ততঃ, সাহিত্যিক ওজ্জল্যই 
অব্যক্তের সর্বপ্রধান বৈশিষ্ট্য । বৈজ্ঞানিক জগদীশচন্দ্র এখানে সাহিত্যিক হয়ে 
উঠেছেন । আলোচ্য গ্রন্থে স্ব-আবিষ্কত বৈজ্ঞানিক তত্ব গুলে। বর্ণনা করবার 
সময় তিনি বৈজ্ঞানিকের সাংকেতিকত। পরিহার ক'রে সাহিত্যিকোচিত 
সরল 'ও মনোরম ভাঁষাঁর আশ্রয় নিয়েছেন । তাঁই অব্যক্তের বিজ্ঞান সন্বন্বীয় 
রচনাগুলিতে বিজ্ঞানের গাভী ততট। নেই, যতট1 রয়েছে সাহিত্যিক 
মীধুধ । 

বৈজ্ঞানিক রচন। ছাড়াও জগদীশচন্দ্র অন্যান্য কয়েকটি রচন। অব্যক্ত 
স্থান পেয়েছে । অব্যক্তের বৈজ্ঞানিক রচনা গুলিকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত 
কর। যাঁয়--(১) বৈজ্ঞনিক প্রবন্ধ, (২) ছোটদের উদ্দেশ্যে লেখ। বৈজ্ঞানিক 
প্রবন্ধ, (৩) দার্শনিক চিন্তামূলক বৈজ্ঞানিক প্রবন্ধ, (৪) বিজ্ঞান সম্বন্ধীয় 
অভিভাষণ এব” (৫) বৈজ্ঞানিক রহস্যকাহিনী । 

সর্বসাধারণের উদ্দোশ্টে লেখ পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক প্রবন্ধ হোল (ক) “আঁকাঁশ- 
স্পন্দন ও আকাঁশ-সম্ভব জগৎ", (খ) অদৃশ্ত আলোক", (গ) “নির্বাক জীবন" 
এবং (ঘ) “মাযুস্ত্রে উত্তেজন। প্রবাহ" । প্রথমৌক্ত প্রবন্ধের সুচনায় জগতের 
অসংখ্য ঘটনাবলীর মূলে যে তিনটি কারণ_-পদার্থ, শক্তি ও ব্যোম' 
বিদ্যমান, তা” উল্লেখ ক'রে শক্তি কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে 
সঞ্চালিত হয়, তা বোঝান হয়েছে । শক্তির সঞ্চালন সম্বন্ধে উদাহরণ 
সহযোগে আলোচনা মনৌজ্ঞ। শক্তির সঞ্চালন বোঝাতে গিয়ে জড়পদার্থের 
কম্পন ও তা" থেকে উদ্ভূত স্থরের কথা এবং আকাশতরঙ্গ ও বিদ্যুত্তরঙ্গের 
কথা আলোচিত হয়েছে । তাপ ও আলোক যে আকাশেরই স্পন্দন মাত্র, 
তা” ব্যাখা! ক'রে সেই স্পন্দন দেখা ও শোনার ব্যাপারে আমাদের 
ইন্জ্রিয়শক্তি কতখানি সীমাবদ্ধ, লেখক এখানে তা” বোঝাতে গিয়ে অতি 
অল্প কথায় পাঁঠকের বিন্ময়বোধ জাগিয়ে তুলতে সক্ষম হয়েছেন । আবার 
এই যে আকাশ-ম্পন্দন, তাপ ও আলো যাঁর মূলে, এই স্পন্দন যে বিক্ষিপ্ত 
নয়, জগৎজৌড়া এই ম্পন্দনের মূলে ষে একটি নিগৃঢ় এক্যের সম্বন্ধ রয়েছে, 
লেখক পৃথিবীর গাঁছপাল। ও জীবজন্তর সঙ্গে সুর্যের সম্বন্ধ বিশ্লেষণ ক'রে 
চমৎকারভাবে তা” বুঝিয়েছেন । আকাশ-ম্পন্দনের এই এঁক্যের তাৎপর্য 


বৈজ্ঞানিকের বিজ্ঞানসাহিত্য ৩১১ 


বুঝিয়ে জগদীশচন্দ্র যে উপসংহারে পৌছুলেন তা" হোল এই, বিশ্বজগতের 
মূলে দু'টি কারণ বিগ্যমান। প্রথম কারণ, আকাশ ও তাহার স্পন্দন । 
দ্বিতীয় কারণ, জড়বস্ত। আবার জড়পদার্থও আবত মাত্র । আকাশেরই 
আবর্ত জগংরূপে আকাঁশসাগরে ভেসে আছে । জড়পদার্থের বিনাশ নেই। 
বিনাশ শক্তিরও নেই । শক্তি এক রূপ থেকে অন্য রূপ নেয় মাত্র। এরই 
ফলে জগনতেন অহরহ এই বাহক পরিবর্তন । এবার জীবজগতের কথা 
আলোচন। ক'রে জগদীশচন্দ্র বললেন, জীবনের পরিবর্তনও বাহিক। প্রতি 
জীবনে ঢ'টি করে অশ। একটি অমর, অজর, একে বেষ্টন ক'রে আছে 
নশ্বর দেহ। জীবনপ্রবাহ চিরন্তন । বর্তমান কালের জীবের পেছনে রয়েছে 
যুগযুগান্তরবাপী ইতিহাস ; আর সম্মুখে রয়েছে অন্তহীন ভবিষ্াং। বিবর্তনের 
কলে জীবের ক্রমোন্নতিরই নিদর্শন হোল আজকের মানবসমাঁজ। 

পরবতী বৈজ্ঞানিক প্রবন্ধ "অদৃশ্য আলোৌক'-এ আমাদের দর্শনেন্দ্রিয় ও 
কর্ণেন্িয়ের অসম্পূর্ণতার কথ। বর্ণন। ক'বে অদৃশ্য আলোককে কিভাবে ধর] 
যায়, তা" মিয়ে সকক্ষিপ্ধ আলোচন। কর। হয়েছে । লেখক এখানে বলতে 
চেয়েছেন, দৃশ্য ও অদৃশ্য আলোকের প্রকৃতি মূলতঃ একই ; আমাদের দৃষ্টিশক্তির 
অসম্পূণতাহেতু এদের বিভিন্ন বলে মনে হয়। আলোচ্য প্রবন্ধে অনৃশ্ঠ 
আলোক নম্বন্ধে কয়েকটি অদ্ভুত পরীক্ষার বর্ণন। দিয়ে এই আলোক যে অন্ত 
বর্ণের লেখক ত।' প্রমাণ করতে চেয়েছেন । এরপর বিভিন্ন বস্তর ওজ্জল্য ব। 
আলে। সংহত করবার ক্ষমত| নিয়ে মনোজ আলোচনার পর অদৃশ্য আলোক 
কিভাবে ধর। যায়, তা" নিয়ে উদাহরণ সহযোগে গল্পের মতে। স্থখপাঠ্য 
আলোচন। করা হয়েছে। অদৃশ্য আলোকের আলোচন। করতে গিয়ে 
জগদীশচন্দ্র তার-হীন স'বাদের কথাঁও সংক্ষেপে বলেছেন । প্রবন্ধটির 
শেষদিকে বেতারের শক্তি সম্বন্ধে আলোচনায় জগদীশচন্দ্রের আবেগ ও 
সাহিত্যিক অশ্ভূতির প্রকাশ ঘটেছে অতি স্বন্দরভাবে । তবে জগদীশচন্দ্র 
অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক প্রবন্ধ হোল “নির্বাক জীবন'। আলোচ্য প্রবন্ধে 
উদ্িদজগতের প্রাণের কাহিনী সরস ভাষায় আলোচিত । সবল প্রকাশভঙ্গী, 
উদ্চিদজগতের প্রতি লেখকের গভীর মমস্ববোধ ও যায়গায় যায়গায় সুক্ষ 
ব্যঙ্গরস প্রবন্ধটির বৈশিষ্ট্য । আলোচ্য প্রবন্ধে বৃক্ষজীবনের প্রকৃত ইতিহাস 
উদ্ধার করতে গিয়ে প্রথমেই জগদীশচন্দ্র আলোচন! করেছেন বৃক্ষের সাঁড়! 
দেবার পদ্ধতি এবং সাঁড়ালিপির কথা । এরপর একে একে বৃক্ষের “অনম্ুভূতি 


৩১২ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


সময়, “সাড়ার মাত্রা 'বৃক্ষে উত্তেজন। প্রবাহ” “ম্বতঃস্পন্দন' ইত্যাদি 
প্রসঙ্গ নিয়ে আলোচন!। করা হয়েছে । বিবিধ পরীক্ষার মাধ্যমে লেখক 
এখানে বোঝাতে চেয়েছেন যে উদ্ভতিদপেশীও স্পন্দনশীল। বন-টাঁড়াল গাছের 
সাহাঁধ্যে লেখক উদ্ভিদের এই সম্পন্দনশীলতা৷ ব্যাখ্যা করেছেন। গ্রবদ্ধটির 
একেবারে শেষদিকে “মৃত্যুর সাড়া” সম্বন্ধে আলোচনায় বৃক্ষের অস্তিম মুহ্ূত 
বর্ণনা করতে গিয়ে জগদীশচন্দ্র যে সাহিত্যিকোচিত গভীর অন্তভূতি ও 
মমত্ববৌধের পরিচয় দিয়েছেন, বর্ণনীতঙ্গীর গুণে তা' এক অনুপম গাস্তীর্ষে 
অভিষিক্ত হয়েছে । জগদীশচন্দ্রের দৃষ্টিভঙ্গী এবং সাহিত্য প্রতিভার নিদর্শন 
হিসাবে প্রবন্ধটির অংশবিশেষ উদ্ধৃত করা হোল। 


মৃত্যুর সাড়া। 

“পরিশেষে উদ্ভিদের জীবনে এরূপ সময় আইসে যখন কোন এক 
প্রচণ্ড আঘাতের পর হঠাৎ সমস্ত সাঁড়া দিবার শক্তির অবসাঁন 
হয়। সেই আঘাত, মৃত্যুর আঘাত । কিন্তু সেই অন্তিম মুহূর্তে 
গাছের স্থির স্িপ্ধ মৃত্তি শ্রান হয় না। হেলিয়া পড়া, কিন্বা 
শুফ হইয়। যাওয়া অনেক পরের অবস্থা । মৃত্যুর রুদ্র-আহ্বান 
যখন আসিয়। পৌছে, তখন গাছ তাহার শেষ উত্তর কেমন 
করিয়া দেয়? মাঙষের মৃত্যুকালে যেমন একটা দারুণ আক্ষেপ 
সমস্ত শরীরের মধ্য দিয়া বহিয়া যায়, তেমনি দেখিতে পাই 
অস্তিম মুহুর্তে বৃক্ষদেহের মধ্য দিয়াও একট) বিপুল কুঞ্চনের আক্ষেপ 
প্রকাশ পায়। এই সময়ে একটি বিদ্যুতপ্রবাহ মুহুর্তের জন্য মুমূর্ষ বৃক্ষ- 
গাত্রে তীত্রবেগে ধাবিত হয়। লিপিযস্ত্রে এই সময় হঠাৎ জীবনের 
লেখার গতি পরিবপ্তিত হয়- উর্ধগামী রেখা নিম দিকে ছুটিয়। 
গিয়া স্তব্ধ হইয়া যাঁয়। এই সাড়াই বৃক্ষের অস্তিম সাড়া । 

এই আমাদের মৃক সঙ্গী, আমাদের দ্বারের পার্থে নিঃশব্দে 
যাহাঁদের জীবনের লীল! চলিতেছে, তাহাদের গভীর মর্মের কথা 
তাহারা ভাষাহীন অক্ষরে লিপিবদ্ধ করিয়া দিল এবং তাহাদের 
জীবনের চাঞ্চল্য ও মরণের আক্ষেপ আজ আমাদের দৃষ্টির সম্মুখে 
প্রকাশিত করিল। জীব ও উত্ভিদের মাধ্য যে কৃত্রিম ব্যবধান 
রচিত হইয়াছিল তাহা দূরীকৃত হইল। কল্পনারও অতীত অনেক- 


বৈজ্ঞানিকের বিজ্ঞানসাহিত্য ৩১৩ 


গুলি সংবাদ আজ বিজ্ঞান স্পষ্ট ভাষায় ঘোষণা করিয়া বনৃত্বের 
ভিতরে একত্ব প্রমাণ করিল ।” 


্সাযুস্থত্রে উত্তেজনা প্রবাহ" শীর্ষক প্রবন্ধটি বৈজ্ঞানিকের লেখা বিজ্ঞান- 
সাহিত্যের আর একটি উল্লেখযোগ্য নিদর্শন । বাইরের ও ভিতরের শক্তি যে 
প্রকৃতপক্ষে একই, আলোচ্য প্রবন্ধে পরীক্ষালন্ধ সত্যের সাহাযো জগদীশচন্দ্র 
তা” বোঝাতে চেয়েছেন । প্রবন্ধটির স্ুচনায় জগদীশচন্দ্র বুঝিয়েছেন, ছু" 
প্রকারের শক্তি দ্বারা জীব কিভাবে উত্তেজিত হয়। এরপর ইন্ছ্রিয়ের 
অগ্রাহা বস্ত কিরূপে গ্রাহ হয়ে ওঠে তা' নিয়ে এবং বাইরের শক্তিকে 
প্রতিরোধ করবাঁর ক্ষেত্রে ইন্দ্রিয়ের ক্ষমত| সম্বন্ধে জগদীশচন্দ্র যে জিজ্ঞাস! 
উপস্থাপিত করেছেন, পপ্রকাঁশভঙ্গীর অভিনবত্ধে তা” গল্লের মতো স্থখপান্য । 
পরীক্ষামূলকভাবে স্নায়ুর ভিতরে উত্তেজন প্রবাহের স্বরূপ নির্ণয়ের প্রচেষ্টায় 
জগদীশচন্দ্র নিজেই সুদীর্ঘ বিশ বৎসরকাল গবেষণ। করেছিলেন । প্রথমে 
তিনি পরীক্ষা আরম্ভ করেছিলেন উদ্ভিদ নিয়ে। এই প্রসঙ্গে তীর গবেষণার 
মর্নকথা অর্থাৎ উদ্ভিদেরও যে স্সায়ুস্থত্র আছে, এই সত্যটি এখানে অতি 
অল্পলকথায় তিনি বলেছেন । প্রসঙ্গতঃ ইউরোপীয় বৈজ্ঞানিকদের সঙ্গে তাঁর 
মতবিরোধ কোথায়--ত।” অতি সংক্ষেপে বোঝান হয়েছে । এরপর আণবিক 
সন্নিবেশ অন্যায়ী উদ্ভেজনাপ্রবাহের হ্বীসবুদ্ধি সম্বন্ধে আলোচন|। প্রবন্ধের 
এই অংশটির আলোচ্য বিষয় অপেক্ষাকৃত ছুরূহ। কিন্তু সহজবোধ্য উদাহরণ 
ও নিজস্ব পরীক্ষালন্ধ অভিজ্ঞতার সাহায্যে আলোচনা করায় বক্তব্য বিষয় 
অবৈজ্ঞানিক জনসাধারণের কাছেও স্বপরিস্ফুট হয়ে উঠেছে। জগদীশচন্স 
এখানে বোঝাতে চেয়েছেন, স্সাযুন্ত্রের উত্তেজনা প্রবাহ ইচ্ছ! অনুযায়ী কমান 
অথব! বাড়ান যেতে পারে । ভিতরের শক্তির বলে মাষ বাইরের জগতের 
নিরপেক্ষ হতে পারে। জগদীশচন্দ্রের এই চিন্তাঁধার বৈজ্ঞানিক ও 
আধ্যাত্মিক জগতের মধ্যে সেতু রচন! করেছে। তা" ছাড়। পরীক্ষামূলক 
সত্যের উপর নির্ভর করে বাইরের ও ভিতরের শক্তিকে একই মহাশক্তির 
ছু”টি বিভিন্ন রূপ হিসাবে কল্পনা করাঁয় পাঠকদের মনে এক নি:সীম 
বিশ্বয়বোধ জেগে ওঠার পরিবেশ স্থষ্টি হয়েছে। তা সত্বেও পরীক্ষামূলক 
বৈজ্ঞানিক সত্য বা কোন মতবাদ এখানে বড় হয়ে ওঠে নি। সাহিত্য- 
রসই এখানে প্রধান । 


৩১৪ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


ছোটদের উদ্দেশ্তে লেখ! বৈজ্ঞ/নিক প্রবন্ধ গুলিতেও সাহিত্যরস প্রাধান্য 
লাভ করেছে। ছোটদের উদ্দেশ্যে লেখ। তিনটি বৈজ্ঞানিক প্রবন্ধ অবাক্তে 
স্থান পেয়েছে । প্রবন্ধ তিনটি হোঁল,-গাছের কথা", উদ্ভিদের জন্ম ও 
মৃত্যু এবং মন্ত্রের সাধন” । অতি সরল ও সহজ ভাঁষ। এবং প্রকাঁশভঙ্গীতে 
আমন্রিকত। রচনাগুলির প্রধান বৈশিষ্ট্য । (প্রথম ছু"টি প্রবন্ধে উদ্ভিদ- 
জগতের প্রতি লেখকের গভীর ভালবাসার পরিচয় পাওয়। যায়। মান্ষ 
৪ উদ্ঘিদের জীবনযাত্রায় সমধমিতা জগদীশচন্দ্র এখানে উজ্জ্বল ক'রে ফুটিয়ে 
তুলেছেন । প্রকাশভঙ্গীর অস্তরঙ্গতার গুণে উদ্ছিদজগৎ এখাঁনে যেন মানব- 
জীবনের সঙ্গে একাত্ম হয়ে গেছে । শেষোক্ত প্রবন্ধে বৈজ্ঞানিক আবিষ্ষারের 
ক্ষেত্রে মীশষের সাধনার কথ। আলোচন। প্রসঙ্গে উড়োজাহাজ আবিক্ষাঁরের 
ইতিহাস বণিত। 

অবাক্তের অধিকাঁশ প্রবন্ধেরই উপজীব্য বিজ্ঞান-বিষয়ক আবিষ্কীর- 
কাহিনী । তবে দার্শনিক চিন্তামূলক বৈজ্ঞানিক প্রবন্ধও এই গ্রন্থে আছে। 
ভাগীরথীর উৎস সন্ধানে" (১৮৯৪ ) শীষক রচনাটি দার্শনিক চিন্তামূলক একটি 
উচ্চাঙ্গের বৈজ্ঞানিক প্রবন্ধ। এই রূপকাশ্রিত প্রবন্ধটির সথচন। হয়েছে এক 
ছুজ্ছেয় দার্শনিক জিজ্ঞাস। দিয়ে। জগদীশচন্দ্র কল্পনায় এখাঁনে অভিযানে 
বেরিয়েছেন। কল্পলোকের এই অভিযাঁন একজন আজীবন বিজ্ঞানসেবীর | 
তাই স্বাভাবিকভাবেই বৈজ্ঞানিক যুক্তি ও অন্তদূষ্টি এখানে এসে গেছে । তবে 
বৈজ্ঞানিকতৰ্ব এখানে বড় হয়ে ওঠে নি। বৈজ্ঞানিকতবের অন্তরালে একটি 
আধ্যাত্মিক সৌরভ সমগ্র প্রবন্ধটিতে পরিব্যাপ্ত। মনোজ্ঞ উপমা, বর্ণনায় 
কবিত্ব ও চিত্রধসিতা এবং সর্বোপরি মনোহর প্রকাশভঙ্গী প্রবন্ধটিকে উচ্চাঙ্গের 
সাহিত্যের পধীয়ে উন্নীত করেছে । প্রবন্ধটির আর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, 
পুরাণ-নির্ভর উত্তরের মধ্যে বৈজ্ঞানিক সত্যের অবতারণ। | তাই দেখ। যায়, 
শৈশবে যে জগদীশচন্দ্র বিশ্বীস করতেন, “মহাদেবের জট” থেকেই ভাগীরথীর 
উৎপত্তি, পরিণত বয়সে তিনি এই পৌরাণিক বিশ্বাসের উত্তর খুঁজে 
পেয়েছেন বৈজ্ঞানিক সত্যের মধ্যে । এই উত্তরে জগদীশচন্দ্রের কবিত্ব ও 
কল্পনাবিলীমের পরিচয় পাওয়া গেলেও এর অস্তরস্থ বৈজ্ঞানিক সত্যের 
স্থবটিকে অস্বীকার কর। যায় না। তবে এই বৈজ্ঞানিক সত্য জগদীশচন্দ্রের 
পৌরাণিক বিশ্বাসকে এখানে স্বদৃঢ় করেছে মাত্র। প্রবন্ধটির আর একটি 
উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, বর্ণনায় কবিত্বময় চিত্রধমিতা । যেমন, 


বৈজ্ঞানিকের বিজ্ঞানসাহিত্য ৩১৫ 


“ক্রমে দেখিলাম স্থানে স্থানে প্রকাণ্ড উম্মিমাঁলা প্রস্তবীভূত হইয়া 
রহিয়াছে, যেন ক্রীড়াশীল চঞ্চল তরঙ্গগুলিকে কে “তিষ্ঠ' বলিয়া 
অচল করিয়! রাখিয়াছে। কোন মহাশিল্পী যেন সমগ্র বিশ্বের 
স্কটিকখাঁনি নিঃশেষ করিয়া এই বিশালক্ষেত্রে সংক্ষুধ সমুদ্রের 
মৃন্তি রচন। করিয়। গিয়াছেন। 

দুই দিকে উচ্চ পর্বতশ্রেণী, বহুদুর প্রসারিত সেই পর্বতের 
পাদমূল হইতে উত্ত,ঙ্গ ভূগুদেশ পধ্যস্ত অগণ্য উন্নত বৃক্ষ নিরন্তর 
পুষ্পবৃষ্টি করিতেছে । শিখর-তুষাঁর নিঃশ্গত জলধার| বঙ্কিমগতিতে 
নিযস্ত উপত্যকায় পতিত হইতেছে । সম্মুখে নন্দাদেবী ও ত্রিশূল 
এখন আর স্পষ্ট দেখ। যাইতেছে ন।। মধ্যে ঘন কুজ্বাটিক; 
এই যবনিক। অতিক্রম করিলেই দৃষ্টি অবাধিত হইবে ।" 


বৈজ্ঞানিক প্রবন্ধ ছাড়াঁও অব্যক্তে জগদীশচন্দরের, কয়েকটি ম্ল্যবাঁন অভিভাষণ 

সংকলিত হয়েছে । অভিভাষণ গুলে। থেকে জগদীশচন্দ্রের কর্মম্পহ।, স্বদেশগীতি 
এব: সর্বোপরি তাঁর বিজ্ঞানসাধনীর ও সাহিত্যপ্রতিভার পরিচয় পাওয়। 
যায়। এই প্রসঙ্গে প্রথমেই উল্লেখযোগ্য, বঙ্গীয় সাহিত্য-সশ্মিলনীর ময়মনসিন্ছ 
অধিবেশনে প্রদত্ত “বিজ্ঞানে সাহিত্য" (১৯১১) শীর্ষক অভিভাঁষণটি | উল্লিখিত 
অভিভাষণের সুচনায় কবিত। ও বিজ্ঞানের সম্পক বোঝাতে গিয়ে জগদীশচন্দ্র 
যে লুক রসবোৌধ ও গভীর অন্তদৃ্টির পরিচয় দিয়েছেন, ত।" তার সাহিত্য- 
প্রতিভার এক প্রোজ্জল নিদর্শন । কবি 3 বৈজ্ঞানিক-দৃষ্টির তুলনামূলক 
আঁলোচন। প্রসঙ্গে জগদীশচন্দ্র বলেছেন, 


“কবি এই বিশ্বজগতে তাহার হৃদয়ের দৃষ্টি দিয়! একটি অরূপকে 
(দেখিতে পান, তাহাঁকেই তিনি রূপের মধ্যে প্রকাশ করিতে চেষ্ট। 
করেন। অন্যের দেখা যেখানে ফুরাইয়া যায় সেখানেও তাহার 
ভাবের দৃষ্টি অবরুদ্ধ হয় না। সেই অপরূপ দেশের বার্তা 
তাহার কাবোর ছন্দে ছন্দে নানা আভাসে বাজিয়। উঠিতে থাকে । 
বৈজ্ঞানিকের পস্থা স্বতন্ত্র হইতে পারে কিস্ত কবিত্ব-সাধনার সহিত 
তাহার সাধনার এঁক্য আছে। দৃষ্টির আলোক যেখানে শেষ 
হইয়া যায় সেখানেও তিনি আলোকের অন্গসরণ করিতে থাকেন, 
শ্রুতির শক্তি যেখানে স্থুরের শেষ সীমায় পৌছায় সেখান 


৩১৬ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


হইতেও তিনি কম্পমান বাণী আহরণ করিয়। আনেন । প্রকাশের 
অতীত যে রহস্য, প্রকাশের আড়ালে বসিয়৷ দিনরাত্রি কাঁজ 
করিতেছে, বৈজ্ঞানিক তাহাকেই প্রশ্ন করিয়া ছুর্কবোধ উত্তর বাহির 
করিতেছেন, এবং সেই উত্তরকেই মানবভাষাঁয় যথাঁষথ করিয়া 
ব্যক্ত করিতে নিযুক্ত আছেন ।” 


কবিতা ও বিজ্ঞানের সম্পর্ক আলোচিন। প্রসঙ্গে জগদীশচন্দ্র “অদৃশ্ঠ আলোক" ও 
উদ্ভিদবিষ্যা সম্বন্ধে তাঁর আবিষ্কারের কয়েকটি মূল কথ সর্বসাধারণের উপযোগী 
ক'রে বর্ণন। করেছেন । 

বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠ। উপলক্ষ্যে প্রদত্ত “নিবেদন” ( ১৯১৭) শীর্ষক 
অভিভাঁষণটিতে সাহিত্যরস অপেক্ষ! সমগ্র জীবনব্যাপী তাঁর বিজ্ঞানসাধন! ও 
অদম্য নিষ্ঠার পরিচয়ই বেশী ক'রে ফুটে উঠেছে । জগদীশচন্দ্রের আঁত্মবিশ্বীস ও 
স্বদেশগ্রীতিও এখানে দেদীপ্যমান | 

“আহত উদ্িদ' এই শিরোনামায় প্রকাশিত অভিভাষণটি বঙ্গীয় সাহিত্য 
পরিষদে প্রদত্ত (১৯১৯) হয়। উদ্ভিদবিজ্ঞান সম্বন্ধে জগদীশচন্দ্র আবিষ্কার- 
কাহিনী এখানে সংক্ষেপে বণিত। এই অভিভাষণে বুক্ষজীবনের ইতিহাস 
বর্ণনার সঙ্গে সঙ্গে উদ্ভিদবিজ্ঞানে জগদীশচন্দ্রের আবিষ্ষারের ক্রমপরিণতি 
বোঝান হয়েছে৷ স্ুক্ম ব্যঙ্গরস, সরস ভাষা এবং প্রকাঁশভঙ্গীতে দরদ ও 
সহানুভূতির গুণে সমগ্র অভিভাষণটি সাহিত্যরসোততীর্ণ। 

বৈজ্ঞানিক প্রবন্ধ এবং অভিভাষণ ছাঁড়ীও অব্যক্তে স্থান পেয়েছে 
“পলাতক তুফান” শীর্ষক একটি বৈজ্ঞানিক রহস্যকাহিনী। বৈজ্ঞানিকতত্বকে 
কেন্দ্র ক'রে জগদীশচন্দ্র এখানে গল্পরস পরিবেশন করেছেন । বিজ্ঞানকে 
কেন্দ্র ক'রে কাহিনী রচনার স্ৃবিধা এই যে, বৈজ্ঞানিক রহস্যাটি সাবধানে 
বলতে পাঁরলে, অলৌকিক ও অবিশ্বাস্য কাহিনীর মধ্যেও পাঠকের মন 
একট? বাস্তবতার স্বাদ অনুভব করে। বৈজ্ঞানিক সত্যে বিশ্বাসের জন্যেই 
সম্ভাব্য ও অসম্ভাব্য জগতের মধ্যে ফাকিটি পাঠকের কাছে তখন ধরা পড়ে 
না। বৈজ্ঞানিকতত্বে এ বিশ্বাসটুকু গোড়া থেকেই পাঠকের মনে সম্বদ্ধ 
ক'রে দেওয়ার দায়িত্ব হোল লেখকের । এই দায়িত্ব পালনের দিক থেকে 
বৈজ্ঞানিক রহম্যকাহিনী রচনায় কৃতিত্বের পরিচয় দিয়েছেন এইচ, জি, 
ওয়েল্স্‌ প্রমুখ লেখকরা । ওয়েল্দ-এর লেখা বৈজ্ঞানিক কাহিনীর মধ্যে 


বৈজ্ঞানিকের বিজ্ঞানসাহিত্য ৩১৭ 


এমন একটি বাস্তবতাঁর সুর ধ্বনিত হয় এবং সম্ভাব্য ও অসমভাব্য জগতের 
সীমারেখাটি তিনি এমন চাতুর্ষের সঙ্গে বর্ণনা করেন যে পাঠকের মন 
ক্ষণকালের জন্যে হলেও অলৌকিক রাজ্যের অবিশ্বাস্য ঘটনাগুলোকে বাস্তব 
বলে স্বীকার করে নেয়। এই স্বীকৃতির মূলে হোল, বিজ্ঞানের ক্ষমতা ও 
বৈজ্ঞানিক সত্যের সম্ভাব্যতাঁর প্রতি পাঠকের বিশ্বাস। এই বিশ্বাসটুকু 
উত্রিক্ত ন1 হলে, বেজ্ঞানিক রহস্য পাঠ ক'রে পাঠকের মন শিহরিত হয়ে 
ওঠে না। বৈজ্ঞানিক বহস্তের প্রতি এই বিশ্বাস স্থির ক্ষেত্রে জগদীশচন্দ্র 
এখানে পুরোপুরি সাঁফল্যলীভ করেন নি বলেই মনে হয়। রচনাঁটির 
কাহিনী বিশ্লেষণ করলে এই অসাঁফল্যের কারণ নজবে পড়ে । বঙ্গোপসাগবে 
ঝড় উঠবে বলে সংবাদপত্র এবং হাঁওয়! অফিস ঘোষণা করল। কোলকাতায়ও 
ঝড় উঠবে বলে ঘোষণ। কর! হোল । কিন্তু শেষ পরস্ত কোনে। এক অজ্ঞাত 
কারণে ঝড় হোল নাঁ। এদিকে ঝড় নিয়ে যখন সবত্র আলোচন। চলছে, 
তখন লেখক সমুদ্রবক্ষে প্রচণ্ড এক ঝড়ের মুখোমুখি হলেন। বিরাট এক 
ঢেউ তীা"দের জাহাজটিকে গ্রাস করবার জন্যে এগিয়ে আসছিল। এমন 
সময় লেখক সমুদ্রজলে সন্নযাঁসীর স্বপ্রলব্ধ “কুম্তলকেশরী' তেল নিক্ষেপ করে 
ঢেউ তথা ঝড়ের হাত থেকে রক্ষা পেলেন । আলোচ্য কাহিনীতে ঝড়ের 
পূর্বাভাষের বর্ণনায় এবং সমুদ্রবক্ষে ঝড়ের চিত্র অস্কনে লেখক পাঠকের মনে 
কৌতুহল স্ষ্টি করতে সমর্থ হয়েছেন। তা” ছাড়া ঝড় না হবার কারণ 
সম্বন্ধে ইংল্যাঁণডের “নেচার” নামক কাগজ এবং জনৈক জার্মান অধ্যাপকের 
ব্যাখ্যাটিগ বৈজ্ঞানিক রহশ্যকাহিনীর দিক থেকে মনোজ্ঞ। কিন্ এক শিশি 
তেল নিক্ষেপ করে লেখক সমুদ্রবক্ষে প্রচণ্ড এক ঝড়ের হাত থেকে রক্ষা 
পেলেন, একথা! কোনো বুদ্ধিমান পাঠিকই সহজে মেনে নিতে পারেন না। 
তেল চঞ্চল জলকে মস্থণ করে সত্যি; তাই বলে “সাক্ষাৎ কৃতাস্তনম পর্বত- 
প্রমাণ ফেনিল এক মহা! উম্মি এক শিশি তেলের প্রভাবে শাস্ত হয়ে গেল, 
একথ। কোনো যুক্তিবাদী পাঠক মেনে নিতে পারেন না। জগদীশচন্দ্র 
এখানে বিজ্ঞান অপেক্ষা দৈবকেই অধিক প্রাধান্য দিয়েছেন । এ ছাড়! 
কুন্তলকেশরীর আবিষ্কারকাহিনীতে সন্ধ্যাসী এবং দেবের অবতাঁরণ। করায় 
বৈজ্ঞানিক রহস্তের গল্পরস ব্যাহত হয়েছে । তবে সমগ্র কাহিনীটি জগদীশচন্্ 
কুম্তলীন পুরস্কার প্রতিযোগিতা উপলক্ষ্যে রহস্তচ্ছলে লিখেছিলেন, একথ! 
স্মরণে রাখলে এই ক্রটিকে আরও লঘু ক'রে দেখ! যায়। সামগ্রিকভাবে 


৩১৮ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


বিচার করলে দেখ। যায়, আলোচ্য কাহিনীতে ঘটনাসন্গিবেশ, স্থললিত 
বর্ণনাভঙ্গী এবং কবিত্ব ও ব্যঙ্গরসের মধ্য দিয়ে জগদীশচন্দ্রের সাহিত্য- 
প্রতিভার পরিচয় ফুটে উঠেছে । 
ছু 

সাহিত্যপ্রতিভার পরিচয় আচার্ধ প্রফুললচন্্র রায়ের নৈজ্ঞানিক রচনাঁয়ও 
স্ুম্পষ্ট। তবে প্রফুল্লচন্দ্রের বৈজ্ঞীনিক বচন। জগদীশচন্দ্রের রচনার মতো! 
সরস নয়। সাহিত্যিক মূল্য ও জগদীশচন্দ্রের রচনাঁরই অধিক | ূ 

বাংল! ভাষ। ও সাহিত্যের প্রতি বরাবরই প্রফুলচন্দ্রের অঙ্গরাগ ছিল ।€ 
বা'ল। ছাড়। শ্রেঠ বিদেশী লেখকদের রূচনাঁও ভার প্রিয় ছিল।*» তিনি 
সেক্স পীয়ার, কালাইল, এমাপন্‌, ডিকেন্স, প্রভৃতির রচন। পড়তে ভালবাসতেন । 
এ ছাড়! বিভিন্ন সাহিত্য সম্মেলন ও সাহিত্য প্রতিষ্ঠানের সঙ্গেও তার 
যোৌগাযৌগ ছিল। ১৩৩৫ সালে প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনের মীরাট 
অধিবেশনে এব" ১৩৪৪ সালে পাটন। অধিবেশনে তিনি সভাপতিত করেন । 
বঙ্গীয় সাহিত্য পরিষদেরও তিনি সদশ্য ছিলেন ।" 

বাংল। ভাষার প্রতি অচ্গরাগের মূলে প্রফুল্চন্দ্রের শিক্ষার ভিত্তিও 
অনেকখানি সহায়ত করেছিল। পরবর্তী কালে ই“রেজী স্কুলে ও উ্ল্যাণ্ডে 
শিক্ষালাভ করলেও জগদীশচন্দ্ের মতো] প্রফুল্লচন্দ্রেরও শিক্ষার ভিত্তি 
স্থাপিত হয়েছিল তারই গ্রামের বাংল। স্কুলে । 

রচনার ধর্ম অনুযায়ী প্রফুল্লচন্দ্রের সমগ্র বিজ্ঞন-সাঁহিত্যকে প্রধানতঃ 
ছু'টি শ্রেণীতে বিভক্ত কর] যায়_-(১) সাধারণ বিজ্ঞনসাহিত্য এবং 
(২) বৈজ্ঞানিকের বিজ্ঞীনসাহিতা । সাধারণ বিজ্ঞানসাহিত্য পধায়ের রচনায় 
প্রফুল্লচন্দ্রের মৌলিক গবেষণার পরিচয় নেই । বিজ্ঞান নিয়ে গতান্ুগতিক- 
ভাবে এখানে আলোচন। করা হয়েছে । “সরল প্রাণিবিজ্ঞান' এই শ্রেণীর 


৫ প্রফুল্লচন্ত্রের জীবনচরিতকার, তার হ্বগ্রীমনিবাসী ননীগোপাল ঘোষ লিখছেন, পহৃকবি 
নিধুবাবুর ভাষায় গ্রফুললচন্্রকে প্রায়ই বলিতে শুনিয়ছি, নানান দেশের নানান্‌ ভাষা, বিনা শ্বদেশী 
ভাষা মিটে কি তৃষা ?'--প্রঞ্ুল্প-চরিত ( ১৩২৬ )--ননীগোপাল ঘোষ। পৃঃ ১৮। 

৬ 85858 ৪70. 10130097565 ০5 10৫. 1510])৬ 0৮০ ৪১ (1918)-5. 15. 

৭ “আচার্য প্রফুলচন্ত্র'--সন্ভতোষকুমার দে । পৃঃ ৩১-৩৩। 


বৈজ্ঞানিকের বিজ্ঞানসাহিত্য ৩১৯ 


গ্রস্থ। বৈজ্ঞানিকের বিজ্ঞান-সাহিত্য পধায়ের রচনার মধ্যে পড়ে "715001১ 
0 1[711)00 010610150:5 (6816 ] 8 [])) নব্য রসায়নী বিচ্যা' ইত্যাদি 
্রস্থ। প্রফুল্লচন্দ্রের গবেষণা ও মৌলিক দৃষ্টিভঙ্গীর পরিচয় এই শ্রেণীর 
রচনীতেই পাওয়া যাঁয়। 

প্রফুল্লচন্্র রায়ের প্রথম বাংলা গ্রন্থ 'সরল প্রাণিবিজ্ঞাণ' ১৩০৯ সালে 
প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থে সংক্ষিপ্ত আকারে মেরুদণ্তী প্রাণীদের 
নিয়ে আলোচন। কর। হয়েছে । পরে মেরুদগ্ডবিহীন প্রাণীদের নিয়ে লেখকের 
গ্রস্থ-রচনার ইচ্ছে ছল। কিন্তু সেই গ্রন্থ প্রকাশিত হয় নি। আলোচ্য 
গ্রন্থটিৰ পরিকল্পনা তৎকালীন সময়ে প্রচলিত বাংল। প্রাণিবিজ্ঞান বিষয়ক 
গ্রস্থাদি থেকে কিছুট। পৃথক প্রকৃতির | এই গ্রন্থে তুলনামূলক সমালোচনার 
মাধ্যমে প্রাণীদের শ্রেণীবিভাগ বণিত। এইখানেই গ্রন্থটির বৈশিষ্ঠা | "প্রাণি- 
বিজ্ঞান'-এর আঁর একটি উল্লেখযোগ্য বৈশিষ্টা, বৈজ্ঞানিক শব্দের নাবহরে 
সংন্কৃতান্গত্য | বিজ্ঞান বিষয়ক ইংরেজী শব্দগুলোর পাঁনে৪ সংস্কৃত ন। বাল। 
নাম (দওয়া হয়েছে | 

বিজ্ঞানসাহিতো প্রফুল্লচন্দ্রের সর্বাপেক্ষ। উল্লেখযোগ্য কীধি ছুই খণ্ডে 
লেখা ইতরেজী গ্রন্থ '& [1500 01 7170) 01701715051 গ্রন্থটির 
প্রথম ৪ দ্বিতীয় খণ্ড যথাক্রমে ১৯০২ ৪ ১৯০৪ খুষ্টান্দে প্রকাশিত হয়। 
প্রাচীন হিন্দুদের রসায়নজ্ঞান সম্বন্ধে লেখ। এই গ্রন্থটি বিশ্বের বিভিন্ন যায়গান়্ 
খ্যাতি অঞজন করে। এই গ্রন্থে প্রফুললচন্দ্রের কঠোর গবেষণ। এব গভীর 
পাগ্ডত্যির পরিচয় রয়েছে । অতীত যুগে রসাঁয়নবিদ্য! সম্বন্ধে হিন্দুদের 
কিরূপ ধারণ। ছিল, রাসায়নিক দৃষ্টি দিয়ে বিভিন্ন প্রাচীন সংস্কৃত গ্রস্থ 
আলোচন। ও বিচার করে প্রফুল্পচন্দ্র এখানে তা” দেখিয়েছেন । 

পথিবীর প্রাচীন জাতির। বসায়নশান্পে কিরূপ জ্ঞান লাভ করেছিলেন, 
তা” জানবার জন্যে চিরকালই ভীঁর কৌতুহল ছিল। এডিনবর। বিশ্ববিগ্ঠালয়ে 
তিনি যখন ছাত্র ছিলেন তখন থেকেই টম্সন্, কপ. প্রভৃতি মনীমীদের গ্রস্থ 
তীর প্রিয় সঙ্গী ছিল। সেই সময় থেকেই ভারতবর্ষের রসায়নশাশ্সের ইতিহাস 
অনুসন্ধান করবার স্পৃহ! তার মনে জেগে ওঠে। 

হিন্দু রসায়নশাস্ত্ের ইতিহাস রচনায় তিনি সর্বাধিক অন্টপ্রেরণ। পেয়ে- 
ছিলেন ফরাসী বৈজ্ঞানিক “মসিয়ে বার্থেলো'র কাছ থেকে । বার্থেলে। 
হিন্দু রসায়নশাস্ত্ের কিরূপ উন্নতি হয়েছিল, তা” জানবার জন্যে আগ্রহান্থিত 


৩২০ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


হয়ে এ বিষয়ে গবেষণ। করবার জন্ত্ে প্রফুল্পচন্দ্রকে অন্নরোধ করেন। এই 
অন্প্রেরণায় উৎসাহিত হয়ে প্রফুল্লচন্ত্র ১৮৯৮ খুষ্টান্ে রিসেন্দ্রসার সংগ্রহ? 
নামক গ্রস্থের উপর ভিত্তি ক'রে একটি প্রবন্ধ লেখেন এবং প্রবন্ধটি বার্থেলোরি 
নিকট পাঠান । বার্ধথেলে। এ প্রবন্ধটির সমালোচনা! ক'রে তাঁর লেখ। 
মধ্যযুগের রসায়নশাস্্ের ইতিহাস (তিন খণ্ড) প্রফুললচন্দ্রের কাছে উপহার 
পাঠালেন । এ গ্রন্থ পাঠ করবার পর প্রাচীন যুগের হিন্দু রসায়নশাস্ত্র সম্বন্ধে 
একটি গ্রন্থ রচনার বাসন। প্রফুল্লচন্দ্রের মনে আরও দৃঢ় হয়।৮-১১ এরপর 
ক্রমশঃ মাদ্রাজ, তাঞ্জোর, বার।ণসী, কাঠমুণ্ড, তিব্বত প্রভৃতি যায়গা থেকে 
প্রাচীন পু'থিসকল আনা হোলি এব- প্রফুল্লচন্দ্র গ্রস্থ রচনায় উদ্যোগী হলেন। 
হিন্দু বসায়নশাশ্বের ইতিহাস রচনা করতে প্রফুল্রচন্দ্রের বার বংসরেরও 
অধিককাল সময় লেগেছিল। এজন্যে তার বৈজ্ঞানিক গবেষণার কাঁজও 
অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় ।১২ 

দীর্ঘদিন পরে প্রফুল্পচন্দ্রের ছাত্র ভবেশচন্দ্র রায়ের উদ্যোগে এই গ্রন্থটি 
স'ক্ষিপ্ত আকারে হিন্দ রসায়নী বিদ্যা" (১৩৫০) নামে বাংলা ভাষায় 
অন্গবাদিত ও সংকলিত হয়। 

বাংলা ভাষা ও সাহিত্যে বিজ্ঞানীলোচনার ক্ষেত্রে প্রফুল্লচন্দ্রের একটি 
সংক্ষিপ্ধ অথচ স্থম্পষ্ট পরিচয় পাঁওয়। যাঁয় “নব্য রসীয়নী বিছা ও তাহার 
উতপত্তি' নামক গ্রন্থটি থেকে । বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে ১৯০৬ 
ষ্টান্দে এই গ্রন্থটি প্রথম প্রকাঁশিত হয়। অষ্টাদশ ও উনবিংশ শতাঁবীতে 
রসায়নশাস্্বের অগ্রগতির ইতিহাঁন এবং এই শাস্ত্র সম্বদ্ধে কয়েকটি গোঁড়ার 
কথা এই গ্রন্থে সংক্ষেপে আলোচিত। গ্রন্থটির পরিকল্পনা সম্বন্ধে লেখক 
ভূমিকায় বলেছেন, 


“পাঠকগণ মনে রাঁখিবেন রসায়ন-শান্ের উৎপত্তি আলোচন। 
করাই এই গ্রন্থের উদ্দেশ্য তবে প্রসঙ্গ ক্রমে এই শাস্ত্র ভিততিস্বরূপ 


পি আপা পক পর এগ 


৮ */৯ [190 0€ 1311500 0006231505165505 60 005 00500805005 
৯. 'হিন্টু রসায়ণী বিদ্ধা" (১৩৫০ )-প্রফুলচন্ত্র রায় লিখিত ভূমিকা । 

১, *আচার্যা প্রধুল্লচন্ত্' (১৩৩৮ )- অশিলচন্ত্র ঘোষ। পৃঃ ১৪-১৭। 

১১ “আচাধ্য প্রকুল্লচন্্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী'--১ম খণ্ড (১৯২৭)--পৃ$1/৯-14* | 

১২ 'আচাধ্য প্রফুল্লচন্্'--ফশীক্ত্রনীধ বহু । পৃঃ ৫৩-৫৯। 


বৈজ্ঞানিকের বিজ্ঞানসা হিত্য ৩২১ 


কতকগুলি মূল তাত্পধ্ধ্য সাঁধারপণকে বিশদদরূপে বুঝাঁইবার চেষ্টা 
করা হইয়াছে।” 


নব্য বসায়নী বিদ্যায় সংযোজিত বিভিন্ন প্রবন্ধ আলোচনা করলে লেখকের 
এই উক্তির যাথাথ্য প্রমাণিত হয়। এই গ্রস্থের প্রথম চারটি অধ্যায়ে 
ক্যাবেত্ডিস, গ্রীষ্ট লী, লীভোয়াসিয়ে, ভাল্টন প্রমুখ বৈজ্ঞানিকদের আবিষ্কার 
আঁলোচন। ক'রে লেখক বোঝাতে চেয়েছেন, কিভাবে নব্য বসায়নশাস্ত্ের 
ভিত্তি স্থাপিত হৌল। আধুনিক রসায়নবিজ্ঞীনের আদিগুরুদের আবিষ্কারের 
কথা বণন। প্রসঙ্গে স্বভাবতই এসে গেছে রসায়নশাস্বের ভিত্তিস্বরূপ 
কয়েকটি মূল প্রসঙ্গ ; যেমন, অস্জান, বায়ু, জল, ক্ষার ইত্যাদি। লেখক 
জটিল সুত্র ও টেক্নিক্যালিটি এড়িয়ে সর্সাধারণের উপযোগী সহজবোধা 
ভাষায় এই প্রসঙ্গ গুলো নিয়ে আলোচনা করেছেন । আলোচনার প্রায় 
সর্বত্রই প্রাচীন রসায়নবিজ্ঞানের উল্লেখ থাকায় প্রবন্ধ গুলি বিজ্ঞানের ইত্তি- 
হাসের দিক থেকে মূল্যবান । পঞ্চম অধ্যায়ে “ইউরোপে বিজ্ঞান-চর্চা' 
শীষক অধ্যায়ে ইংলগের রয়্যাল ইনৃষ্টিটিউটের উৎপত্তির ইতিহাস আলোচনা 
ক'রে লেখক দেখিয়েছেন, কিভাঁবে এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা রফ্ফোড, 
ডেভি প্রমুখ বৈজ্ঞানিকদের প্রচেষ্টায় নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার 
হ'তে লাগল । ষ্ঠ অধ্যায়ে সংকলিত “নব্যতর বসায়নীবিদ্।' নামক রচনাটি 
প্রফল্লচন্দ্রের সহকারী বিধুভৃষণ দত্তের লেখা । উনবিংশ শতাব্দীতে রসায়ন- 
বিজ্ঞানের অগ্রগতিই প্রবন্ধটির আলোচ্য বিষয়। রঞ্চেন, বেকারেল, কুরী- 
দম্পতি, বুন্সেন, কার্কফ, রাম্সে প্রমুখ বৈজ্ঞানিকরদের আবিষ্কার সংক্ষেপে 
আলোচনা ক'রে লেখক এখানে দেখিয়েছেন, নব্যতর বসায়নবিজ্ঞানের 
এরাই হলেন অগ্রদূত। প্রথম কয়েকটি অধ্যায়ে প্রফুল্লচন্দ্রের আলোচ্য 
বিষয় ছিল প্রধানতঃ অষ্টাদশ শতাব্দীর রসায়নবিজ্ঞান। বিধুভূষণের প্রবন্ধে 
উনবিংশ শতাঁববীর রসায়নবিজ্ঞানের অগ্রগতি আলোচিত হওয়ায় গ্রস্থমধ্যে 
প্রবন্ধটি সংযোজনের যুক্তিবত্তা ও উপযোগিত। প্রতিষ্ঠিত হয়েছে । সর্বশেষ 
অধ্যায়ে সংযোজিত “জ্ঞানোন্নতি ও ভারতের অধঃপতন” শীর্ষক রচনাটি 
গ্রন্থের মূল প্রসঙ্গের সঙ্গে কিছুটা সম্পর্কবিহীন। এখানে কোপারনিকস্‌, 
গ্যালিলিও, রজার বেকন প্রমুখ মনীষীদের চিন্তাধারার সঙ্গে সঙ্গে প্রাচীন 
ভারতীয় খধি কপিল, চার্বাক, নাগার্জুন, চক্রপাণি প্রভৃতির চিন্তাধার। 


৮ 


৩২২ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


আলোচিত। কিন্ত যে ভারতবর্ষে ৬০০ থেকে ৭০০ খুষ্টপূর্বাব্দের মধ্যে 
জ্ঞানবিজ্ঞানের ক্ষেত্রে একদিন অশেষ উন্নতি সাধিত হয়েছিল, কাঁলক্রমে 
সেই ভারতবর্ষের কেন এবং কিভাবে অধঃপতন হোল তা নিয়ে এখানে 
বিশেষ কিছু বল। হয় নি; শুধু জিজ্ঞাস! উপস্থাপিত কর। হয়েছে মাত্র । 
তবে অধঃপতনের কারণ১০ সম্বন্ধে নিজে কোনে উত্তর না দিলেও প্রফুল্ল- 
চন্দের এই জিজ্ঞাস। থেকে কৌতুহলী পাঠকের মনে গবেষণার স্পহ। উড্িক্ 
হবার পরিবেশ সষ্টি হয়েছে । 

“নব্য রসায়নী বিদ্যার বিভিন্ন প্রবন্ধ আলোচনা করলে দেখ। যায়) 
সমসাময়িক যুগের বিজ্ঞানের ইতিহাসের দ্রিকে লক্ষ্য রেখে প্রফুল্লচন্দ্র বিভিন্ন 
বৈজ্ঞ।নিক-আবিষ্বারের কথ। লিপিবদ্ধ করেছেন । উদাহরণস্বরূপ বল! 
যায়, “ফ্লুজিষ্টনবাদ ও নৃতন বায়ুর আবিষ্ণার' শীর্ষক প্রবন্ধে প্রীষ্ট লির আবিষ্বার 
বর্ণন। প্রসঙ্গে লেখক তৎকালীন যুগে দহনপ্রক্রিয়। সঙ্ঘন্ধে জনসাধারণ ও 
পণ্ডিতদের কিরূপ ধাঁরণ। ছিল, তা" আগে বুঝিয়ে বলেছেন । পরমাণুব।দ 
আলো।চন। প্রসঙ্গে জন ডাঁল্টনের আবিভাব-সময়ের বর্ণনাটিও তৎকালীন 
যুগের বৈজ্ঞানিক মতবাদের দিকে লক্ষ্য রেখে করা হয়েছে । 

নব্য রসায়নী বিদ্যার বিভিন্ন প্রবন্ধে প্রাচীন যুগের হিন্দু রসায়নবিজ্ঞান 
সন্বদ্ধে মূল্যবান তথ্যাদি বয়েছে। বনু ক্ষেত্রেই লেখক বিভিন্ন দেশের 
বসায়নশাস্্ বিষম্নক প্রাচীন মতবাদ গুলির মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা কবেছেন। 
উদাহরণস্বরূপ বল। যায়, ফ্লুজিষ্টনবাদের আলোচন। প্রসঙ্গে আরবদেশীয় 
মতবাদের সঙ্গে হিন্দদের পঞ্চভূতবাঁদের এবং ইউরোপীয় মতবাদের সাদৃশ্য 
দেখাঁন হয়েছে । তবে প্রাচীন রসায়নবিজ্ঞানের ক্রটিও এখানে আলোচিত । 
যেমন, অল্জান আবিষ্কারের ইতিহাস আলোচন। প্রসঙ্গে রসার্ণব তস্তরে 
উল্লিখিত ব্যবস্থার ক্রটি প্রদর্শন । এই ক্রটি আলোচন। প্রসঙ্গে কোথাও 
ব। বিভিন্ন দেশের প্রাচীন মতবাদসমূহের মধ্যে পার্থক্যও দেখান হয়েছে 


১৩ বহুদিন পরে “হিন্দু রপায়নী বিগ্ভা'র ভূমিকায় প্রফুল্নচন্ত্র এ সম্বন্ধে ইঙ্গিত দিয়েছেন__ 
“যের্দিন হইতে সমাজের বুদ্ধিমান ও বিদ্বান লোকেরা শিল্পবিজ্ঞানের চর্চা ত্যাগ করিয়া! তাহার 
ভার অশিক্ষিত নিয়শ্রেণীর লোকের উপর অর্পণ করিলেন লেইদিন হইতে আমাদের অধ,পতন 
আরস্ত হইল। নাপিতের হস্তে অস্্রচিকিংসা ও বেদের হস্তে উদ্ভিদবিজ্ঞীনের আলোচনার ভার 
স্যস্ত করিয়া আমরা নিশ্চিন্ত মনে পরলোকচিস্তায় বাস্ত হইলাম ।” 


বৈজ্ঞানিকের বিজ্ঞানসাহিত্য ৩২৩ 


কিন্ক এই পার্থক্য সবত্র স্পষ্ট হয়ে ওঠে নি। যেমন, ক্ষার সম্বন্ধে আলোচনায় 
গ্রীক দার্শনিকদের মতবাদের ক্রটির কথ। উল্লেখ ক'রে হিন্দু ধষিদের মতকে 
প্রতিষ্ঠিত করা হয়েছে । কিন্তু গ্রীকদের মতবাঁদটি কি এব” তাঁর ত্রুটি 
কোথায়, সে সম্বন্ধে প্রায় কিছুই বল! হয় নি; আভাস দেওয়। হয়েছে মাজ। 

গ্রন্থটির প্রধান ক্রটি, নবা রসায়নশাস্্বের আলোচনা কণ। এখানে মুখ্য 
উদ্দেশ্য হলেও দু'একটি অধ্যায়ে প্রাচীন রলায়নবিজ্ঞানের উপর যেন অত্যধিক 
জোর দেওয়া হয়েছে। এমনকি, কোনো কোনে। স্থলে নব্য রসায়নের 
আলোচন। কিছুট। অসম্পূর্ণ থেকে গেছে । উদাহরণস্বরূপ বল। যায়, “কণাদ- 
নুনি, জন ডাঁল্টন ৪ পরমাণুবদ' শীর্নক অধ্যায়ে ডাল্টনের আবিষ্কৃত তথ্য 
অপেক্ষ। প্রাচীন ভারতের আমুর্বেদের উপরেই জোর দেওয়। হয়েছে বেশী। 
আলোচা অধ্যায়ের মাঁঝাবাঝি যায়গার ডাল্টনের আবিভাবকালের বর্ণন। 
চমকপ্রদ হলেও অধ্যায়ের পরবতী অংশে প্রাচীন ভারতের রূসায়নবিজ্ঞানের 
আলোচনার মধ্যে নব্যযুগের রসায়নবিজ্ঞাণী ডাল্টম কোথার যেন হারিয়ে 
গেছেন । 

আচাধ প্রফুল্লচক্জ প্রাচীন সংস্কৃত গ্রস্থাদি থেকে আহত বৈজ্ঞানিক শব্ধ 
ব্যবহাবের পক্ষপাতী ছিলেন। গ্রপ্কটির ভূমিকায় এ সন্বদ্ধে তিনি স্পষ্টই 
বলেছেন, “যাহাতে আয়ুর্বেদ তন্ত্রোক্ত শব্দগুলির পুনরুদ্ধার হইয়া প্রচারিত 
হয় এমত চেষ্ট। করা কর্তব্য ।” রসায়শীবিদ্য! নামকরণের ৯* মধ্যেই প্রাচীন 
গ্রন্থে ব্যবহৃত শবের প্রতি আশন্তগত্য দেখান হয়েছে। ত)? ছাড়! এই গ্রন্থে এবং 
অপরাপর বৈজ্ঞানিক রচনায়ও প্রফুল্লচন্দ্র নতুন শব্দ ছ্টি ন। ক'রে ব। প্রচলিত 
পারিভাষিক শব্দ গুলে! গ্রহণ ন! ক'রে প্রাচীন স'স্কৃত গ্রস্থাদি থেকে আহত 
শব্দই যথসিম্ভব ব্যবহাঁর করেছেন । এর মূলে ছিল প্রাচীন স*স্কত রস-গ্রস্থাদির 
সঙ্গে তীর সুদীর্ঘকালের পরিচয় এবং স্বদেশ ও স্বদেশীভাষার১« প্রতি শ্রদ্ধ।। 

তা” ছাঁড়। প্রফুল্লচন্দ্রের বহু রচনারই উৎসমূল হোল ভার ম্বদেশপ্লীতি ও 


১৪ “নব্য রসায়নী বিগ্যা'র ভূমিকায় এই প্রসঙ্গে প্রফুচত্র বলেছেন, “রু্যামলান্গত 
“ধাতুক্রিয়া' নামক তন্থে এই বিদ্যা রসায়নীবিদ্কা। নামে উক্ত হইয়াছে । আমরা তাভাই গ্রহণ করিলাম |” 

১৫ বাংল! বিজ্ঞানের পরিভাষা! সম্বন্ধে প্রধুলনচন্ত্র “রাসায়নিক পরিভাষা (১৩১৯ ) নামক 
রস্থের ভূমিকায় বলেছেন, "বাঙ্গালী মাতৃভাষায় বৈজ্ঞানিক গবেষণ! প্রচার ন! করিলে কণনই ভাষার ও 
বৈজ্ঞানিক সাহিতোর পুষ্টিসাধন হইবে ন1।” 


৩২৪ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


স্বাজীত্যবোধ | তার স্বাজাত্যবোধের পরিচয় বৈজ্ঞানিক রচনায়ও দুলত নয়। 
উদাহরণস্বরূপ, প্রীষ্ট লীর আবিষ্কার প্রসঙ্গে সমাজে জাতিভেদপ্রথার উদাহরণটি 
উল্লেখযোগ্য । 

প্রফুল্লচন্দ্র চিরদিনই সরল ও অনাড়ম্বর জীবন যাঁপন করেছেন । জীবন 
সম্বন্ধে সমুক্ত এক নীতিবোধ তাঁর কর্মে ও কথায় চিরকালই অন্ুরণিত। 
আজীবন তিনি ছিলেন আঁদর্শবাদী । এই আদর্শবাদী দৃষ্টিভঙ্গীর পরিচয় তার 
বৈজ্ঞানিক রচনায়ও পাঁওয়। যাঁয়। “ইউরোপের বিজ্ঞান-চ্চা” শীর্ষক অধ্যায়ের 
উপসংহারে বৈজ্ঞানিক ডেভির সঙ্গে ধনী ও বিলাসী সমাজের সৌহছ্য বর্ণনা 
প্রসঙ্গে প্রফুল্পচন্দ্র মন্তব্য করেছেন, 


“জ্ঞানান্বেষীর পক্ষে আধ্যখধিগণের আদর্শই অন্রকরণীয়। চাঁলচলন 
সাঁদাসিদে, তপস্বীর মত হইবে, এমন মন উচ্চ চিন্তায় ব্যাপৃত 
থাকিবে, ইহাই আমাদের আদর্শ হওয়। উচিত ।” 


বৈজ্ঞানিক প্রবন্ধে নীতিকথাঁর অবতারণা অবান্তর ও অপ্রাসঙ্গিক, সন্দেহ 
নেই। কিন্ত এই নীতিবোধ ও আদর্শবাঁদী দৃষ্টিভঙ্গীর মধ্যেই পৃতচরিত্র 
জ্বানতপস্বী প্রফুল্পচন্দ্রের স্বরূপটি ভাম্বর হয়ে উঠেছে। 

বঙ্গভাষা ও সাহিত্যের বৈজ্ঞানিক পরিভাষাঁকে সমৃদ্ধ করার ক্ষেত্রেও 
্রফুল্লচন্দ্রের অবদীন নগণ্য নয়। তীরই নির্দেশে প্রবোৌধচন্দ্র চট্টোপাধ্যায় 
বিভিন্ন সংস্কৃত গ্রন্থ এবং হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস থেকে পরিভাষ! সংকলন 
করেন। এই সংকলিত পরিভাষা পরে “রাসায়নিক পরিভাষা” (১৩১৯) নামে 
প্রফুল্পচন্দ্র ও প্রবোধচন্জ্ের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত 
হয়। বাংল! বিজ্ঞানসাহিত্যে প্রফুল্চন্দ্রের আর একটি উল্লেখযোগ্য সংযোজন 
“দেশী রং" (১৩২৯ )। গ্রস্থটি গবেষণীমূলক । লেখকের নির্দেশ অনুযায়ী তাঁর 
দু'জন ছাত্র দেশী রং সম্বন্ধে যে গবেষণ। করেন, তারই ফল এই গ্রন্থে প্রকাশ 
করা হয়েছে। দেশীয় রঞ্চন-শিল্পের পুনরুদ্ধারই গ্রন্থটি রচনার প্রধান উদ্দেশ্য | 


অতি আধুনিক কালে বাংলা ভাষা ও সাহিত্যে বিজ্ঞান-চর্চার প্রসারে ষে 
সকল বৈজ্ঞানিক উদ্যোগী হয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য বিশেষভাবে 
অধ্যাপক সত্যেন্দ্রনাথ বন্ধু, অধ্যাপক মেঘনাদ সাহা, ডক্টর শিশিরকুমার মিত্র, 
ডক্টর জ্ঞানেন্দ্রলাল ভাছুড়ী, অধ্যাঁপক প্রিয়দীরঞুন রায় প্রমুখ বৈজ্ঞানিকদের নাম। 


জগদানন্দ রায় ও সমসাময়িক লেখকগণ 


অতি আধুনিক যুগে বাংলা বিজ্ঞানসাহিত্যকে ধারা সমৃদ্ধ করেছেন, 
তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য জগদানন্দ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও 
চারুচন্ত্র ভট্টাচার্ধের নাম। 


এক 

রামেন্ত্রনুন্দর ত্রিবেদী যখন খাতির মধাগগনে, বাল! বিজ্ঞানসাহিত্যে 
তখন জগদানন্দ রায়ের আবিভাব। বিজ্ঞানসাহিত্যে জগদানন্দ রামেন্্রস্থন্দবের 
আদর্শ অন্ুনরণ করলেও উভয়ের মূল দৃষ্টিভঙ্গীতে পার্থক্য বিদ্যমান । 
রামেন্রস্ন্দর নিজন্ব বুদ্ধি ও বিচারের মাপকাঠিতে বৈজ্ঞানিক তন্বকে যাচাই 
করেছেন ; জগতপ্রবাহের উৎস সন্ধানে বেরিয়ে বৈজ্ঞানিক তথ্যের সত্যাঁসত্য 
নির্ধারণ করেছেন । রামেন্্রহন্দরের রচন। তাই গভীর অন্তদৃষ্টিসম্পন্ন। কিন্ত 
জগদানন্দের রচনায় এরূপ গভীরতার একান্ত অভাব | রামেত্্রন্রন্দরের ন্যায় 
বিজ্ঞানকে তিনি কোথাও যাচাই করেন নি ; দর্শন ও বিজ্ঞানকে পাথেয় ক'রে 
জগত্রহসশ্ের গভীবে প্রবেশ করবার কোনে। প্রচেষ্টা ভীর রচনায় দেখা যায় 
না। বিজ্ঞানসমুত্রের বাহিক শোভা দেখেই তিনি সন্থষ্ঠ। সমুদ্রের গভীরে 
ডুব দিয়ে রামেন্দ্স্ন্দরের ন্যায় শুক্তি আহরণের চেষ্ট। তার নেই। 

মূল দৃষ্টিভঙ্গীতে উভয়ের এই পার্থক্য সন্বে€ বিজ্ঞানসা হিত্যে রামেস্দ্নন্দরই 
জগদানন্দের পথপ্রদর্শক । জগদানন্দ লিখেছিলেন, 


“ত্রিবেদী মহাশয়কে আমি গুরুতুল্য জ্ঞান করি। বঙ্গভাষায় 
বিজ্ঞানচচ্চায় তিনিই আমাকে পথ দেখাইয়। আসিতেছিলেন । 
তাহার নেতৃত্বে অনেক শিক্ষ। ও জ্ঞানলাভ করিয়াঁছি।”১ 


বামেন্্স্ুন্দর ও জগদানন্দ, উভয়ের রচনাতেই বৈজ্ঞানিক তব সাহিত্য হয়ে 
উঠেছে । আর এই সাহিত্য রচিত হয়েছে "অবৈজ্ঞানিক জনসাধারণের, 
উদ্দেস্তে। অতএব দৃষ্টিতঙ্গীর গভীরতার দিক থেকে বিরাট ব্যবধান থাকা 
সত্বেও বিজ্ঞানসাহিত্যের আদর্শ উভয়েরই মূলতঃ এক। উত্য়েই সাহিত্য 


রামেম্রনু্দর ভরিবেদীর 'জগং-কথা'য় (১৯২৬) জগদানম্গা রায় লিখিত ভূমিক1। 


৩২৬ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


রচন। করেছেন সর্বসাধারণের জন্যে । এ ছাড়া বিজ্ঞানবিদ্যার আদর্শ সম্পর্কেও 

ভয়ের দৃষ্টিভঙ্গী যায়গায় যায়গায় মিলে গেছে। রামেন্্স্থন্দরের ন্যায় 
জগদানন্ন৪ জগতের ঘটনাগুলোর মধ্যে এক্যের সম্বন্ধ স্থাপনের প্রয়ামী 
ছিলেন । নামেন্ত্রশ্নন্দর লিখেছেন, 


“প্রাচীরের এখানে একট।) ওখানে একটা দরজ! ফুটাইবার চেষ্টা 
হইয়াছে মাত্র, কিন্তু জগদ্যস্ত্রের মডেল এখনও নান। প্রকো্চে 
বিভক্ত রহিয়াছে; ভিন্ন ভিন্ন প্রকো্টের মধ্যে শিকল দিয়! জোড়। 
লাগাইবার উপায় এখনও নির্দিষ্ট হয় নাই ।” 
[ জিজ্ঞাস! : মায়াঁপুরী ] 
জগদানন্দ লিখেছেন, 
“জগদীশ্বর যে সোনার তারে ক্ষুদ্র বৃহৎ এবং সম্পকিত-অসম্পকিত 
ঘটনাগুলির মধ্যে যৌগমাধন করিয়। এই অনন্ত ব্রদ্ষাগডুকে যন্বৎ 
চাঁলাইতেছেন, তাহার সন্ধান করিতে পারিলেই বিজ্ঞানালোচন। 
সার্থক হইবে, এব, মানব ধন্য হইবে ।" 
[ প্রুতি-পরিচয় : আকাশের বিদ্যুৎ] 


বামেজন্রন্দবের ন্যায় জগদানন্দও বিজ্ঞানকে প্রাত্যহিক জীবনের কাঁজকর্সের 
মধ টেনে আনবাঁর পক্ষপাতী নন। রামেন্ত্রস্থন্দর বলেছেন, 


“এই কল্পিত মায়-পুরীতে বদ্ধ জীব যদি ব্যাঁবহাঁরিক জগতের সম্পর্কে 
থাঁকিয়াও পূর্ণ ভূমানন্দের পূর্বান্া্দলীভে অধিকারী হয়, তাঁহ। 
হইলে বিজ্ঞানের উৎস হইতে যে আনন্দ-প্রবাহ বিগলিত হইতেছে, 
তাঁহাকে ব্যাবহারিক জীবনের স্থখ-ছুঃখের কর্দিমলি্ধ করিয়। পক্কিল 
করিও না” 


[ জিজ্ঞাসা : মীঁয়াপুরী ] 


জগদানন্দের মতে, 
“কোন বিশেষ আবিষ্ষার দ্বারা আমাদের প্রাত্যহিক কাজ্কর্্বের 
কতটা স্থবিধা হইল ইহাই বিবেচনা করিয়া আবিষ্কারের মূল্য 
নির্ধারণ কব! জনসাধারণের মধ্যে প্রচলিত থাঁকিলেও, তাহাকে 
বিজ্ঞানের মানদও বলিয়া স্বীকার করা যায় না। স্বীকার করিলেই 


জগদানন্দ রায় ও সমসামষিক লেখকগণ ৩২৭ 


বিজ্ঞানের প্রতি অবিচার কর। হয়, এবং তাঁহাকে অসম্ভব খাটে? 
করিয়া দেখ। হয়। জ্ঞান ও বিজ্ঞানের মধ্যে কোনে পার্থকাই 
খু'জিয়। পাঁওয়! যায় না। যেজ্জান প্রকৃতির সহিতই পরিচয় স্বাপন 
করাইয়া মানুষকে জগদীশ্বরের এই অনম্ত কষ্টির মহিমা দেখায়, 
তাহাই বিজ্ঞান ।” 

[ প্ররুতি-পরিচয় : আধুনিক বৈজ্ঞানিক যুগ ] 


বিজ্ঞানবিদ্যাঁর আদর্শ সম্পর্কে উভয়ের দৃষ্টিতঙ্গীতে সাদৃশ্য থাকলেও বিশ্বজগংকে 
দু'জন দু'ভাবে দেখেছেন । জগদীনন্দের ছিল ভগবানের করুণাময়তে আস্থা] । 
তাঁর বহু প্রবন্ধেরই উপসংহারে ভগবানের প্রতি অপার বিশ্বীসের পরিচয় 
পাঁওয়। যাঁয়। অনেক যায়গায়ই দেখ! যায়, বিশ্বজগৎ জগদানন্দের কাছে 
স্বন্দর ও আনন্দময় । কিন্ধ বামেন্্রঙ্থন্দর জগৎকে দেখেছেন ডারুইন-পস্থী 
জীববিজ্ঞানীর চশম। চোখে দিয়ে । প্রাণিসমাজে জীবনসং গ্রাম ও রক্তপাতের 
ভয়াবহ রূপ তাঁউ তান কাছে প্রকট হয়ে উঠেছে ॥ ভাই বামেন্ন্ুন্দবের 


মতে, 


“সমস্ত জগংটাই একট। বিরোধের ক্ষেত্র । গোড়ায় বিরোধ 
প্রাণের সহিত জডের ; ভাহাঁর উপরে বিরোধ প্রাণীর সহিত 
প্রাণীর ; তাহার মধ্যে বিরোধ উদ্ভিদের সহিত জস্ঘর এব” জঙ্কর 
সহিত জন্ভর |” 

[ বিচিত্র জগৎ: প্রাণের কাহিনী ] 


কিন্তু ভগবানের মঙ্গলময়ত্বে আস্থা রাখায় প্রাণিজগতের এই বিরোধের 
চিত্রটি জগদানন্দের দৃষ্টি এড়িয়ে গেছে । তাই জগদানন্দ মনে করেন, 


“যে জগদীশ্বর সমগ্র বিশ্বকে শ্যঙ্টি করিয়াছেন, তিনিই তাহার 
স্থনিপুণ হস্তে অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক কীটেরও শ্বাসপ্রশ্বাস, 
আহারনিদ্রীর স্থব্যবস্থ। করিয়। দিতেছেন। এই কারণেই জগৎ 
এত সুন্দর এবং আনন্দময় । জীবনরক্ষ। এবং আনন্দের জন্য যাহা! 
সর্বাপেক্ষা উপযোগী, প্রত্যেক প্রাণী তাহা নিয়তই অধাচিতভাবে 
পাইতেছে। ইহাই বিধাতার আশীর্বাদ ।” 

[ বৈজ্ঞানিকী : শ্বাযস্ত্রের বৈচিত্র্য ] 


৩২৮ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


বিজ্ঞানবিষ্ভার অপূর্ণতার কথা বার বার বললেও মান্ুষের প্রজ্ঞার উপর 
রামেন্্র্ন্দরের আস্থা ছিল। আর এই আস্থ। ছিল বলেই জগৎপ্রবাহের 
গভীরে যাত্র! করা তাঁর পক্ষে সম্ভবপর হয়েছিল। বামেন্্রস্ন্দর বলেছেন, 

“হয়ত এক দিন মানুষের প্রজ্ঞা জয়ী হইবে ;__নৃতন পরিবেশের 

সহিত সামগ্লস্ত রাখিয়া! প্রাণিদেহের নৃতন মৃদ্তিদানে সমর্থ হইবে__ 

প্রাণের প্রবাহকে ইচ্ছামত পথে পরিচালিত করিতে সমর্থ হইবে ।” 

[ বিচিত্র জগৎ: প্রাণময় জগৎ ] 

মান্তষের প্রজ্ঞার উপর এই বিশ্বাস ছিল বলেই রামেন্ত্রহ্নন্দর বিশ্বরহস্তের উৎস- 
অন্ুসন্ধীনে বের হতে সাহসী হয়েছিলেন । এই সাহসের জন্যেই তার রচনায় 
অনন্তের সর ধ্বনিত । কিন্তু মান্চষের শক্তি সম্বন্ধে গোড়া থেকেই জগদানন্দের 
সংশয় ছিল। জগদানন্ন স্পষ্টই বলেছেন, 


“প্রাকৃতিক কার্যের প্রণালী আবিষ্কার করা কঠিন নয়, কিন্ত যে 
সকল উপকরণ সংগ্রহ করিয়া এবং যে অপরিমিত শক্তি প্রয়োগ 
কবিয়। প্রকৃতি জগতের কাধ্য চালাইয়া থাকেন, তাহার অন্তকরণ 
করা মাঁনব-বিশ্বকশ্মীর সাধ্যাতীতি।” 

[প্রাককৃতিকী : পরশপাথর ] 
গোড়াতেই মানুষের শক্তির এই অক্ষমতাঁকে ত্বীকাঁর ক'রে নেওয়ায় 
জগদানন্দ কোথাও জগত্রহস্তের গভীরে প্রবেশ করতে পারেন নি। বিজ্ঞান- 

বিদ্যার বাহক রূপকে নিয়েই তার বিজ্ঞানসাহিত্য। 


১২৭৬ সালের আশ্বিন মাসে কষ্জনগরে জগদানন্দ রায়ের জন্ম হয়। তার 
পিতার নাম অভয়ানন্দ রায়। ১৮৯০ খুষ্টান্বে জগদানন্দ বি এ. পরীক্ষায় 
উত্তীর্ণ হন। তিনি দীর্ঘকাল ধরে বোলপুর ব্রহ্ষমচর্ধীশ্রমের অধ্যাপক ছিলেন । 
ছোটবেলা থেকেই বিজ্ঞানে তার অঙ্গরাগ ছিল। এই প্রসঙ্গে তিনি 
লিখেছেন, 

“বাল্যকাল হইতে বিজ্ঞান-চচ্চায় আমার বড় আমোদ, এজন্য বহু 
চেষ্টায় কতকগুলি বিজ্ঞানগ্রস্থ এবং পুরাঁতিন-দ্রব্য-বিক্রেতার দোকান 
হইতে ছুই চাবিটি জীর্ণ বৈজ্ঞানিক যস্ত্রও সংগ্রহ করিয্ীছিলাম 1” 

[ প্রাককৃতিকী : শুক্র-ভ্রমণ ] 


জগদানন্দ রায় ও সমসাময়িক লেখকগণ ৩২৯ 


তত্ববোধিনী পত্রিকা, ভারতী, সাহিত্য, বঙ্গদর্শন ( নবপধীয় ), প্রবাসী, 
মানসী প্রভৃতি প্রথম শ্রেণীর সাময়িক-পত্রকে কেন্ত্র করে জগদানন্দের 
সাহিত্যজীবনের স্ুত্রপাত। তীর প্রথম গ্রন্থ *প্রকৃতি-পরিচয্* ১৩১৮ সালে 
প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থের বিষয়বস্ত তত্ববোধিনী পত্রিকা, বঙ্গদর্শন 
€ নবপধায় ), প্রবাসী ইত্যাদি বিভিন্ন সাময়িক-পত্রে প্রকাশিত হয়েছিল । 
প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে বিচিত্র প্রকৃতির প্রবন্ধ প্রকৃতি-পরিচয়ে 
স্থান পেয়েছে । ুক্্ম বিচারপ্রণালী ব। গভীর দৃষ্টির পরিচয়, কোনো। প্রবন্ধেই 
নেই। তবে সহজ ও সরস ভাষায় বৈজ্ঞানিক তত্বকে এখানে সর্বসাধারণের 
উপযোগী ক'রে লেখা হয়েছে । ভাষার শ্রুতিমধুরতা৷ ও বর্ণনীভঙ্গীর সরসতার 
দিক থেকে বিচার করলে প্ররুতি-পরিচয়ের রচনাগুলি সাহিত্যিক উৎ্কধতাঁর 
দাবী রাখে । আলোচ্য গ্রস্থটিতে এবং পরবতী ছু'টি গ্রন্থ 'প্রাকৃতিকী' ও 
“বৈজ্ঞানিকী”তে বিজ্ঞানের ইতিহাসের দিকে লক্ষ) রেখে জগদানন্দ আলোচনায় 
এগিয়েছেন । এখানে রামেন্্রঙ্বন্দর ত্রিবেদীর সঙ্গে তার সাদৃশ্য । এদের 
উভয়েই আধুনিক মতবাদের “অভিব্যক্তির স্থত্র'টি বোঝাবার জন্যে বিভিন্ন 
প্রবন্ধের প্রারস্তে অপ্রচলিত প্রাচীন সিদ্ধান্তগুলি' নিয়ে আলোচন। করেছেন । 
প্রকৃতি-পরিচয়ের রচনাগুলির আর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, উপমা 
নির্বাচনে অভিনবত্ব। যেমন, 
“প্রহরীর সংখ্য। ন। বাড়াইয়া কয়েদির সংখ্যা ক্রমাগত বাঁড়াইতে 
থাকিলে, জেলখান। হইতে ছু'চারিজন কয়েদির পলায়নের সম্ভাবন। 
দেখা যায়। পরমাণুমাত্রেই ধনাত্মক বিদ্যুতের পরিমাণ সমীন, 
কিন্ধ ইহ! যে সকল অতিপরমাণুকে প্রহরীর ম্যায় আবদ্ধ রাখে, 
তাহাদের সংখ্য। পদার্থ ভেদে কখন অধিক এব* কখন অল্প দেখ। 
গিয়া থাকে । কাজেই যে সকল পরমাণুতে অভিপরমাণুর সংখ্য। 
অত্যন্ত অধিক তাহা হইতে, মাঝে মাঝে দুইদশট। অতিপরমাণু 
ধনাত্মক বিদ্যুতের বাঁধ! অতিক্রম করিয়। যে বাহির হইয়া! পড়িবে, 
তাহাতে আর আশ্চধ্য কি।” 
[ প্রক্কতি-পরিচয় : পদার্থের মূল উপ|দান ] 


“অতিথিবেশে প্রবেশ করিয়। শেষে গৃহন্থামীর অনুগ্রহে পরিবা রতৃক্ত 
হইয়া পড়া, আমাদের ক্ষুদ্র গাহস্থ্যজীবনের খুব সুলভ ঘটন]1 নয়। 


৩৩০ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


কিন্ত সুর্যের বৃহৎ পরিবারে এই ঘটনা প্রায়ই দেখ। ষাঁয়। অতিথি 
ধূমকেতু গুলির যখন যাত্রাকাল উপস্থিত হয়, সুর্য বাছিয়! বাছিয়া 
তাহাদের কতকণুলিকে নিজের পবিব।রভূক্ত করিয়! লয় ।” 

[ প্ররুতি-পরিচয় : হ্যালির ধূমকেতু ] 


মনোজ্ঞ উপমার প্রয়োগ জগদানন্দের অন্যান্য গ্রন্থের ও বৈশিষ্ট্য । 
প্রকতি-পরিচয়ের পর সাধারণ বিজ্ঞান নিয়ে সর্বসাধারণের উদ্দেশ্টে 
লেখ। জগদানন্দের অপরাপর উল্লেখযোগ্য গ্রস্থ 'জগদীশচন্দ্রের আবিষ্কার 
১৩১৯ ) “প্রারৃতিকী? (১৯১৩) ও “বৈজ্ঞানিকী' (১৩২০)। “জগদীশচন্দ্রের 
আবিক্ষার-এ আচাধ জগদীশের সমগ্র আবিষ্ষারকাহিনী নেই। তাঁর 
আঁবিক্ষানের কয়েকটি স্থল তত্ব সহজ ভাষায় এখানে আলোচিত । আলোচ্য 
গ্রন্থে সযোজিত অধিকা"শ প্রবন্ধই “ভারতী', “প্রবাঁসী', উপাসন।” প্রভৃতি 
স[ময়িক-পত্রে প্রকাশিত হয়েছিল । এ গ্রন্থের প্রবন্ধ গুলির পরস্পরের মধ্যে 
যেোগন্থাত্রের একাস্ত অভ।ব। গ্রন্থটির প্রধান ত্রুটি এখাঁনেই। “জগদীশচন্দ্রের 
আবিক্ষার' তিন খণ্ডে বিভক্ত । প্রথম খণ্ডে বৈছ্যতিক তরঙ্গ সম্বন্ধে 
জগদীশচন্দ্র আবিষ্কার, দ্বিতীয় খণ্ডে প্রাণী ও উদ্ভিদ এবং তৃতীয় খণ্ডে 
জড় ও জীব সম্বন্ধে তীর আবিষ্কারের কথ! আলোচিত। জগদীশচন্দ্রের 
আবিষ্ষীরের মূল তন্ব এখানে সর্বসাধারণের উপযোগী করে সহজ ভাষায় 
বণন। কর। হয়েছে । 
জগদানন্দের পরবতী গ্রন্থ “প্রাকৃতিকী”'র অধিকাংশ প্রবন্ধ বিভিন্ন 
সাময়িক-পত্রে প্রকাশিত হয়েছিল। ১৯২৩ খুষ্টাবে গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ 
প্রকাশিত হয়। প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন বিভাগ- পদার্থবিজ্ঞান, রসায়ন- 
বিজ্ঞান, জীববিজ্ঞান ইত্যাদি নিয়ে কতকগুলি স্ুুলিখিত প্রবন্ধ এই গ্রস্থে 
স্থান পেয়েছে । বৈজ্ঞীনিকের জীবন নিয়ে উৎকৃষ্ট আলোচনাঁও এই গ্রস্থে 
আছে। “লর্ড কেলভিন' শীর্ষক প্রবন্ধটি শ্বল্পপরিসর হলেও এ থেকে এই 
বিশ্ববিশ্রত বৈজ্ঞানিকের সমগ্র জীবনসাধনাঁর একটি সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া 
যায়। দু'একটি প্রবন্ধের নামকরণে অভিনবত্ব রয়েছে; যেমন, “পরশপাথর?। 
এই প্রবন্ধের আলোচ্য বিষয় এক পদার্থের অপর পদার্থে রূপান্তরের কাহিনী । 
এখানে র্যাম্জে, কুবী, টম্সন্‌ প্রভৃতি বৈজ্ঞানিকদের গবেষণা ও আবিষ্কার 
নিষে' সংক্ষিপ্ত আলোচনা করা৷ হয়েছে । এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, উনবিংশ 


জগদানন্দ রায় ও সমসাময়িক লেখকগণ ৩৩১ 


শতাব্দীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আবিষ্ার গুলে রামেন্্রস্থন্দরের মতো। জগদানন্দকেও 
গভীরভাবে প্রভাবান্বিত করেছিল । জগদানন্দের প্রাক তিকী' ও “বৈজ্ঞানিকী'র 
বহু স্কানেই এর স্থম্পষ্ট নিদর্শন মেলে । “বৈজ্ঞীনিকী'র বৈশিষ্ট্য জীববিজ্ঞান 
'ও ভূবিজ্ঞান বিষয়ক আলোচনায় । জীববিজ্ঞান বিষয়ক রচনাগুলির মধ্যে 
বিশেষভাবে উল্লেখযোগ্য, “মন্ুয্তে পশুত্ব”, “বংশের উন্নতি বিধান” ও 'অব্যক্ত 
জীবন'। “মন্ুষ্ে পশুত্ব” একটি কৌতুহলোদ্দীপক প্রবন্ধ। মানুষের দেহে 
এবং চলাফেরাঁয় 'পূর্বব পূর্ব জন্মের বর্বরতা ও ইতর সংস্কারের যে সকল 
চিহ্ন" আজও দেখা যায় তা" নিয়ে এখানে আলোচনা করা হয়েছে । 
'বংশের উন্নতি বিধান” শীর্ষক প্রবন্ধে আলোচন। আধুনিক জীববিজ্ঞানকে 
কেন্্র করে । ব'শের উন্নতি-অবনতিকে আধুনিক বৈজ্ঞানিকগণ কিভাবে 
দেখছেন, তা" নিয়ে এখানে সারগভ আলোচন। করা হয়েছে । “অব্যক্ত 
জীবন" একটি নতুন ধরনের বৈজ্ঞানিক প্রবন্ধ । জীবন ও মৃত্যুর মাঝামাঝি 
যে এক অস্পষ্ট জীবন আছে, যেখানে জীবনের সাধারণ লক্ষণ গুলি ধর। পড়ে 
না, তা" নিয়ে এখানে চিত্তাকর্ষক আলোচনা] কর! হয়েছে । ভূবিগ্য। বিষয়ক 
রচনা গুলির মধ্যে বিশেষভাবে উল্লেখষোগা, “প্রাচীন ভূ-তত্ব, “আধুনিক ভূ- 
তত্ব, 'ভঁ-গত' ইত্যাদি । ভূবিদ্যা বিষয়ক বিভিন্ন প্রাচীন ও আধুনিক 
মতবাদ সন্বন্ধে জগদানন্দ যে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন তা'র পরিচয় 
এখানে পাওয়া যাঁয়। কিন্ত বিভিন্ন মতবাদের মধ্যে এক্য স্থাপনের 
যে প্রচেষ্ট। রামেন্্রল্নন্দরের বচনায় পাওয়া যায়, এখানে তা'র একাস্থ 
অভাব। 

জগদানন্দ বায় সাধারণ বিজ্ঞান নিয়ে ছোটদেন জন্যে ও কয়েকটি গ্রস্থ রচন। 
করেন । এই প্রসঙ্গে প্রথমেই উল্লেথষোগ্য “বিজ্ঞানের গল্প (১৯২০ )। এই 
গ্রন্থে ধ, সুর্যের তাপ, আলো ও শবের উৎপত্তি, মেঘ, বুষ্ট ইত্যার্দি বিষয় 
ছাঁড়াও জীববিজ্ঞান বিষয়ক কয়েকটি প্রসঙ্গ ছোটদের উপযোগী সরল 
ভাষায় আলোচন। করা হয়েছে । 

জগদানন্দ রায়ের “ছুটির বই' ( ২য় সংস্করণ--১৩৩৯ ) ছোটদের উদ্দেশ্যে 
লেখ! একটি সরস বিজ্ঞানগ্রন্থ । গ্রন্থটির বৈশিষ্ট্য, একেবারে সাধারণ ঘটন। 
দিয়ে আলোচনা স্থুকু ক'রে লেখক ধীরে ধীরে মুল বক্তব্যের অবতারণা 
করেছেন । 

এ ছাড়! প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন বিভাগকে বিষয়বন্তক ক'রে জগদানন্দ 


৩৩২ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


রায় ছোটদের উদ্দেশ্টে ছু”টি পাঠ্যপুস্তক রচনা করেন। গ্রন্থ ছুটি হোল, 
“বিজ্ঞান-পরিচয়” (১৯২৫ ) ও বিজ্ঞান-প্রবেশ? (১৯২৫ )। 


ছোটদের জন্যে জগদানন্দ রায় আরও কয়েকটি উৎকৃষ্ট গ্রস্থ রচনা 
করেন । জগদাঁনন্দের জ্যোতিবিজ্ঞান বিষয়ক রচন। গগ্রহ-নক্ষত্র (১৯১৫) ও 
নক্ষত্র-চেনা* (১৯৩১) ছোটদের উদ্দেশ্টে লেখা । এই দু'টি গ্রস্থ ছাড়াও নক্ষত্র 
নিয়ে জগদানন্দ বায় বহু প্রবন্ধ লিখেছিলেন। এর মূলে ছিল শৈশব 
থেকেই নক্ষত্রের প্রতি তার অদম্য কৌতূহল । নক্ষত্র-চেনার “নিবেদন'-এ 
তিনি বলেছেন, 


“মনে পড়ে যখন বয়স অল্প ছিল, তখন এক সময়ে নক্ষত্র-চেনার 
বাতিক এত প্রবল হইয়াছিল যে, সমস্ত রাত্রি খোল। মাঠের 
মাঝে ঈীড়াইয়! নক্ষত্র চিনিতাম। এই রকমে অনেক অনিদ্র রজনী 
কাটাইয়াছি। পঞ্জিকাঁয় লিখিত রাশি ও নক্ষত্রগুলিকে যখন 
আকাশ-পটে প্রত্যক্ষ দেখিতাম, তখন যে আনন্দ হইত তাহা 
অতুলনীয় । কত পুরাণ-কথ।, এবং বেদ, উপনিষদ্‌ ও সংহিতার 
কত তত্ব এই ক্ষুদ্র ক্ষুদ্র আলোক-বিন্দুর সহিত হাজার হাঁজার বৎসর 
ধরিয়া জড়িত রহিয়াছে, মনে করিয়া অভিভূত হইয়। পড়িতাম। 
আমার নৈশ অভিযানের সহায় ছিল একখানি ক্ষুদ্ধ ইংরেজি 
নক্ষত্র-পট এবং কালে কাপড়ে ঢাক1 একটি ছোট লগ্ঘন। লগচনের 
মুহ আলোতে পটে-আঁকা নক্ষত্রদের সঙ্গে আকাশের নক্ষত্রদের 
মিলাইয়া লইতাম।” 


গগ্রহ-নক্ষত্রে' সৌরজগতের বিভিন্ন গ্রহ-উপগ্রহ, ধূমকেতু, উক্কা, নক্ষত্র ও 
নীহারিকা সম্বন্ধে সরস ও সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। গ্রন্থটির ছু* 
এক যায়গায় প্রাচীন জ্যোতিবিষ্ভায় লেখকের পাপ্তিত্যের পরিচয় পাওয়া 
যায়। অনেক ক্ষেত্রেই পরিচিত জিনিসের সঙ্গে তুলন। দিয়ে বক্তব্য বিষয় 
বোঝান হয়েছে। সরস উপম' গ্রন্থটির বৈশিষ্ট্য । “নক্ষত্রচেনা'য় কয়েকটি 
চিত্রের সাহায্যে লেখক বিভিন্ন নক্ষত্রের সঙ্গে পাঠকদের পরিচয় করিয়ে 
দিয়েছেন। গ্রস্থটিতে যায়গায় যায়গায় পৌরাণিক কাহিনী বর্ণনা ক'রে 
ছোটদের কৌতুহল স্থত্বি করবার প্রচেষ্টা দেখা যায়। 


জগদানন্দ রায় ও সমসাময়িক লেখকগণ ৩৩৩ 


জগদানন্দ রচিত জীববিজ্ঞান বিষয়ক গ্রন্থের সবগুলিই প্রধানতঃ ছোটদের 
উদ্দেশ্যে লেখা । “পোঁকা-মাকড়' (১৩২৬), গাছপালা, (১৯২১), "মাছ 
ব্যাঙ সাপ্‌” (১৯২৩), “বাংলার পাখী” (১৯২৪) ও পাখী" (১৩৩১) 
এই পর্যায়ের গ্রস্থ। প্রথমোক্ত গ্রন্থ 'পোকা-মাকড়'-এ সচবাচব-ৃ্ পোক।- 
মাকড়দের নিয়ে আলোচনা রয়েছে । গ্রন্থটির গোড়ার দিকে প্রাণীর সংখ্যা, 
বংশবৃদ্ধি, প্রাণিহত্যা ইত্যাদি প্রসঙ্গ নিয়ে আলোচনা শুধু ছোটদের কাছেই 
নয়, বড়দের কাছেও কৌতৃহলোদ্দীপক। টেক্নিক্যালিটির মধো ন1 গিয়ে 
বৈজ্ঞানিক প্রণাঁলীতে প্রাণীদের শ্রেণীবিভাগ করবার সপরিকল্লিত প্রচেষ্ট। 
এই গ্রন্থে রয়েছে । পৃথিবীর সমগ্র পোকা -মাকড়কে সাতটি প্রধান শাখায় 
বিভক্ত ক'রে বিভিন্ন শাখার প্রাণীদের আঁকরুতি-প্রকূতির বৈশিষ্ট্য, শরীরগঠনের 
অভিনবত্ব ও চালচলন সহজ ভাষায় এখানে বণিত হয়েছে । বিভিন্ন প্রাণীর 
বৈচিত্র্য গুলোর পরিচয় দেবার চেষ্টাই লেখক বেশী ক'রে করেছেন । 
কীটপতঙ্গ সম্বন্ধে আলোঁচন। অপেক্ষারুত বিস্তারিত। গ্রন্থটির দুই-তৃতীয়া'শ 
জুড়ে কীটপতঙ্গের প্রসঙ্গ । এই শাখার প্রাণীদের অন্তর্গত চিংড়ীমাছ ও 
পতঙ্গের শারীরবিজ্ঞান সন্বন্ধে আলোচন। তথ্যপূর্ণ। 

গাঁছপাল।'ং নামক গ্রস্থটিতে টেক্নিক্যালিটির মধ্যে না গিয়ে সরল 
ভাষায় লেখক গাছের শিকড়, গুড়ি, গাছের বৃদ্ধি, ডাল, পাতা ইত্যাদি 
নিয়ে আলোচন|! করেছেন । এ ছাঁড়! এই গ্রন্থে এমন ছু" একটি প্রসঙ্গ আছে 
যা" বালকবালিকাদের পক্ষে একান্ত কৌতৃহলোদ্দীপক ; যেমন, “গাছের 
ঘুম', “পোকাঁখেগে। গাছ", ব্যাঙের ছাতা" ইত্যাদি। গ্রন্থটির শেষদিকে 
গাছপালার শ্রেণীবিভাগ, ভারতবর্ষের প্রাচীন উদ্ধিদ্‌-শাস্ব ও প্রাচীন ভারতে 
গাছপালার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনায় তথ্যের অভাব বিশেষভাবে 
পরিলক্ষিত হয়। গ্রস্থটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, ভাষায় লেখকের অন্তরঙ্গ 
স্থর। এ ছাঁড়া অসংখ্য স্বন্দর উপমা দিয়ে লেখক বক্তন্য বিষয়কে গল্পের 
মতো মরস ক'রে তুলেছেন । ফেমন, 7২০০ ০৪ সম্বন্ধে এক যায়গায় 
বলা হয়েছে, 


২ 'গাছপালা' ছাড়াও জগদানন্দ রায় উদ্তিদবিজ্ঞান বিষয়ক আর একটি গ্রন্থ লিখেছিলেন । 
্রন্থটির নাম 'পর্য্যবেক্ষণ শিক্ষা' | ছোটরা যা'তে হাতেকলমে উদ্ভিদবিজ্ঞানের প্রাথমিক তথ্যগুলো 
জানতে পারে, সেদিকে লক্ষা রেখে গ্রন্থটি লেখা । 


বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


0 
ে 
92 


“সেলাই করিবার সময়ে পাছে আঙ্গুলে ছুঁচের খোঁচা লাগে, এই 
ভয়ে আমরা আশ্লে আঙ্গ -স্বাঁণ। লাগাইয়া তবে সেলাই করি। 
পাছে ইট পাথর কাঁকরের খোচ। মাথায় লাগে এই ভয়ে শিকড়- 
গুলিও মাথায় টুপি লাগাইয়। মাটির তলায় চলে। এই ট্রপিকে 
বৈজ্ঞ।নিকর। মূলক্রাণ (2০০৫ 0৪০9) নাম দিয়াছেন ।” 


জগদ[নন্দের প্রাণিবিজ্ঞান বিষয়ক গ্রস্থগুলির মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য, 
মান ব্যাঙ সাপ'। মাছ ন্যাঙ্ড সাঁপ' ছাড়াও এই গ্রন্থে কুমীর, কচ্ছপ, 
টিকৃটিকি প্রভৃতি সরীল্ছুপ জাতীয় কয়েকটি প্রাণীর জীবনবৃত্তান্ত আলোচিত 
হয়েছে । তবে মাছ সম্বন্ধে আলেচনাই অপেক্ষাকত বিন্তারিত। মাছের 
শরীরের বিভিন্ন অশেন উপযোগিত। ও কাঁধপ্রণালী বোঝাতে গিয়ে প্রায় 
সবত্রই মানবদেহের সঙ্গে তুলন। করায় আঁলেচন1 কৌত্হলোদ্দীপক হয়ে 
উঠেছে । মাছের বর্গবিভাগে লেখক সচরাঁচর-ৃষ্ট শাছ গুলোর মধ্যেই আলো চন। 
সীমাবদ্ধ বেখেছেন। ন্যাঙ্, কচ্ছপ ও কুমীর সম্বন্ধে আলোচন! সংক্ষিপ্ত 
হলেও যায়গায় যায়গায় বেশ উপভোগ্য । 

“বাংলার পাঁধী' জগদাঁনন্দ বায়ের একটি উংকুষ্ট গ্রন্থ । পাখী নিয়ে 
ইতিপূর্বে বাংলায় গ্রন্থ রচিত হয়েছিল । সত্যচরণ লাহাঁর “পাখীর কথ।, 
(১৩২৮) এবং স্থরেন্দ্রনাথ সেনের “পাখীর কথ। (১৩২৮) এই প্রসঙ্গে 
উল্লেখযোগ্য । কিন্তু বালা দেশের পাখীর সঙ্গে পাঠকদের পরিচয় করিয়ে 
দেবার চেষ্টা এদের কেউই করেন নি। জগদানন্দ রায়ের এই গ্রন্থটি 
বালা দেশে সচরাচর-দৃষ্ট পাখীদের নিয়ে লেখা । এইখানেই গ্রন্থটির 
অভিনবত্ব। এই গ্রন্থে বাংলাদেশের বিভিন্ন পাখীর অবস্থানক্ষেত্র, আকৃতি 
ও প্রকৃতি নিয়ে আলোচন। কর। হরেছে। আবশ্যকবোঁধে ছু'এক যায়গায় 
একই জাতীয় পাঁখীর বিভিন্ন শ্রেণীর উল্লেখ করা হয়েছে । এই আঁলোচন। 
থেকে পাখী সম্বন্ধে লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতার পরিচয় পাঁওয়। যায়। 
গ্রন্থটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, লেখক বিভিন্ন পাখীর সঙ্গে পাঠকদের পরিচয় 
করিয়ে দেবার চেষ্ট। করেছেন, এদের আবাসস্থল ও চালচলনের নিখুত বর্ণন! 
দিয়ে। পরিচয়ের স্থবিধার জণ্ে অনেক যায়গায় বিভিন্ন পাখীর স্থানীয় প্রচলিত 
নামগুলির উল্লেখ করা হয়েছে। একই জাতীয় পাখীর বিভিন্ন শ্রেণীর 
আলৌচন। প্রসঙ্গে যে সকল পাখী সচরাচর বাংলাদেশে চোখে পড়ে শুধুমাত্র 


জগদীনন্দ রায় ও সমসাময়িক লেখকগণ ৩৩৫ 


তাদের নিয়েই আলোচনা করা হয়েছে। অপরাপর পাখীর শুধুমাত্র নীমোল্লেখ 
ক'রেই লেখক ক্ষান্ত হয়েছেন। গ্রন্থটির যায়গায় যায়গায় জগদানন্দের 
সৌন্দ্যরসিক মনের পরিচয় পাওয়া যাঁয়। 
পাখী নিয়ে লেখ। জগদানন্দের অপর গ্রন্থ পাখী, বিজ্ঞানে অনভিজ্ঞ 
জনসাধারণ এবং বাঁলকবালিকাদের উদ্দেশ্যে রচিত হয়। গ্রস্থটির প্রারস্তে 
অতি সংক্ষেপে প্রাণিজগতের শ্রেণীবিভাগ আলোচনা করবার পর বিভিন্ন 
অধ্যায়ে পাখীর আকুতি, ইন্দ্রিয়-বৈচিত্র্য, জীবনধারণ-পদ্ধতি এব* খাবীরবিজ্ঞান 
নিয়ে আঁলেচনা করা হয়েছে । বিভিন্ন ধরনের পাখীর বাস। নিয়ে আলোচন। 
ছোট-বড় সকলের কাছেই উপভোগ্য । পাখীব শীবীববিজ্ঞান বিষয়ক বর্ণনা ৪ 
বেশ সরস। ভাষায় প্রচলিত চলতি কথার বাবহাঁন এব" টা 
সারল্য আলোচ্য বিষয়বস্তরকে বমণীয় করে তুলেছে । বিভিন্ন পাখীর আরু 
বাস। ইত্যাদির নিখুতি বণন। দিয়ে এখানেও লেখক বিভিন্ন পাখীর সঙ্গে 
পাঠকদের পরিচয় করিয়ে দেবার চেষ্ট। করেছেন । ছু'এক যায়গায় বণনা 
চিত্রধমিতার পরিচয় পাগয় যায় । ঘেমন, সকাঁল বেলায় পাখীদেণ কলবনের 
বর্ণনা £-- 
“...তখন শালিকের কিচির-মিচির, চডাইয়ের চড়চড শন, হাড়ি 
চাচার সেই ভাঁঙা গলায় কাচর-মেচর আয়া, চিলের চি-ঠি-হি 
ডাক সবে মিলিয়া আকাশট। যেন ভপিয়! শ্রী কাহারে! 
বিশ্রাম নাই,-একদল গে-শালিক বাগানের একপাশে বসিষ্। 
কি পরামর্শ করিতেছিল, হঠাঁৎ পুষ্ট-ই শব করিয়। উড়ির। গেল। 
ছুট কাক বাদাম গাছের ডালে বসিয়। ঠোট দিয়। পালক 
আঁচ ড়াইতেছিল, কয়েকট। ফিওে ট্য।্য। বন্দ করিয়। তাহাদিগকে 
ঠোকর দিতে গেল; অমনি তাহার। যে কে কোথায় উডিয়। 
গেল, তাহা বুঝা গেল না।” ্‌ 


বাংল! ভাষা ও সাহিত্যে জগদানন্দ রায়ের সর্বাপেক্ষ। উল্লেখযোগ্য রুতিত্ব 
পদার্থবিজ্ঞান র্চনায়। একমাত্র জগ্জানন্দ রায় ছাড়া পদার্থবিজ্ঞানের 
প্রধান বিভাগগুলো নিয়ে জনসাধারণের উদ্দেশ্যে আজও পর্যন্ত কোনে। লেখক 
বাংলায় গ্রস্থ রচনা করেন নি। জগদানন্দের পূর্ববর্তী লেখকদের রচিত 
অধিকাংশ পদার্থবিজ্ঞানেরই প্রধান আলোচ্য বিষয় ছিল জড়ের সাধারণ ধর্ম | 


৩৩৬ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


কোনে। কোনো গ্রন্থে জড়ের সাধারণ ধর্ম আলোচনার পর আলো, তাপ, 
বিদ্যুৎ ও শব্দ নিয়ে সংক্ষেপে আলোচন1 করা হোত বটে, কিন্ত এদের মধ্যে শুধু- 
মাত্র একটি প্রসঙ্গ__যেমন, আলো বা! তাঁপকে বিষয়বন্ঘ ক'রে বিংশ শতাব্দীর 
পূর্বে বা"লাভাষায় কোনো গ্রন্থ রচিত হয় নি। পদার্থবিজ্ঞানের একটি প্রধান 
শাখ|! আলোককে বিষয়বস্ত ক'রে বাংলাভাষায় সর্বপ্রথম গ্রন্থ রচনা করেন 
চুণীলাল বস্থু। চুণীলাল বস্থর “আলোক' ১৯০৯ খুষ্টান্দে প্রথম প্রকাশিত 
হয়। এরপর শুধুমাত্র চুম্বক নিয়ে সর্বসাধারণের উদ্দেস্তে গ্রন্থ লিখলেন 
নলিনীনাথ রাঁয়। এই লেখকের “চুম্বক বিজ্ঞান" ১৩২১ সালে প্রথম প্রকাশিত 
হয়। পদার্থবিজ্ঞানের এক একটি প্রধান শাখ। নিয়ে গ্রস্থ রচনা করলেও 
চুণীলাল বস্থ ব| নলিনীনাথ রায়ের প্রয়াস এক একটি মাত্র গ্রস্থেই সীমাবদ্ধ । 
পদার্থবিজ্ঞানের প্রায় সব গুলে। প্রধান বিভাগের এক একটিকে বিষয়বস্তু ক'রে 
বাংলায় সর্বপ্রথম গ্রন্থ রচনা করলেন জগদানন্দ বাঁয়। জগদানন্দের পদার্থ- 
বিজ্ঞান বিষয়ক গ্রস্থ হোল শব" (১৩৩১), “আলো” (১৯২৬), “তাপ,” 
( ১৯২৮), “চুঙ্ষক' (১৯২৮ ), “ম্থিরবিদ্যুৎ' (১৯২৮) ও “লবিছ্যৎ (১৯২৯) । 

জগদানন্দ রায়ের শশব্দ' শব্দবিজ্ঞন সম্বন্ধে বাংল! সাহিত্যে প্রথম গ্রস্থ। 
এই গ্রন্থে শব্ববিজ্ঞানের মূল তত্বগুলো সহজ ভাষায় আলোচিত। লেখক 
এখানে যন্ত্রপাতির উল্লেখ ক'রে পরীক্ষার সাহায্যে শব্বিজ্ঞান বোঝান নি। 
যে সকল প্রাকৃতিক ঘটনায় শব্ববিজ্ঞান বোঝবার স্যোৌগ রয়েছে সেই 
ঘটনাগুলোকে কেন্দ্র ক'রে শব্দবিজ্ঞানের মূল বিষয়বস্ত সহজ ভাষায় বৌবঝাঁবার 
চেষ্ট। করেছেন । শব্ধ" প্রধানতঃ ছোটদের উদ্দেশ্যে লেখা । এই গ্রন্থে 
এব্দের ঢেউ, শব্দের বাহন, বেগ, প্রতিধ্বনি, বিভিন্ন প্রকার বাচ্যযন্ত্র, স্থুর 
ইত্যাদি প্রসঙ্গ সংক্ষেপে আলোচিত । বর্ণনীভঙ্গী খুবই সরল। 

সাধারণ পাঠক ও বাঁলকবালিকাদের উদ্দেশ্টে রচিত জগদানন্দের “আলো, 
নামক গ্রন্থটির পরিধি মোটামুটি বিস্তৃত। আলোর উৎপত্তি, বেগ, প্রতিফলন, 
প্ররতিসরণ প্রভৃতি প্রসঙ্গ ছাঁড়৷ উচ্চাঙ্গের আলোকবিজ্ঞান বিষয়ক ছু" একটি 
প্রসঙ্গও এতে আছে 3 যেমন, 4070611651600€, ৷ জগদানন্দের অপরাপর 
গ্রন্থের মতো এই গ্রস্থটিরও বৈশিষ্ট রচনা কোথাও টেক্নিক্যাল হয়ে ওঠে 
নি। লেখক ছু'এক যায়গায় আলোকবিজ্ঞানের দুরূহ তত্বের মধ্যে প্রবেশ 
করেছেন ; অথচ বক্তব্য বিষয় বোঝাবার জন্যে কোনো ফমূলার অবতারণ। 
করেন নি। অতি সহজ ও সরল ভাষায় বিবিধ উপমার মাধ্যমে তিনি 


জগদানন্দ বায় ও সমসাময়িক লেখকগণ ৩৩৭ 


বক্তব্য বিষয়কে সর্বসাধারণের পাঁঠোপষোগী ক'রে তুলেছেন। এই গ্রন্থে 
বিজ্ঞান বিষয়ক বাঁংল! নাঁমগুলোই ব্যবহ্ৃত। অনুবাদের সময় অনেক ক্ষেত্রেই 
লেখককে নতুন শবের সৃষ্টি করতে হয়েছে । ভাষার সৌকর্ষের দিকে দৃষ্টি 
রেখে এই অনুবাদ করায় নাঁমগুলি প্রীয় সর্বত্রই হয়েছে শ্রুতিমধুর । কিন্ত 
ভাষার শ্রুতিমধুরতার দিকে অতিরিক্ত নজর দেওয়ায় বিজ্ঞানের ভাষার যে 
সাংকেতিকত। ও কাঠিন্য দরকার তা" যায়গায় যায়গায় ক্ষুগ্ন হয়েছে। 

প্রধানতঃ বালকবাঁলিকাদের উদ্দেশ্টে রচিত জগদানন্দের “তাপ' গ্রস্থটির 
কিয়দংশ “শিশুসাথী' পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাপবিজ্ঞান বিষয়ক 
কয়েকটি প্রাথমিক প্রকৃতির প্রসঙ্গ নিয়ে এই গ্রন্থে স.ক্ষিপ্ত আলোচন। কর। 
হয়েছে । গাণিতিক প্রসঙ্গও ছু'এক যায়গায় আছে। কিন্ধ তা এত 
সহজ ও প্রাথমিক প্ররূতির যে অবৈজ্ঞানিক জনসাধারণের ও বুঝতে কোনে 
অন্থবিধ। হয় ন।। 

জগদানন্দ রায়ের “চুষ্ধক' অবৈজ্ঞানিক পাঠক সাধারণ ও বাঁলক- 
বালিকাদের উদ্দেশ্তটে রচিত হয়। ভাঁষা ও রচনারীতির দিক থেকে এই 
গ্রস্থট নলিনীনাথ বায়ের “চুম্বক বিজ্ঞান অপেক্ষা অনেক বেশী উংকুষ্ট। 
এই গ্রন্থে চুম্বকের ধর্ম, শক্তি, চুম্বক প্রস্তত-প্রণালী, বৈদ্যুতিক চুম্বক, পৃথিবীর 
চুম্বক শক্তি, বৈদ্যুতিক ঘণ্ট। ইত্যাদি প্রসঙ্গ নিয়ে আলোচশ। কর। হয়েছে । 
তথ্যের দিক থেকে নিচার করলে এই গ্রস্থটিকে উচ্চাঙ্গের বল! যায় ন1। 
কিন্তু রচনাভঙ্গীর সরসত। এবং চুম্বক সম্বন্ধীয় প্রাথমিক তথ্যাদির অতি স্পট ও 
প্রাঞ্জল ব্যাখ্য। গ্রস্থটিকে সাহিত্যের পর্যায়ে উন্নীত করেছে। 

বাংলা ভাষায় স্থির-বিদ্যুংকে বিষয়বস্ত ক'রে সর্বপ্রথম গ্রস্থ রচন। করলেন 
জগদানন্দ রাঁয়। ভার “স্বর-বিদ্যু-এ স্থির-বিছ্যতের ধর্ম। ও বিভিন্ন 
প্রক্রিয়ার কথ। সরল ভাষায় আলোচিত । একেবানে প্রাথমিক প্রকৃতির 
গ্স্থ একে বল। যায় ন।। স্থির-বিছ্যৎ ব। 9০৪01০91 1০০01০10-র মূল 
প্রসঙ্গ গুলে। এই গ্রন্থে স্থান পেয়েছে । “বৈছ্যৎ শক্তি €590670181 ), 
“বৈদ্যৎ যন্ত্র (8150০001091 209০1১11065 ), 'লীডেন জার? (15617 791) 
প্রভৃতি নিয়ে আলোচনাও এখানে আছে; কিন্ত লেখক টেক্নিক্যালিটি 
সযত্বে এড়িয়ে গেছেন । স্থির-বিছ্যতের কোনো কোনে। বৈজ্ঞানিক পরীক্ষার 
বর্ণনা-পদ্ধতি গল্পের মতে। সরস । 

জগদানন্দ রায়ের “চল-বিছ্যৎ' বাংলা ভাষায় ০9151) বা ৬ ০16৪1০ 

২২ 


৩৩৮ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


51০০01010 সম্বন্ধে দ্বিতীয় গ্রন্থ |” ইতিপূর্বে প্রকাশিত ইলেক্ট্রিক্যাল 
ঈঞ্চিনীয়ারি" বিষয়ক কোনো! কোনো গ্রন্থে বিছ্যুৎ নিয়ে আলোচনা থাকতে? 
বটে; কিন্ক বিদ্যুতের মূল তত্বগ্ুলো নিয়ে জগদানন্দ নায় সর্বপ্রথম গ্রস্থ 
রচন। করলেন । এই গ্রন্থে “বিদ্যুৎ কোষ+, “বিদ্যুতের শক্তি? তাপ ও 
প্রবাহ” ইত্যাদি প্রসঙ্গ ছাঁড়াও বিদ্যুতের ব্যবহারিক দিক নিয়ে আলোচন। 
কর। হয়েছে । একেবারে প্রাথমিক প্রকৃতির গ্রস্থ একে বল! যায় না । 
তবে বণন1ভঙ্গীর সরসতার গুণে বিজ্ঞানে অনভিজ্ঞ জনসাধারণের গ্রন্থটি 
বুঝতে কোন অন্তবিধা হয় ন।| পরিভাঘায় প্রধানত: বালা শব্দ বাবহৃত 
হলেও বিদুৎ সঙ্বঘ্ধায় যে সকল নিদেশী নাম এদেশে পরিচিত সেগুলোর 
পরিভাষ। গঠন ন। কারে ভব€ সেহ শব্দ গুলোকেহ বাবহার কর হয়েছে। 
এই প্রসঙ্গে জগদনন্দের মতে বাণল। বিজ্ঞানের পরিভাষ। কিরূপ হওয়া 
উচিত এব" জগদ।নন্দ নিজে কিরূপ পরিভাষ। বাবহার করেছেন তা" নিয়ে 
আলোচন। করু। চলে। 

জগদাখন্দ বশ ক্ষেয়েভ বিজ্ঞানের পরিভাষায় চলতি বাল! এব্দ 
বাবহার করেছেন। উদাহরণস্বরূপ বল যায় 'মান্ছ বাড সাপ নামক 
গন্থে জীববিজ্ঞান বিষয়ক বাল! নামগুলো বাবহার করবার সময় লেখক 
গ্রচলিত লহজ শামগ্ডলোই বেছে নিয়েছেন । যেমন, পটুক। (17 31791), 
কান্কো& (0111) ইতাদি। আবার অনেক ক্ষেত্রে তিনি চলতি বাণল। 
শব্কে অবিকৃত অবস্থায় বিজ্ঞানের ভাষায় বাবহার করেছেন । যেমন, 
'গাঁছপাঁল।' নামক গ্রন্থে মুট, ঘাস, গুড়ি ইতাদি চলতি বা'ল। শব্দ বাবহার 
করা হয়েছে । পরিভাষায় নতুন শব্ধ স্ষ্টি করবার সময় জগদাননদ সংস্কৃত 
ভাষার সাহাযা যথাসম্ভব পরিহার ক'রে চলেছেন । তবে পরিভাষ। গঠনের 
সময় সকল ক্ষেত্রেই শব্দের শ্রতিমধুরতীর দিকে অতিরিক্ত নজর দেওয়ায় 
যায়গায় যায়গায় বিজ্ঞানের ভাষার গাভীয নষ্ট হয়েছে । যেমন, "আলো, 
নামক গ্রন্থে 1101616151)০০-এর বাংলা করা হয়েছে "আলোয় আলোয় 
অন্ধকার'। যে সকল বিদেশী বৈজ্ঞানিক শব্দের নাম এদেশে কিছুট। 


০০ 


৩ বাংলা ভাষায় চল-বিছ্যাৎ সম্বন্ধে প্রণম গ্রন্থ শৈলজা প্রসাদ দত্ত ও মুনীলকুমার মিত্রের 'বিছাং- 
তত্ব শিক্ষক' (১৯২৮ )। কিন্তু এই গ্রন্থে প্রধানতঃ বিছ্বাতের বাবহারিক দিক নিয়ে আলোচনা! করা 
হয়েছে। 

৪ 'বৈজ্ঞানিকী'তে এই শব্ধটির 'কানকা' নাম বাবহৃত। ( বৈজ্ঞানিকী-১ম সংস্করণ পৃঃ ১২ )। 


জগদ্দানন্দ রায় ও সমসাময়িক লেখকগণ ৩৩৯ 


পরিচিত, জগ্দানন্দ সেই শব্দগুলোকে যথাসম্ভব অবিরুত অবস্থায়ই বা'লায় 
বাবহার করেছেন । যেমন, 'চল-বিছ্বাৎ" নামক গ্রন্থে 'বিওগ্রাই, 'সণ্ট স্‌", 
'টাম্স ফরমার' ইতাদি শকের প্রয়োগ । 

রামেন্দ্র্রন্দরের রচনায় বৈজ্ঞানিক শব্দের প্রয়োগে নিয়মের যে বাধানাধি 
দেখ। যায় জগদানন্দের রচনায় তার একাম্ত অভাব । অনেক ক্ষেত্রে একই 
বৈজ্ঞানিক শব্দকে বোঝাদুত জগদানন্দ বিভিন্ন যায়গায় বিভিন্ন শক বাবহার 
করেছেন। যেমন, বৈজ্ঞানিকীর "চক্ষু ও আলোক শীষক প্রবন্ধে 9০০01 ৯0- 
এর বা'ল। জগদানন্দ একবার লিখছেন 'কোমস্থিত জীবসামগ্রী' | আবার, 
এষ গ্রন্থেরই ভবিষাতের আভাযা" শীষক প্রবন্ধে 0100011551) এক বিদেশী 
নামটিই তিনি বাল! হরফে বাবহার করেছেন। বিদেশী বৈজ্ঞানিক শককে 
বাণ্ল। বিজ্ঞানে বাবঠ।র সম্পর্কে জগদানন্দ বায় মন্তবা করেছিলেন, 


“জাম্মান পর্ডিতের। যে-পরিভাষার গগন কশিগ়্াঙ্জেন,। হারেজ 
বৈজ্ঞানিকর। তাই! অসঙ্গোচে বাবহার করেন ১ আবার হ রেজের। 
যে-সকল পরিভাষ| রচন। করিয়াছেন, £সগুলিকে ফরাসী, জাপানী 
ব! ক্ণ বৈজ্ঞানিকেরা বাবহার করিতে ছিধ। বোধ করেন শা। 
পথিনীর সর্নব্র্ হহ। দেখ যাইতেছে | আতর” বিশেষ বিশেষ 
বিদেশী বৈজ্ঞানিক পরিভাষ। আমর! কেন আামাদের মাতৃভাষায় 
লিখিত পুস্তকে বাবহার করিব ন।, তাহার কোনে। হেতু পাপয়। 
যায় না। সংস্কৃত-ভাষামূলক কটমটে। দেশী পরিভাম। বৈদেশিক 
পরিভামার চেয়ে ছুর্বোধ্য বলিয়। মনে করি।” 


কিন্ত জগদানন্দের সমগ্র নিজ্ঞানসাহিত্য আলোচন। করলে দেখ। ধায়, বিদেশী 
শব বাংলায় ব্যবহার অপেক্ষ। সেই সকল শব্দ সহজ ও চলিত বাংলায় অনবাদের 
দিকেই তাঁর প্রবণত। ছিল বেশী । 


দুই 
লেখক হিসাবে ধার। জগদানন্দ রায়ের সমসাময়িক, অথচ ধাদের বিজ্ঞান- 
সাহিত্যের অধিকাংশই জগদানন্দের সাহিত্য-জীবনের পরবর্তী কালে রচিত, 


€ “চল-বিহ্যু২'--নিবেদন 


৩৪০ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


এই শ্রেণীর লেখকদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রবীন্দ্রনাথ ঠাকুর ও 
চাঁরুচন্দ্র ভট্টাচার্যের নাম । বাংল! ভাষা ও সাহিত্যের সর্বশ্রেষ্ঠ লেখক 
রবীন্দ্রনাথ বাংলা বিজ্ঞানসাহিত্যকে ও সমৃদ্ধ ক'রে গেছেন। 

“নালক"”, 'সাধন।” প্রভৃতি পত্র-পত্রিকাকে কেন্দ্র ক'রে রবীন্দ্রনাথ বিজ্ঞানা- 
লোচনায়ন প্রথম উদ্যোগী হন। উল্লিখিত ছু'টি পত্রিকারই অধিকাংশ বিজ্ঞান- 
সাদ তার লেখ! । রবীন্দ্রনাথের লেখনীম্পর্শে অধিকাংশ সংবাদই এখানে 
সাঠিত্যের পধায়ে উন্নীত। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, রবীন্ত্রনাথের প্রথম 
ধারাবাহিক রচন! বিজ্ঞান্-সংবাদকে কেন্দ্র ক'রে । 

রবীন্দ্রনাথের কিছু কিছু বৈজ্ঞানিক রচন! “পাঠপ্রচয়” নামক গ্রন্থে ছড়িয়ে 
আছে। এই শ্রেণীর রচনার মধ্যে উল্লেখযোগ্য পাঠপ্রচয়-_-২য় ভাগের 
( ১৩৩৬ ) স্থিধোর কথা", “একটি অপূর্ব বাড়ি”, বৃষ্টি এবং ওয় ভাগের (১৩৩৬) 
“রোগশক্র' ও "ছায়াপথ" | ছোটদের জন্যে লেখ। হলেও রচনা গুলি বৈজ্ঞানিক 
তথ্যসমগ্বিত এবং স্থখপাঠা। তবে বঙ্গপাহিত্যে বিজ্ঞানে রবীন্দ্রনাথের 
সবপেক্গ। উল্লেখযোগ্য অবদান “বিশ্ব-পরিচয়” ( আশ্বিন, ১৩৪৪ )| বাংল। 
বিজ্ঞানসাহিতোর একটি বিশিষ্ট নিদর্শন এই গ্রন্থটি । 

লোকশিক্ষার ক্ষেত্রে বিজ্ঞান-চার উপযোগিতা রবীন্দ্রনাথ গভীরভাবে 
উপলব্ধি করেছিলেন। লোকশিক্ষারই উদ্দেশ্যে প্রধানতঃ চারুচন্দ্র ভট্টাচাের 
প্রচেষ্টায় বিশ্ববিষ্ঠাসংগ্রহ গ্রন্থমাল। প্রকাশের ব্যবস্থ। কর। হোল ।৯ বিশ্ববিদ্যা- 
সংগ্রহ সিরিজের প্রথম গ্রন্থ “বিশ্বপরিচয় । গ্রন্থটি রচনার ভার প্রথমে 
পড়েছিল শান্তিনিকেতন বিদ্যালয়ের বিজ্ঞান-অধ্যাঁপক প্রমথনীথ সেনগুপ্তের 
উপর। প্রমথনাথ বিশ্বপরিচয়ের খসড়া তৈরী ক'রে রবীন্দ্রনাথকে দেখালেন । 
খসড়ার কোনে! কোনো অংশ পরিবর্তন করা! আবশ্তক, এই বিবেচনায় 
রবীন্দ্রনাথ বিশ্ব-পরিচয়কে নতুন ক'রে লিখবার মনস্থ করলেন । গ্রন্থটি রচনায় 
রবীন্দ্রনীথকে বিশেষভাবে সাহাঁধ্য করেন প্রমথনাথ সেনগ্তপ্ত ও ডক্টর বশী 
সেন। প্রমথনীথ পদার্থবিজ্ঞানের কৃতী ছাত্র। আর ডক্টর বশী সেন 
দীর্ঘকাল ধ'রে বস্থ বিজ্ঞান মন্দিরে গবেষণীয় নিযুক্ত ছিলেন । 

হিমালয়ের নিভৃত পরিবেশে আলমোড়াঁয় বসে ( ১৯৩৭ ) রবীন্দ্রনাথ বিশ্ব- 
পরিচয়ের খসড়া নতুন ক'রে লিখলেন। এঁ সময় বশী সেন কবির কাছে 


পপ দিত পিষে শপ পপি পিতিতিতা পপ 


৬ 'রবীন্ত্রজীবনী'__চতুর্থ খণ্ড ( ১৩৬৩), প্রভাতকুমার মুখোপ ধ্যায়, পৃঃ ৮৮-৮৯। 


জগদানন্দ রায় ও সমসাময়িক লেখকগণ ৩৪১ 


ছিলেন । বিজ্ঞানের ছুরূহ তবাদি নিয়ে অনেক সময় কবি তার সঙ্গে 
আলোচন।1 করতেন । 

রবীন্দ্রনাথ যখন বিশ্বপরিচয় রচনা করেন, তখন তিনি জীবনসায়ান্ছে 
উপনীত। পরিণত বয়সে বিজ্ঞান-গ্রস্থ রচনায় হাত দিলেও বিজ্ঞান-চচার 
্ম্ততি তার জীবনে শৈশবকাল থেকেই চলছিল । বিশ্ব-পরিচয়ের ভূমিকা 
থেকে কবির এই বিজ্ঞানপ্রীতির কথ। জান। যায । রবীন্দ্রনাথ লিখেছেন, 


“আমি বিজ্ঞানের সাধক নই সে কথ। বল। বাহুল্য । কিন্ত বালক- 
কাল থকে বিজ্ঞ/নের রস আম্বাদনে আমার লোভের অন্ত ছিল ন|। 
আমার বয়স বোধ কন্দি তখন নয় দশ বছর, মাঝে মাঝে 
রবিবারে হঠাৎ আসতেন সীতানাথ দত্ত মহাশয় । আজ জানি 
তার পুজি দেশি ছিল না, কিন্ বিজ্ঞানের অতি সাধারণ দুই 
একটি তত্ব যখন দৃষ্টান্ত দিয়ে তিনি বুঝিয়ে দিতেন আমান মন 
বিশ্কীবিত হয়ে যেত।” 
“আগুনে বসালে তলার জল গরমে হাল্ক। হয়ে উপবে ওগে আর উপবের 
ঠগ্তা জল নিচে নামতে থাকে, জল ফুটতে থাকার এই কারণট। সেদিনের 
বালক রবীন্দ্রনাথকে ভাবিয়ে তুলেছিল। 
গ্রহ-নক্ষত্রের সঙ্গে রবীন্্রনাথের অস্থরঙ্গ পরিচয় প্রথম স্থাপিত হোল 
নিঃস্ক্ধ ডাঁলহোৌসী পাহাড়ের মনোরম প্রাকৃতিক পরিবেশে । পাহাড়ঘের। 
নিন শৈলাবাসে যণন সন্ধ্যার আলে।াধাপি ঘনিয়ে আসত, পিত। 
দেবেন্দ্রনাথ তখন কিশোর রবীন্দ্রনাথের সঙ্গে গ্ুহ-নক্ষত্রের পরিচয় করিয়ে 
দিতেন; একে একে বলে যেতেন নক্ষত্রের কণা গ্রহদের কক্ষপথের 
কাহিনী, স্থধপ্রদক্ষিণের কাহিনী । কিশোর রবীন্দ্রনাথ তন্ময় হয়ে শুনতেন 
সে সব কথ।। সেদিনের সেই অভিজ্ঞতার বর্ণন| দিতে গিয়ে বলীন্দ্ুনাণ 
লিখেছেন," 
“সমন্ত দিন ঝাপানে ক'রে গিয়ে সন্ধ্যাবেলাম পৌছতুম ডাক- 
বাংলোয়। তিনি চৌকি আঁনিয়ে আঁডিনায় বসতেন । দেখতে 
দেখতে, গিরিশর্গের বেড়া-দেওয়। নিবিড় নীল আকাশের স্বচ্ছ 
অন্ধকারে তাঁরাগুলি ষেন কাছে নেমে আসত ।” 


৭. বিশ্বপরিচয় 5 ভুমিকা পৃঃ 1৭1 


৩৪১ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


এই অভিজ্ঞতার বর্ণন। “জীবন-স্থৃতিতভেও (১৩১৯) রয়েছে |” কিশোর 
কবি সঙ্গে জ্যোতিবিজ্ঞানের এই যে প্রথম পরিচয়, বয়স বাড়বার সঙ্গে 
সঙ্গে এ পরিচয় ক্রমেই নিবিড় হয়ে উঠল। কবি জ্যোতিবিজ্ঞানের ইংরেজী 
ব্ঠ পডতে লাগলেন । প্রথমে সুরু করলেন সহজবোধ্য বই দিয়ে। এরপর 
ক্রমে ক্রমে পড়ে নিলেন অপেক্ষার্ুত ভুরূহ নষ্ট গ্ুলে।। স্যার রবাট বল, 
নিউকোনস্‌, ফ্লামরিয় প্রক্তির বই তাঁকে আনন্দ দিল। 'প্রাণিবিজ্ঞান 
নিয়ে লেখ। হাক্সলির মনোজ্ঞ প্রবন্ধগুলে। তাকে আরুষ্ট করল। এইট 
প্রসঙ্গে উল্লেখযোগা, জ্যোতিবিজ্ঞান আনু প্রাণিবিজ্ঞান, বিজ্ঞানের এই ছুটি 
দিক ববীন্্ন।থকে লিশেষভাঁবে আকুষ্ট করেছে | রবীন্দ্রনাথ গ্রন্থ বচন! 
করেছেন জ্ো।তিবিজ্ঞান নিয়ে | বালক? আর সাধনা লেখ ভান বিজ্ঞান- 
স্বাদের অধিকাংশই প্রাণিবিজ্ঞান শিয়ে। এ ছাড। তাঁর কবিতায় 
জ্যোতিবিজ্ঞান আর প্রাণিবিজ্ঞানের প্রভাব্হই বিশেষভাবে নজরে পড়ে। 
মহাকাশ জে।ড। জো।তিপিজ্ঞানের উদার ক্ষেত্রে ৪ চিররহস্তে ঘের। প্রাণিতন্তের 
মধো হয়াতে। ব। কবি বিম্ময় আর কল্পনার খোরাক খুজে পেয়েছিলেন । 
বিশ্ব-পরিচয়ের ভূমিকায় পবান্দ্রনাথ নিজেও স্বীকার করেছেন, 


“জ্যোতিবিজ্ঞান আর প্রাণিবিজ্ঞান কেবল এই ছু'টি বিষয় নিয়ে 
আমার মন নাঁড়াচাড়। করেছে |” 


বিশ্ব-পরিচায়ের বিষয়বস্ত বিভিন্ন ই“রেজী গ্রস্থ থেকে সংগৃহীত । রবীন্দ্রনাথের 
ভাষায়, “মাধুকরী বৃত্তি নিয়ে পাঁচ দরজা থেকে এর সংগ্রহ”। কবির এই 
উক্তির কথ। স্মরণে রেখে একথা নিঃসন্দেহে বলা যাঁয়, সব কিছু মিলিয়ে 
কবি এখানে ঘ।” স্ষ্টি করেছেন, তা হয়ে উঠেছে প্রথম শ্রেণীর বিজ্ঞানসাহিত্য | 

অধ্যাপক সত্যেন্্রনাথ বন্থর নামে উৎসগীকৃত এই গ্রন্থের ভূমিকাটি 
সবিশেষ মুলাবান। শ্রুতকীত্তি বৈজ্ঞানিকের কাছে বিজ্ঞানগ্রস্থ রচনার 
কৈফিয়ৎ দিতে গিয়ে কবি এখানে এমন কয়েকটি মূল্যবান কথা বলেছেন, যা 
থেকে সমগ্র বিজ্ঞানবিষ্ার প্রতি তার মনোভাবের একটি সংক্ষিপ্ত অথচ 
স্থম্পষ্ট পরিচয় পাওয়া যায়। শিক্ষাক্ষেত্রে বিজ্ঞানবিদ্ভার প্রসারে সাহিত্যের 
উপযোগিত। ভূমিকার গৌড়াতেই রবীন্দ্রনাথ স্বীকার করেছেন । তাঁর মতে, 


৮ জীবন-স্থৃতি (১৩৪৪ সংঙ্করণ )১-পৃঃ ৯৭। 


জগদানন্দ রায় ও সমসাময়িক লেখকগণ ৩৪৩ 


“শিক্ষা ধাব। আরম্ভ করেছে, গোড়া থেকেই, বিজ্ঞানের ভাগ্ারে 
ন। হোক, বিজ্ঞীনের আডিনায় তাঁদের প্রবেশ কর। অত্যাবশ্যক | 
এই জায়গায় বিজ্ঞানের সেই প্রথম পরিচয় ঘটিয়ে দেবার কাজে 
সাহিত্যের সহায়ত! স্বীকার করলে তাঁত অগৌবন নেই |” 


শিক্ষার ক্ষেত্রেই শুপু নয়, রবীন্দ্রনাথ মনে করেন, আাজকের দিনে প্রতিটি 
মাঁতষেরই বিজ্ঞান-সারশান অগগতি ৪ নৈজ্ঞানিক আিক্গার সম্বন্ধে কিছু 
ন। কিছু ধাবণ। থাক। দরকাপ। বিশ্ব-পরিচয়ের ভূমিকায় এ সঙ্গদ্ধে তিনি 


লহলিচ্ছজ, 


“মান্তম সহ শক্তির লীমান। ছাডাবার সাধনায় দবকে করেছে 
নিকট, অদৃশ্যকে কপেছে প্রতাক্ষ। দুবোধকে দিয়েছে ভাষা 
প্রকাশলোকের অস্থরে আছে মে অপধ্রকাশলোক, মাম সেই 
গঠনে প্রবেশ কারে পিশ্ব্াযাপাবের মল বঠশ্য কেলি অবাবিত 
করছে । যে সাধনায় এট। সম্ভন হয়েছে তার হুমোগ এ এক্তি 
পৃথিবীর অধিকা'শ মাহষেরই নেই । অথচ যাঁর। এই সাধনার 
শক্তি ও দান থেকে একেবারেই বঞ্চিত হোলে। তার। আধুনিক 
যুগের প্রত্যন্থদেশে একঘরে হয়ে বল ।” 


বিজ্ঞান-চচার মধ্য দিয়ে পবিবরধধিত হয়ে ওঠে নৈজ্ঞ।শিক দৃষ্টিভঙ্গী । জাতীয় 
জীবনে কাজ-কর্ণের ক্ষেত্রে এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গী উপমোগিতার কথ। 
রবীন্দ্রনাথ এখানে বিশেষভাবে উল্লেখ করেছেন, 


“বড়ে। অবাণ্যে গাছতলায় শুকনে। পাত আপনি খসে পড়ে, 
তাতেই মাটিকে করে উর্বর।| বিজ্ঞান চ্চার দেশে জ্ঞানের ট্ুকরে। 
জিনিসগ্ুলি কেনলই ঝরে ঝরে ছড়িয়ে পড়ছে । ভাতে চিন্ত- 
ভূমিতে বৈজ্ঞানিক উর্বরতার জীবধর্ম জেগে উঠতে থাকে । তারি 
অভাবে আমাদের মন আছে অবৈজ্ঞানিক হয়ে । এই পন্য কেবল 
বিদ্যার বিভাগে নয়, কাজের ক্ষেত্রে আমাদের অকুতার্থ করে 
বাখছে |” 


বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গীর অধিকারী হয়ে রবীন্দ্রনাথ নিজেও লাভবান হয়েছিলেন । 
বিশ্ব-পরিচয়ের ভূমিকায় এব স্বীকৃতি রয়েছে । 


৩৪৪ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


রবীন্দ্রনাথ যে আধুনিক বৈজ্ঞানিক আবিফার ও চিন্তাধারা সম্বন্ধে 
পুরোপুরি ওয়াকিবহাল ছিলেন, তাঁর প্রমাণ পাওয়া যাঁয় বিশ্ব-পরিচয়ে | 
আলোচ্য গ্রন্থে 'পরমাণুলোক” “নক্ষত্রলোক", “সৌরজগৎ” গগ্রহলোক” ও 
'ভূলোক' মোট এই পাঁচটি প্রনন্ধ স্থান পেয়েছে । অতি আধুনিক বৈজ্ঞানিক 
তথাদির মূলাবান সমাবেশ ঘটেছে এই সকল প্রবন্ধে | 

রবীন্দ্রনাথ সহজ ভাষায় বিজ্ঞানোলোচনাঁর পক্ষপাতী ছিলেন । তাই 
বলে তবে দিক থেকে বৈজ্ঞানিক প্রবন্ধকে দুর্বল করার সমর্থক তিনি 
কোনে।কালেই ছিলেন ন|। এই সম্বন্ধে নিশ্ব-পরিচয়ের ভূমিকায় তিনি 
স্পষ্ট বলেছেন, 


“তথ্যের যাথার্থো এব সেটাকে প্রকাশ করার ষাঁথাযথ্যে বিজ্ঞান 
অল্মাত্রএ লন ক্ষমা করবে না|” 


বস্ততঃ, বৈজ্ঞানিক তবাদির স্তুনিপুণ সন্গিবেশ বিশ্ব-পরিচয়ের উল্লেখযোগ্য 
বৈশিষ্ট্য । বৈজ্ঞনিক তথ্যাদি সঙ্গন্ধে অত্যন্ত সতর্কত। সত্বেও তথ্য এখানে 
কোথাও বোঝা হয়ে ওঠে নি। যথাযথ তথাসন্গিবেশ রচনার উতৎকধতাই 
এখানে বাড়িয়াছে । 

এই গ্রস্থের আর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, বৈজ্ঞানিক তন্বাদির 
অতি দ্রুত অবতারণ1। একের পর এক ব্ৃবীন্দ্রনাথ এখানে বৈজ্ঞানিক 
সতাকে লিপিবদ্ধ করেছেন। এর ফলে রচনা কোথাও শ্লথ হয়ে পড়ে নি; 
ত্বল্পপরিসরের মধ্যে অতি দ্রুত বৈজ্ঞানিক তথা পরিবেশনের ফলে রচন। 
এখানে গতিশীল হয়ে উঠেছে । যেমন, 


“শনিগ্রহের পরের মগ্ডলীতে আছে মুরেনস নামক এক নতুন-খবব- 
পাওয়। গ্রহ । 

এ গ্রহ সম্বন্ধে বিশেষ বিবরণ কিছু জান সম্ভব হয় নি। 
এর ব্যাস পৃথিবীর ৬৪ গুণ বেশী। স্ুষ থেকে ১৭৮ কোটি ২৮ 
লক্ষ মাইল দূরে থেকে সেকেণ্ডে চার মাইল বেগে ৮৪ বছরে 
একবার তাকে প্রদক্ষিণ করে । এত বড়ে। এর আয়তন, কিন্ধ খুব 
দূরে আছে ব'লে দূরবীন ছাড়া একে দেখাই যায় না। যে জিনিসে 
এ গ্রহ তৈরী তা জলের চেয়ে একটু ঘন, তাই পৃথ্িনী থেকে ৬৪ 
গুণ বড়ো হোৌলেও, এর ওজন পৃথিবীর ১৫ গুণ মাত্র। 


জগদানন্দ রায় ও সমসাময়িক লেখকগণ ৩৪৫ 


১০ ঘণ্টা ৪৫ মিনিটে এ গ্রহ একবার ঘুরপাক খাচ্ছে। চারিটি 
উপগ্রহ নিজ নিজ পথে ক্রমাগত একে প্রদক্ষিণ করছে ।" 


বিশ্ব-পরিচয়ের আর একটি উল্লেখযোগা বৈশিষ্ট্য এর সরল ভাষ।। অতি 
সহজ ভাষার মাধ্যমে রবীন্দ্রনাথ এখানে বৈজ্ঞানিক সত্যকে বাণীবদ্ধ করেছেন ; 
তবে পরিভাষার ব্যবহারে কোনোরূপ বাধাধর। নিয়ম মেনে চলেন নি। 
বৈজ্ঞানিক-পরিভাষ। সঙ্গন্ধে তিনি এখানে মস্তব্য করেছেন, 


“বিজ্ঞানের সম্পূর্ণ শিক্ষার জন্যে পারিভীষিকের প্রয়োজন আছে । 
কিন্ত পারিভাষিক চর্বাজাতের জিনিস। জাত এুঠার পরে সেটা 
পথ্য । সেই কথ। মনে করেই যত্দ্র পাবি পরিভাষ। এডিয়ে 
সহক্ত ভাষার দিকে মন দিয়েছি |” 


বিশ্-পরিচয়ের পরিভাষার দিকে তাকালে রবীন্দ্রনাথের এই উক্তির 
যাথার্থা নজরে পড়ে । যেমন, 001510-এর বাল! কর। হয়েছে তিন পিঠ পয়াল। 
কাচ । এই গ্রন্থে বাবন্ৃত সহজ পরিভাষার আরও কয়েকটি দৃষ্টান্ত হোল 
বৈদ্যুৎ €(615০01019), কিরীটিকা (০0:0178), গ্রহিকা (4১:৪।০1৯), 
ক্ষুব্ধ স্তর (0:097১9501)016), স্তব্ধ স্তর (5028091১116) হতা।দি | 

বিজ্ঞানের ভাষাকে সহজ করবার দিকে লক্ষ্য রাখলে ৪ প্রয়োজনবোধে 
রবীন্দ্রনাথ বিজ্ঞান বিষয়ক বিদেশী নামই গ্রহণ করেছেন । মৌলিক পদর্থ- 
গুলোর বেলার প্রায় সবন্রই বিদেশী নাম ব্যবহৃত । যেমন, অক্সিজেন, 
হাইড্রোজেন, নাইটোঁজেন ইত্যাদি । কয়েকটি ক্ষেত্রে বিদেশী বৈজ্ঞানিক 
শকের প্রয়োগ এই গ্রন্থে দেখ! যায়। যেমন, পজিটিভ, নেগেটিভ, 
ইলেক্ট্রন, “প্রোটন, আশম্ব।, পেনাস্ব 1 ইত্যাদি । 

সামগ্রিকভাবে বিচার করলে দেখ! যায়, পরিভাষার খুটিনাটি নয়, 
সাহিত্যরসই বিশ্ব-পরিচয়ের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য । স্তনির্বাচিত 
উদাহরণ, মনোজ্ঞ ভাষ। এবং আশ্চর্য স্বচ্ছ ও গভীর দৃষ্টি নীরস বৈজ্ঞানিক- 
তব্বকেও উচ্চাঙ্গের সাহিত্যরসে অভিষিক করেছে । যেমন, 


“অতি-পরমাণুদের ছুরস্ত চাঞ্চল্য পজিটিভ নেগেটিভে সন্ধি করে 
সংযত হয়ে আছে তাই বিশ্ব আছে শাস্ি। ভালুক গয়াল। বাজায় 
ডুগড়ুগি, তারি তালে ভালুক নাচে, আর নান! খেল! দেখায় । 


৩৪৬ বঙ্গসাতিত্ বিজ্ঞান 


ড্রগড়গি ওয়াল। ন। যদি থাঁকে, পোষমান। ভালুক যদি শিকল কেটে 
ন্বব4 পাঁয় তা হোলে কামড়িয়ে আচড়িয়ে চারদিকে অনর্থপাঁতি 
করতে থাকে । আমাদের সর্বাঙ্গে এব" দেহের বাইরে এই 
পোষমান। বিভীষিক। নিয়ে অনৃশ্ঠ ডুগড়গির ছন্দে চলছে স্থষ্টির 
নাচ ৪ খেল।। ক্ষষ্টির আখড়ায় দুই খেলোয়াড় তাদের ভীষণ 
ছন্দ মিলিয়ে বিশ্বচরাচরের বঙ্গভমি সরগরম করে রেখেছে ।” 


কোথা ৭ ল| সবকিছু ছাড়িয়ে বড হয়ে উদেছে রবীন্দ্রনাথের কবিদৃষ্টি। 
ভার দৃষ্টি কোথাও ব। স্ট্টিৰ আদিযুগে সম্প্রসারিত । যেমন, “ভিলোঁক, 
শীমক অপ্যায়ে আদিম পুথিবার বর্ণনায় । 

সন দিক মিলিয়ে বিচার কালে একথ। নিঃসন্দেহে বল। যায়, সমগ্র বাল। 
বিজ্ঞ/ণ-সাভিতোর একটি অণোৌজ্জল নিদর্শন ববীন্দনাথেব “বিশ্ব-পরিচয়' | 


তিন 

জগদাশন্দের সমসাময়িক যুগে খার। লিখতে স্বর করেন, অথচ ধাদের 
বিজ্ঞানসাঠিতোর অধিকাঁশই জগদানন্দের পরবর্তী যুগে রচিত, এই শ্রেণীর 
'লখকদের মধো চারুচন্দ্র ভট্টাচাষের নাম সবিশেষ উল্লেখযোগা । পদার্থ- 
বিজ্ঞানের অধাপক এবং বিজ্ঞানের রুতী ছাত্র চারুচন্ত্র আধুনিক যুগের 
একজন জনপ্রিয় বিজ্ঞীন-সাহিতিক । সরস বর্ণনাভঙ্গী এবং অতি আধুনিক 
বৈজ্ঞানিক আবিষ্কার ও চিস্তাধার। সম্বন্ধে সচেতনত। তাঁর রচনাকে একটি 
বিশিষ্টত। দান করেছে । 

দৃষ্টিভঙ্গীর দিক থেকে জগদানন্দের সঙ্গে চারুচন্দ্রের কিছুটা মিল রয়েছে । 
জগদানন্দের মাতে। চীরুচন্দের রচনায়ও পড়েছে ভারতীয় চিন্তাধারার প্রভাব । 
যেমন, 


“..*বিশ্বমানবের জ্ঞানের পরিধিকে বিস্তৃত করিতে ভারতবধ যাহা 
দিয়াছে, তাহার একটি বিশেষত্ব দেখ। যায় এই যে উহা বনহুর 
মধ্যে একের সন্ধানে ফিরিতেছে । 

'-"বাহিরের শক্তি শুধু জড়ের উপর কিরূপ কাধ্য করে দেখিয়া 
ভারতবধের বৈজ্ঞানিক থামিলেন না, জীবের উপরও উহার ক্রিয়। 
লক্ষ্য করিলেন এবং উভয়ের মধ্যে যে এক্য, যে সাম্য প্রতিষ্ঠিত 


জগদ্দানন্দ রাঁয় ও সমসাময়িক লেখকগণ ৩৩৭ 


করিলেন, তাহাতে মানবের চিরদিন-পৌঁষিত জীবনের সংজ্ঞ। 
পরিবন্িত হইয়া! গেল ।” 
( নব্যবিজ্ঞান : পূঃ ১১০) 


মানুষের সীমিত জ্ঞান সঙ্গন্ধে জগদানন্দের ন্যায় চারুচন্দ্রও বরাবরই মচেতন। 
যেমন, 
“কিন্ক জীবদেহ স্্ী কপিতে পারিলেও যে জীবন শষ্টি কন। 
হইল না, বিজ্ঞান এ কথ! বুঝে এবং ক্ষুত্র কীটাণুকীটের জীবন- 
প্রবাহের বৈচিত্র্য দেখিয়। £ম আঁজণ বিন্ময়ে আপগুত হর এবং 
এক বুহৎ অজ্ঞাত শক্তির নিকট পরাজয় স্বীকাঁপ করিয়। নিজে 
ক্ষদ্রত্ধে অভিভূত হইয়। পড়ে" 


( মবাবিজ্ঞান : পুঃ ১৩) 


চারুচন্দের প্রথম গ্রন্থ 'নবাবিজ্ঞ।ন' ১৩২৫ সালে প্রথম প্রকাশিত হয়। 
উনবিংশ শতীন্দীর শ্যার্ধের এবং বিন শতাব্দীর গোঁড়ীর দিককার কয়েকটি 
বৈজ্ঞানিক আবিষ্কার ও বিজ্ঞান বিসয়ক অগ্রগতি নিয়ে এখানে সরস আলে ।চন। 
কর। হয়েছে । এই গ্রন্থটি এন” পরবতী গ্রস্থ 'বাডালীর খাছ্যে । ১৯২৩) 
চারুচন্দ্র প্রায় সর্বত্রই বিদেশী বৈজ্ঞানিক শন্দগুলে। অবিকৃত অবস্থায় বাণলায় 
ব্যবহার করেছেন । কিন্ অপেক্ষাকৃত পরবতী কালের বচন “বিশ্বের 
উপাদান" ( ১৩৫০) ও “তড়িতের অক্ভাখাঁন' (১৩৫৫ )-এ বৈজ্ঞানিক শব্দ 
বাংলায় অন্বাদের প্রচেষ্ট। দেখ। যাঁয়। 

আচার্য জগদীশচন্দ্র বন্্রকে কেন্দ্র করে চারুচন্দ্র ঢু'টি গ্রন্থ রচশ। 
করেছেন। গ্রন্থ ছু'টি হোঁল “আচার জগদীশচন্দ্র বস্ত্র (১৯৩৮) 
'জগদীশচন্দ্রের আবিষ্কার" (১৩৫০ )। প্রথমোক্ত গ্রন্থে জগদীশচন্দ্রের বালা- 
জীবন ও ছাত্রজীবন আলোচন। ক'রে শিক্ষাব্রতী, বৈজ্ঞানিক, সাহিত্যিক 
ও দেশপ্রেমিক জগদীশচন্দ্রের পরিচয় দেওয়া হয়েছে । আচার্য জগদীশচন্দ্র 
সম্বন্ধে প্রামাণিক জীবনীগ্রস্থ হিসাবে গ্রন্থটি মূল্যবান । শেষোক্ত গ্রন্থটি 
বিশ্ববিস্যাসংগ্রহ গ্রস্থমীলার অন্তর্গত । বিছ্যুৎ-তরঙ্গ এব" জড়, জীব ও 
উদ্চিদ সম্বন্ধে জগদীশচন্দ্রের আবিষ্ষার নিয়ে এখানে আলোচন। কর হয়েছে । 

চারুচন্দ্রের আর একটি স্থখপাঠ্য গ্রস্থ “বিশ্বের উপাদান” (১৩৫০) 
বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে বিশ্বের উপাদান সম্বন্ধে বৈজ্ঞানিকদের 


৩৪৮ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


ধারণা ক্রমশঃ কিভাবে পরিবতিত হচ্ছে, লেখক অণু) পরমাণু, ইলেকট্রন, 
প্রোটন ইত্যাদি এবং শক্তি ও তড়িৎ নিয়ে আলোচনা ক'রে তা? 
দেখিয়েছেন | 

পরবর্তী গ্রন্থ “তড়িতের অক্যুর্খান' (১৩৫৫ )-এ তড়িৎ ৪ চুম্বকের 
আবিষ্কার থেকে স্তর ক'রে মাইকেল ফ্যারাঁডে পর্যন্ত তড়িৎ-বিজ্ঞানের 
ইতিহাস মনোজ্ঞ ভাষায় আলোচিত । চারুচন্দ্রের অপরাপর গ্রন্থ দির মধ্যে 
উল্লেখযোগ্য "বাধির পরাজর (১৩৫৬), বঙ্গীয় বিজ্ঞান পরিষদ থেকে 
প্রকাশিত “বিজ্ঞান প্রবেশ”, ১ম (১৯৪৯ ) ২য় (১৯৪৯) ও ৩য় খণ্ড (১৯৫০)। 
পদার্থবিগ্ভার নবযুগ' (১৩৫৮) এবং “বৈজ্ঞানিক আবিষ্কার কাহিনী, 
( ১৯৫৩ ) চাঁরুচন্জের অপর ঢু'টি উল্লেখযোগ্য গ্রন্থ । 

জগদানন্দের সমসাময়িক যুগে বৈজ্ঞানিক প্রবন্ধ লিখে ধার। খ্যাতি 
অর্জন করেন তাদের মধো গোপালচন্ত্র ভট্টাচাযেব মাম বিশেষভাবে 
উল্লেখযোগ্য । গোপাঁলচন্দ্রের ভাষ। সরস 'ও মনোরম । এ ছাড়। তার 
অধিকাঃশ বৈজ্ঞানিক প্রবন্ধ নিজন্ব গবেষণ| ৪ পমবেক্গণের উপর নিব 
ক'রে লেখ|। প্রবাসী, প্ররুতি, বঙ্গশ্ী প্রভৃতি সাময়িক-পত্রের মাধ্যমে তিনি 
সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন। এই সকল পত্র-পত্রিকায় উদ্চিদ ও 
প্রাণিবিজ্ঞান বিষয়ক তার বন মৌলিক প্রবন্ধ ছড়িয়ে আছে। বি-শ 
শতাবীর দ্বিতীয় দশক থেকে বৈজ্ঞানিক প্রবন্ধ লিখলেও তার অধিকাংশ 
বিজ্ঞান-গ্রন্থই প্রকাশিত হয় অপেক্ষাকৃত পরবতীকালে। গোপালচন্দ্রের 
গ্রন্থগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য "আধুনিক আবিষ্কার" ( ১৯৪৪ ), 
'বাংলার মাকড়সা (১৩৫৫) এবং “করে দেখ--১ম (১৯৫৩) ও ২য় 
( ১৯৫৬) খণ্ড। বঙ্মানে ইনি বঙ্গীয় বিজ্ঞান পরিষদ পরিচালিত জ্ঞান ও 
বিজ্ঞান” (জানয়ারী, ১৯৪৮ ) পত্রিকার সম্পাদক । 

অতি আধুনিক যুগে কয়েকজন শক্তিমান লেখক বিজ্ঞানালোচনায় অগ্রণী 
হয়েছেন । এদের সম্মিলিত প্রচেষ্টা বাংল! বিজ্ঞানসাঁহিতাকে ক্রমেই সমৃদ্ধির 
দিকে এগিয়ে দিচ্ছে, অতি আধুনিক যুগের বিজ্ঞানালোচনার দিকে লক্ষ্য 
বেখে একথা নিঃসন্দেহে বল! চলে । 


পরিশিষ 
কারিগরী বিজ্ঞান 
( চিকিস্সাবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, ইঞ্জিনীয়ারিং ও শিল্পবিজ্ঞান ) 


কারিগরী বিজ্ঞান 
চিকিতসা, কৃষি, ইঞ্জিনীয়ারিং ও শিল্পবিজ্ঞান 


উনবি"শ *তাকীবর দ্বিতীয়, তৃতীয় ও চতুথ দশকে বা'ল। ভাষায় 
কারিগরী বিজ্ঞান বিষয়ক £ম্থ রচণাব হুত্রপাত হোল। বাণলায় প্রাকৃতিক 
বিজ্ঞান বিষয়ক গ্রস্থ রচনায় পথপ্রদশক ছিলেন প্রধানত; হউবরোপীয়ের। | 
কিন্ত কারিগরী বিজ্ঞানের ক্ষেত্রে ইউরোণপীয়দের সঙ্গে মঙ্গে এদেশীয়রাও 
এগিয়ে এলেন । ত।' সত্বেও প্রাকৃতিক বিজ্ঞানেণ তুলনায় কাবিগরী বিজ্ঞান 
রচনায় ক্রমোন্নতি সাধিত হোল অপেক্ষারত ধীর 9 মন্থরগরতিতে | ক।পিগবী 
বিজ্ঞানের প্রতি দেশীয় জনসাধারণের কৌতুহল সষ্টিতে বিলগ্বহ এর অন্বাতম 
কারণ। এর অপর কারণ হোল, কারিগরী বিজ্ঞান বিষয়ক গ্রন্থ রচনায় 
অপেক্ষারুত স্বল্প প্রতিভাসম্পন্ন লেখকদের হস্তক্ষেপ। বিভিন্ন যুগের খাঠিমান 
সাহিত্যিকর! গ্রন্থ লিখেছেন প্রধানতঃ প্রাকৃতিক বিজ্ঞান শিয়ে। কারিগরী 
বিজ্ঞানের যান্ষিক "৪ জটিল দিকগুলো এদের আকমণ করে শি। এপ 
ফলে স্বভাবতঃই বিজ্ঞানের এই অপেক্ষারত শীরস দিকটি সঙ্গত কারণেই 
আরও নীরস ও দুর্বল হয়ে পড়েছে । 


এক 

কারিগরী নিজ্ঞানের মধ্যে সবাগ্রে রচিত হোল চিকিৎসাবিজ্ঞান লিষয়ক 
গ্রপ্থ। উনবি'খ শতাব্দীর দ্বিতীয় দশক থেকে ধীরে ধীরে পাশ্চাতা চিকিংস।- 
বিজ্ঞানের প্রতি দেশীয় জনসাধারণের দৃষ্টি আরুণ্ হতে লাগল। ১৮১৮ 
খুষ্টাব্ধে প্রকাশিত “বৈগ্য নিন্দায় দেশীয় প্রাচীন পদ্ধতির চিকিংসাপ্রণালীকে 
নিন্দ। করা হোৌঁল।১ ১৮১৯ গুষ্টান্ে প্রকাশিত হোল বরামকমল সেনের 
উষধ সার সংগ্রহ" । এই গ্রন্থে ৫৬টি উষধের নাম, উদ্ভব, উপকার ৪ 
প্রয়োগপদ্ধতি বণিত হোল। 

এদিকে ১৮২২ খৃষ্টান্জে কলিকাতায় একটি ভার্াকুলার মেটিক্যাল স্কুল 
স্থাপিত হয়েছিল।* এর ফলে মেডিক্যাল শিক্ষার প্রতি এদেশের কোনে 

১:4১70550000৮6 0০855108006 01 73617£811 ৬৬ 0705 (1855) : ০৬, 3, 19176. 


২ 7781758001075 06 006 চ1150170180 2150158] 001781658 (1895) :- 
6০:4৮, 


৩৫২ বঙ্গমাহিত্যে বিজ্ঞান 


কোনে শিক্ষিত ব্যক্তির দৃষ্টি আকৃষ্ট হোল। কলিকাত। স্কুল বুক সোসাইটি ও 
চিকিৎসাবিজ্ঞান নিষয়ক গ্রন্থ প্রকাশে উদ্যোগী হলেন । ডাঃ ব্রিউন-এর লেখা 
£গলাগঠ| বিবরণ” (১৮২৩) নামক গ্রন্থটি কলিকাত। স্কুল বুক সোসাইটির 
উদ্যোগে প্রকাশিত হোল | ডাঃ ব্রিটন ইতিপূর্বে '+৬০9০9001815 ০01 
০01০9115175 নামে সংস্কৃত, পাঁশী ও বাংলায় আর একটি গ্রন্থ 
লিখেছিলেন । এই সময়ে আয়ুর্বেদ থেকে বিষয়বন্ত নিয়েও কয়েকটি গ্রস্থ 
রচিত হয়। ১৮৩৩ খুষ্থানদে প্রকাশিত হয় খড়দহের প্রাণরুষখ বিশ্বীসেরৎ 
লেখ! 'রত্রাবলী' |” এই সময়েই প্রতিষ্ঠিত হোল কলিকাত। মেডিক্যাল 
কলেজ। ১৮৩৩ খষ্টান্দে লর্ড উইলিয়ম নেনটিগ্ক তৎকালীন চিকিৎস। বিদ্যালয়- 
গুলোর অবস্থ। পধবক্ষণের জন্যে এব ভারতে প্রচলিত চিকিংসাপদ্ধতির 
স'শোধন এ উন্নতি করবার জন্যে একটি কমিটি গঠন করলেন। এই 
কমিটি ভারতীয় চিকিৎসাপদ্ধতি বাতিল করে প্রাচীন বীতিতে চিকিৎসা 
বিদ্ভ'র ক্লাশ অনিলম্বে বন্দ করবার কথ। জানালেন । তার। স্থপারিশ 
করলেন, ভারতীয়দের জন্তে একটি মেডিক্যাল কলেজ স্থাপন কর। হোক 
এব* এ প্রতিষ্ঠানে পাশ্চাত্য পদ্ধতিতে চিকিৎপাবিজ্ঞানের বিভিন্ন দিক 
শিক্ষাদানের বাবস্থা করা হোক ।" শিক্ষার মাধাম হবে ই“বেজী, হিন্দুস্থানী 
ব। বা'ল। ভাষ।। লর্ড উইলিয়ম বেটিম্ক কমিটির সুপারিশের প্রান সবটাই 
গ্রহণ করলেন। কেবলমাত্র শিক্ষার মাধ্যম হোল ইংবেজী ভাষা । ১৮৩৫ 
গুষ্টাবের ২০শে ফেব্রুয়ারী মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হোল। মেডিক্যাল 
কলেজ প্রতিষ্ঠিত হবার পর থেকেই পাশ্চাত্য চিকিৎসাবিজ্ঞান সম্বন্ধে দেশীয় 
জনসাধারণের মনে আগ্রহের সঞ্চার হয়। মেডিক্যাল কলেজের প্রতিষ্টা- 
দিবসে ডাঃ ব্রাম্লী (01. 9191015) যে বক্তৃতা দেন, তার মর্মীর্থকে বিষয়বস্ত 
করে প্রকাশিত হোল 'ত্রাম্লী বক্তৃতা" (3120019 39100158-1836) | 
গ্রন্থটি জনসমাদর লাভ করেছিল। এই সময়ে এদেশীয়বাও পাশ্চাত্য 
পদ্ধতিতে চিকিতসাবিজ্ঞান রচনায় উল্লেখযোগ্য অংশ গ্রহণ করলেন। এই 


৩ প্রাণকৃষ্ণ বিশ্বান চিকিংসীবিজ্ঞান বিষয়ক আর একটি গ্রন্থ লিখেছিলেন ! গ্রন্থটির নাম 
'প্রাণকৃফৌবধাবলী' । এতে আযুবেদ, তন্ত্র, ইংরেজী ও হাকিমী চিকিংসাপদ্ধাতি স্থান পেয়েছে। 
১২৯৪ সালে গ্রন্থটির ৮ম সংস্করণ প্রকাশিত হয় । 

৪ 4১ 70630110016 0808108965 ০£ 0361£911 ভি) 0:85 (1855) 2৪৬. 0, 10778. 

€ ০6200609125 ০ 1৬1০01081 0০01165৩ 86188] (1835-1934) £৮, 7-9, 


কারিগরী বিজান ৩৫৩ 


প্রসঙ্গে প্রথমেই উল্লেখযোগ্য, মেডিক্যাল কলেজের বাংল! বিভাগের অস্থি- 
বি্ভার অধ্যাপক মধুস্দন গুপ্তের নাম। মধুস্থদন গুপ্ত প্রণীত 'লগ্ডন 
কার্মাকোপিয়। অর্থাৎ ইংলগীয় ওঁষধকল্লাবলী,রু (১৮৪৯) বিষয়বস্ত “1১6 
[,0107001) [01)911080000218" (1836) থেকে বাংলা ভাষায় অন্ুবাদিত 
হয়। ”[1১6 [99001 017907080900518" ইতিপূবে হিন্দীতে অন্ুবার্দিত 
হয়েছিল । হিন্দী অন্তবাদের ন্যায় লেখক এখানেও বিভিন্ন ইষধের ইংরেজী 
ও লাটিন নাম আগে দিয়েছেন। পরে এ সকল শ্রধধের নাম বাংলায় 
দিয়েছেন । যে সকল জব্যে নাম বাংলায় নেই, সেগুলোর বিদেশী নামই 
বাবহার কর। হয়েছে । যায়গায় যায়গায় সংস্কৃত শব্দের প্রয়োগ ও দেখা 
যায়। সংস্কতে মধুস্থদন গুপ্তের পাপ্ডিত্য ছিল। কিছুকাল ধরে তিনি 
ভণমেণ্টের সংস্কৃত কলেজের ইষধবিজ্ঞানের অধাপক ছিলেন । আলোচা 
গ্রপ্থে মধুন্থদন গুপ্ত বিভিন্ন ইষধ ও তাঁদের রাসায়নিক উপাদানের প্রস্তত 
প্রণালী স'ক্ষেপে বর্ণনা করেছেন। মধুসথুদনের বচন। ছুর্বোধা প্রকৃতির | 
ভাষ। অন্তবাদগন্ধী 'ও শ্রুতিকট্ু। ছেদচিহ্কের বাবহীর৪ যথাযথ নয়। 
মধুস্ছদন গুপ্তের চিকিংসাবিজ্ঞান বিষয়ক আর একটি গ্রস্থ “চিকিৎস।- 
স"গ্রহ' ইষধকল্প[নলীর কিছুকাল পরে প্রকাশিত হয়। 
উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে আরও ছু'একজন লেখক পাশ্চাত্য 
পদ্ধতিতে চিকিংসাবিজ্ঞান রচনায় রুতিত্বের পরিচয় দেন । এদের মধ্যে 
বিশেষভাবে উল্লেখযোগ্য পি. কুমার ও এস. সি. কর্ণকারের নাম । মেডিক্যাল 
কলেজের বাংল। ক্লাশের গুধধবিজ্ঞানের অধ্যাপক পি. কুমারের “উষধব্যবহারক" 
১৮৫৪ খৃষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়। শ্রেষ্ঠ কয়েকজন ইংরেজ লেখকের 
চিকিৎসানিজ্ঞান বিষয়ক গ্রস্থ থেকে এ বইটির বিষয়বস্ত বাংলায় অচ্চবাদিত 
হয়েছিল। এস. মি. কর্ণকারের “বধ প্রত্তত বিদ্যা” ১৮৫৪ থুষ্টাব্দে প্রকাশিত 
হয়। এই সময়ে প্রাচ্য চিকিৎসাবিদ্ধ। ( আযুরেদ ) নিয়েও অনেকগুলি গ্রস্থ 
রচিত হয়েছিল। প্রাচ্য ও পাশ্চাত্য উভয় প্রকার চিকিৎসাঁপদ্ধতি বণিত 
হোল রোজারিও এণ্ড কোম্পানী থেকে প্রকাশিত '39017610975 1 ৭1051 
09106' (১৮৫৪ )-এ। 
এদিকে ১৮৫২ খষ্ঠাব্ৰ থেকে মেডিক্যাল কলেজে বাংল! ভাষার মাধ্যমে 
পাশ্চাত্য চিকিৎ্পাবিজ্ঞান শিক্ষার ব্যবস্থা হয়েছিল। অতএব প্রয়োজনের 
তাগিদেই এই সময় থেকে বাংলা ভাষায় চিকিৎসাবিজ্ঞান বিষয়ক পাঠ্যপুস্তক 


২৩ 


৩৫9 বঙ্গলাহিত্যে বিজ্ঞান 


রচিত হতে লাগল। এ ছাড়! জনসাধারণের পাঁঠোপযোগী চিকিৎসাবিজ্ঞান 
রচনায় ও উন্নত্তি পরিলক্ষিত হোল। উনবি"শ শতাকীর যষ্ঠ, সপ্তম ও 
অষ্টম দশকে চিকিৎসাবিজ্ঞীনের কয়েকটি প্রধান দিক-_অস্ত্রচিকিৎসা', স্বাস্থ্য- 
বিজ্ঞ।ন, বালকচিকিৎসা, ধাত্রীবিজ্ঞান এব” চিকিতসাঁবিজ্ঞানের মূল তত, 
ইমধবিজ্ঞান € অন্তথবিশেষের চিকিৎসাপদ্ধতি নিয়ে গ্রন্থ রচিত হতে দেখ! 
গেল। 

এষ্ট যুগে বাণল। ভ।ষায় অস্ত্রচিকিৎস। সম্বন্ধে গ্রস্থ লিখলেন বাজনারায়ণ দাস । 
পাজনানায়ণ প্রণীত 'সঙ্জরী অর্থাৎ অপ্মচিকিৎস। প্রণালী"* অসম্পৃণ প্ররুতিন 
গ্রন্থ হলে৪ এতে যায়গায় যায়গায় অপ্পচিকিৎস। সম্বন্ধে পাণ্তিত্যপূর্ণ আলোচন। 
কর। হয়েছে । রচনাভঙ্গী ছুরূহ প্রকৃতির | চিকিৎসাবিজ্ঞান বিষয়ক বিদেশী 
শব এখানে বা'ল। হরফে ব্যবহৃত । 

অস্গচিকি্সার সমগ্র নিয়মানলী নিয়ে বাণল। ভাষায় সবপ্রথম গ্রন্থ রচনার 
রুতিত্র কাশাচন্র দত্তপগ্তপ্তের । কাশীচন্দ্রের 'অস্বচিকিৎস। প্রণালী" ১৮৭৩ 
খুষ্টান্দে প্রথম প্রকাশিত ঠয়। কাশীচন্দ্র দন্তপগ্ুপ্ত গভর্ণমেন্টের ভ্যাকৃসিনেখন 
বিভাগের শ্রপারিণ্টেপ্ডেণ্ট ছিলেন । তিনি এই গ্রন্থটি লেখেন মেডিক্যাল 
কলেজের বাল! ক্লাশের ছাত্রদের উদ্দেস্টে । এই গ্রন্থের সবত্র চিকিৎস।- 
বিজ্ঞান বিষয়ক বিদেশী নাষের পাশে দেশীয় নাম দেওয়। আছে । কিন্ত 
কাশীচন্দ্রের পরবতী গ্রন্থ “অপ্থ্যাল্মিক সাঁজরি অর্থাৎ অক্ষিতব্'-তে ( ১৮৭৭) 
দৃষ্টিবিজ্ঞান বিষয়ক বিদেশী শব্দ বাংলা হরফে ব্যবজত। এই গ্রস্থে চোখের 
গঠন, চোখ পরীক্ষা করার বীতি, বিভিন্ন প্রকার চক্ষরোগ ও তাদের 
পরীক্ষার কথ। বিস্তারিতভাবে আলোচিত । কাশীচন্দ্রের প্রকাশভঙ্গী প্রাঞ্জল। 

উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের গোড়া থেকে স্বাস্থ্যবিজ্ঞান বিষয়ক গ্রস্থ 
রচিত হতে দেখ। গেল। এই প্রসঙ্গে প্রথমেই উল্লেখযোগ্য, শিবচন্দ্র দেব 
সংগৃহীত 'শিশুপালন--১ম ভাগ" (১৮৫৭ )। ।শশুপালন সম্বন্ধে হিন্দুনারীদের 
অজ্ঞতা দূর করবার জন্তেই লেখক এই গ্রন্থটি রচনা করেন । 1005৬ 
0০0200০০-এর *[6590156 01 0120 [21)55191981081 2180. 710121 181)9£- 
00610 01 [1368105" নামক বই থেকে শশুপালনের বিষয়বস্ত সংগৃহীত 


৬ গ্রন্থটির একটি হন্তলিখিত পাঠুলিপি বঙ্গীয় সাহিতা পরিষদে সংরক্ষিত আছে । পাুলিপিটি 
১৮৫৫ খুষ্টান্দে লেখা । তবে অস্ত্রচিকিংসা প্রণালী পরে ছাপা! হয়েছিল বলে মনে হয়! পরবতী 
অস্তরচিকিৎস বিজ্ঞান-লেখক কাণীচন্ত্র দত্প্ত তাঁর গ্রন্থের ভূমিকায় এই গ্রন্থটির উল্লেখ করেছেন। 


কারিগরী বিজ্ঞান ৩৫৫ 


হয়েছিল। তবে দুরূহতা এড়াবার উদ্দেশে 4016৯ 0017৪-এর বইটির 
কিছু কিছু অশ বাদ দেওয়। হয়। কি কি কারণে শিশুদের রোগ ও মৃত্যু 
হয়ে থাকে এবং কিভাবে শিশুদের লালন-পালন করতে হয়, আলোচা গ্রন্থে 
ত1" নিয়ে স'ক্ষেপে আলোচন। কর। হয়েছে । শিলচন্দ্রের ভাষা বেশ সরল। 
শিশুপালন জনসমাঁদর লাভ করেছিল । সংশোধিত আকাবে গ্রন্থটির দ্বিতীয় 
সন্গলণ প্রকাশিত হয় ১৮৩০ শুষ্টাে | 

এই সময়ে বচিত স্বাগ্া বিষয়ক কোনে। কোনে! গ্রন্থে শাহ্ীয় তথ্যাদিখ 
পভাব অনভান্থ বেশী। গৌরীনাথ সেন প্রণীত 'শাবীবিক স্বান্থা বিধাণ, 
। ১১৬৯ । এই প্রসঙ্গে উল্লেখযোগা । লেখকের যুগের দেশ, কাপ ৭ পাস্রাদিণ 
দিকে লক্ষা রেগে চিত হলেও গ্রন্থটির আগাগোড। সস্কত গ্রন্থের প্রভাব | 
প্রকাএভঙ্গীতে জজ গ্রন্থটির প্রধান ক্রটি। 

উনবিংশ শতাকীর ষঠ ও সপ্তম দশকে স্বাস্থ্যবিজ্ঞান নিময়ক কয়েকটি 
পাঠ্যপুস্তক ৪ বচিত হয় । এই প্রসঙ্গে নিন্যেভাবে উল্লেখমোগা বাধিকা প্রসন্ন 
সখোপাধ্যার়ের “স্বাস্থা-রক্ষ। । ১৮৬৩) গ ডাঃ যছুমাথ মুখোপাধাায়ের শিবীল 
পালন? (১৮৬৮1 | 

উনবি'শ এভাক্পার ষঈ, সপ্ম ৪ অষ্ঠম দশকে বালকচিকি ২ম! বিষয়ক 
কয়েকটি গ্রন্থ প্রকাশিত ঠয়। এই প্রসঙ্গে প্রথমেই উল্লেখমোগা গ্রসন্নকুমার 
মিত্রের “লালচিকিৎস।, (১৮৩২) এই পধায়ের পরবতী গ্রস্থকারদের 
এধ্যে উল্লেখযোগা মির আসর আলি ও ঠরিনারায়ণ বন্দোপাধ্যায়ের 
শাম। মির আসর আলির 'বাল-চিকিৎস।' ১১৭৭ সালে প্রথম প্রকাশিত 
»য়। লেখক কলিকাত। ক্যান্থেল মেডিক্যাল স্কুলের ধানত্রীলিগ্য।, খী-চিকিংস। 
৪ শিশু-চিকিংসার অধ্যাপক ছিলেন। বালকচিকিংস। বিষয়ক গ্রন্থের 
অভাব দূর করবার জন্যে এব” বালকদের অকালম্বত্যু রোধ করনার উদ্দেশ্যে 
লেখক এই গ্রস্থটি রচন। করেন। মেডিক্যাল স্কুলের বাংল! শ্রেণার ছান্ 
এবং শিক্ষিত ব্যক্তিগণের উদ্দেষ্টে নিভিন্ন ইৎবেজী বই থেকে বাল-চিকিৎসার 
বিষয়বস্ত সংকলিত হয়। যে সকল গীড়ায় আমাদের দেশের বালকর! 
সচরাচর আক্রান্ত হয়ে থাকে, তাঁদের নিয়েই এখানে আলোচন! করা হয়েছে | 
এই গ্রন্থে শিশুদের স্বাস্থ্য ৪ শারীরবিজ্ঞান এবং বিভিন্ন প্রকার শিশু- 
রোগ ও তাদের প্রতিকার নিয়ে আলোচন। বেশ প্রার্ল। গ্রন্থটির সর্বত্রই 
ইৎরেজী বৈজ্ঞানিক শব্দের সঙ্গে সঙ্গে বাংল! প্রতিশব্দ ব্যবহৃত | 


৩৫৬ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


বালকচিকিৎস। বিষয়ক গ্রস্থের আর একজন উল্লেখযোগ্য লেখক ডাঃ 
হরিনারায়ণ বন্দ্যোপাধ্যায় । ভার লেখ। “বালচিকিৎসা”" ১ম খণ্ড পাওয়া যায় 
ন।। দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় ১৮৭৯ খৃষ্টাব্দে । এতে শিশুদের স্বায়ুরোগ, চক্ষু- 
রোগ, কর্ণ ও চর্শরোগ এবং অঙ্গবিকৃতি ইত্যাদি নিয়ে আলোচন। রয়েছে । 
মির আসর্ফ আলির গ্রন্থের তুলনায় এ বইটি অনেক বেশী বিস্তৃত ও 
তথ্যবন্থল। তবে হরিনারায়ণের ভাঁষ! একেবারেই নীরস ও শ্রুতিকটু । 

উনবিংশ শতাঁবীর সপ্তম ও অষ্টম দশকে বাংল! ভাষায় ধাত্রীবিজ্ঞান 
সম্বদ্ধে কয়েকটি গ্রন্থ রচিত হোল। বাংলায় ধাত্রীবিজ্ঞান বিষয়ক গ্রস্থ 
রচমার পথপ্রদর্শক ডাঃ ধছুনাথ মুখোপাধায়। তার ধাজ্রী-শিক্ষা এবং 
প্রস্থতি-শিক্ষার ১ম ৪ ২য় খণ্ড যথাক্রমে ১১৭৪ ও ১২৭৫ সালে প্রথম 
প্রকাশিত হয়। পরে ছুই খণ্ড একত্রে প্রকাশিত হয় ১৮৭১ খুষ্টাবে । 
আলোচা গ্রন্থে কথোপকথনের মাধামে ধাই ও প্রস্থতিদের প্রতি উপদেশ 
দেওয়। হয়েছে । 

বালা ভাষায় ধাত্রীবিজ্ঞান বিষয়ক গ্রন্থের পরবতী লেখক “চিকিহসা 
প্রকরণ এবং চিকিংসাতব' রচয়িতা ডাঃ গঙ্গাপ্রসাদ মুখোপাধায় । গঙ্গা- 
গ্রমাদের 'মাতিশিক্ষ।' ১৮৭১ খুষ্ঠাবে প্রথম প্রকাশিত হয়।৮ গ্রন্থটির 
পরিকল্পনায় হুবন্ু পাশ্চাত্য পদ্ধতি অনুকরণ করা হয় নি। এদেশীয় 
আবহাওয়। ও প্রকৃতির প্র।ত লক্ষ্য রেখে গ্রস্থটি লেখা । 

এই সময়ে ধাত্রীবিজ্ঞান বিষয়ক পাঠ্যপুস্তক রচিত হতে দেখা গেল। 
মেডিকাল স্কুলের বাংলা ক্লাশের ছাত্রদের উদ্দেশ্টে লেখা ডাঃ অন্নদাচরণ 
খাস্তগীরের “মাঁনব-জন্মতব্, ধাত্রীবিদ্যা, নবপ্র্থত শিশু ও শ্্বীজাঁতির ব্যাঁধি- 
সংগ্রহ (২য় সংস্করণ--১৮৭৮ ) একটি বিরাট গ্রন্থ। 

অস্থচিকিৎসা, স্বাস্থ্যবিজ্ঞান, বাঁলক-চিকিৎস! ও ধাত্রীবিজ্ঞান বিষয়ক 
গ্রন্থ ছাড়াও চিকিংসাবিজ্ঞানের মূল তত্বগুলো নিয়ে এই যুগে গ্রস্থ রচিত 
হয়। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, দুই খণ্ডে লেখ! ডাঃ গঙ্গাপ্রনাদ মুখোপাধ্যায়ের 


সপ এজ ও 


৭ হরিনারায়ণ বন্দোপাধায় 'ভারত চিকিংসা' (১৮৭১) নাষে চিকিংসাবিজ্ঞান বিষয়ক 
আর একটি গ্রন্থ লিখেছিলেন । 
৮ সংশোধিত আকারে 'মাতৃশিক্ষা'র ২য় সংস্করণ প্রকাশিত হয় ১৯০২ খুষ্টাকে। সংশোধন 
ও সম্পাদনা, করেন লেখকের পুত্র আগুতোব মুখোপাধ্যার 


কারিগরী বিজ্ঞান ৩৫৭ 


“চিকিংসাপ্রকরপ এবং চিকিৎসাতত্ব'। : গ্রস্থটির দ্বিতীয় খণ্ড» ১৮৬৯ খৃষ্টাবে 
প্রথম প্রকাশিত হয়। চিকিৎসক ও ছাত্রদের উদ্দেশে লেখ। এই বিরাট গ্রন্থের 
২য় খণ্ডে এদেশে প্রচলিত পীড়াগুলে। নিয়ে বিস্তারিতভাবে আলোচন! করা 
হয়েছে । গ্রন্থটির নৃতনত্ব হোল, চিকিৎসাবিজ্ঞান বিষয়ক যে সকল সংস্কৃত 
নাম পীড়ার নিদানতত্বের সঙ্গে অস*্লগ্ন নয়, সেই সকল নাম প্রয়ৌজনবোধে 
লেখক গ্রহণ করেছেন । বা'ল। ভাষায় পীড়ার এই নতুন নামগুলো বাবহার 
করবার সময় লেখক উইলিয়াম্স্‌, উইল্সন, বেন্ফি, কোল্ক্রক প্রভৃতি 
মনীষীদের ইংরেজী-সংন্কৃত ও সংস্কত-ইবরেজী অভিধান এবং রাধাকান্ত দেলের 
“নকল্পদ্ধম থেকে সাহাঁধা নিয়েছেন । 

বিভিন্ন ইষধ ৪ এদের প্রয়োগ-পদ্ধতি নিয়ে পাশ্চাত্য মতে গ্রন্থ লিখলেন 
মেডিক্যাল কলেজের অধ্যাপক ডাঃ দুরীাদাস কর। এই লেখকের 'ভৈসজ্য 
রত্বাবলী”১০(১২৭3) মেড্রিক্যাল কলেজের বা'লা ক্লাশের ছাদের উদ্দেষ্টো 
বচিত হয়েছিল। ছুর্গীদাস কর পাশ্চাত্য মতে ব্যবস্থাপত্র প্রণয়ন সঙগন্ধে 
'ভিষগ্বন্ধু' নামে আর একটি গ্রন্থ রচনা করেন। কিন্ত গ্রন্থটি প্রকাশিত 
হবার পৃবেই তীর মৃত হয়। পরে তার পুত্র ছুর্গাদাস করের উদ্যোগে 
১২৭৮ সালে গ্রন্থটি প্রকাশিত হয় । 

বিশেষ কোনো অস্খের চিকিংসাপদ্ধতি নিয়ে বাল ভাষায় গ্রস্থ রচনার 
স্ত্রপাঁত করলেন অমৃতলাল ভট্টাচাষ । অমুতলালের 'জর-চিকিৎস।' (১৮৭৮) 
ক্যাঞ্ধেল মেডিক্যাল স্কুলের ছাত্রদের উদ্দেশ্টে রচিত হয়েছিল । 

উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ের গোঁড়। থেকেই চিকিংসাবিজ্ঞানের বিভিন্ন 
দিক নিয়ে গ্রন্থ রচিত হোল বটে, কিন্কু পাশ্চাত্য চিকিৎসাবিজ্ঞান বিষয়ক 
সাময়িক-পন্র ১৮৬৩ খুষ্টাকের পুরে প্রকাশিত হয় নি। অবশ্থ ইতিপৃবে 
আযুরবেদ নিয়ে কয়েকটি পত্র-পত্রিক। প্রকাশিত হয়েছিল ।১১ 

বাল! ভাষায় পাশ্চাত্য পদ্ধতিতে লেখ! চিকিংসাবিষ্ঞ(ন বিষয়ক প্রথম 


» ১মথগু পাওয়া যায় না । 

১* পরে ছুর্গাদাস করের পুত্র রাধাগোবিন্দ কর কর্তৃক গ্রন্থটি পরিবর্ধিত ও পুনলিণিত হয়ে 
প্রকাশিত হয়। পরিবর্ধিত চতুর্দশ সংস্করণ প্রকাশিত হয় ১৩১ সালে । 

১১ '“আরূেদ দর্পপঃ' ( জুন, ১৮৪), “চিকিৎসা রঙ্কাকর' (১৮৫৩ ) ও “মায়ুর্কেদ পত্রিকা'র 
(১৮৬৩) নাম এই প্রসঙ্গে উল্লেখযোগ্য । 


৩৫৮ বঙ্গলাহিত্যে বিজ্ঞান 


সামগ্বিক-পাত্রের মাম 'চিকিৎসক' | ১৮৬৬ খষ্টাব্দের জানুয়ারী মাসে কলিকাতা 
মেডিক্যাল কলেজ থেকে এই পত্জিকাটি প্রকাশিত হয়। এই সময় থেকে 
পাশ্চাতা চিকিৎসানিজ্ঞান বিষয়ক সাময়িক-পত্র প্রকাশিত হতে লীগল বটে, 
কিন্তু প্রাচ্য চিকিৎসাপদ্ধতির আলোচন। কমবেশী পরিমাণে অধিকাঁ'শ 
চিকিংস!-পত্রিকায় থাকত । এই প্রসঙ্গে প্রথমেই উল্লেখযোগ্য ভুবনমোহন 
বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “চিকিৎস। স" গ্রহণ ( আশ্বিন, ১২৭৬ )। এই পত্রিকায় 
প্রাচ্য গ পাশ্চাতা চিকিতসানিজ্ঞান বিষয়ক রচনাদি প্রকাশিত হোত । স্ব, 
পুরুষ ৪ শিশুদের চিকিংসা প্রণালী, শীরীরবিজ্ঞান 'ও স্বাস্থ্যতত্ব, অদ্্রচিকিৎস। 
ইত্যাদি প্রসঙ্গ ছাড়া এতে চিকিস। বিষয়ক বিভিন্ন ই"রেজী সাময়িক-পত্র ৪ 
গ্রন্থ থেকে অভবাদ ও উদ্ধৃতি প্রকাশিত হোত । 

উনবি“এ শতাপীর অষ্টম দশকে চিকিতসাঁবিজ্ঞান বিষয়ক অনেক গুলে। 
সাময়িক-পত্র প্রকাশিত হয়। এদের মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য ডাঃ যছুনাথ 
মুখোপাধ্যায় সম্পাদিত 'চিকিঘস। দপপণ । বৈশাখ, ১৯৭৮ )। পত্রিকাটি 
চচড়। থেকে প্রকাশিত হয় ১৯ এই সময়কার আর একটি উল্লেখযোগ্য 
পর্জিক। ডাঃ হবিশ্চন্্র শ্। সম্পাদিত 'অণুবীক্ষণ' ( শ্রানণ, ১২৮২ )। চিকিৎস। 
ও স্বাস্থ্যবিজ্ঞান ছাড়াও এতে পদার্থবিজ্ঞান, মনস্তব্ব ইত্যাদি বিষয় নিয়ে 
স্চিশ্থিত ধচনাদি প্রকাশিত হোত । 

উনবি-শ শতাব্দীর শেষ ছুই দশকে চিকিতৎসাবিজ্ঞান বিষয়ক কয়েকটি 
উতংকুষ্ট সাময়িক-পত্র প্রকীশিত হোল। তা ছাড়া এই সময়কার চিকিৎসা- 
বিজ্ঞান বিষয়ক কোনে । কোনো! গ্রস্থেও নৃতনত্বের পরিচয় পাঁওয়। গেল । এই 
সময়ে খা্যবিজ্ঞান, শুশ্ষ। ব। নাসিং নিয়ে গ্রন্থ রচনার হ্ত্রপাত হোল। তা 
ছাঁড়া অনুখবিশেষ ৪ অঙ্গবিশেষের চিকিৎস।, স্বাস্থ্যবিজ্ঞান, চিকিৎপাবিজ্ঞানের 
মূলতত্ব ও ওষধবিজ্ঞান বিষয়ক গ্রন্থে অভিনবত্বের পরিচয় মিলল । এই যুগে 
অবনতি ও দুর্বলতার পরিচয় পাওয়। গেল অস্ত্টচিকিসা, বাঁলক-চিকিংস। ও 
ধাত্রীবিজ্ঞান বিষয়ক গ্রন্থ রচনায় । 

উনবিংশ শতাব্দীর শেষ দুই দশকে অস্থুখবিশেষ নিয়ে আলোচনার পরিধি 
বিস্তৃততর হোল । এই যুগে বসস্ত. প্লেগ প্রভৃতি সংক্রামক রোগ নিয়ে গ্রন্থ 


১২ ডাঃ যদ্ুনাথ মুখোপাধ্যায় 'চিকিংসা কল্সদ্রম' € ১২৮৫ ) নামে আর একটি চিকিৎসা 
পত্রিকার সম্পাদনা করেছিলেন । (বাংলা সাময়িক-পত্র--২য় খণ্ড ২য় সংস্করণ-_ পৃঃ ২৬ )। 


কারিগরী বিজ্ঞান ৩৫৯ 


রণচত হত দেখ। গেল। অস্থুখবিশেষ নিয়ে রচিত গ্রস্থগুলোর মধ্যে 
প্রথমেই উল্লেখষোগা গৃহস্থ ও পাড়াগীয়ের ডাক্তারদের উদ্দেশ্যে লেখ ডাঃ 
যছুনাথ মুখোপাধ্যায়ের "সরল জর চিকিতসা | গ্রন্থটি তিন ভাগে ১২৮৭ 
থেকে ১১৯১ সালের মধো প্রকাশিত হয়।  অমুতলাল ভট্াচাধের 'জর- 
চিকৎসা'র তুলনায় এই গ্রন্থটি অনেক বেশী প্রাঞ্জল ও তথাসমুগ্ধ। 

জন-চিকিংস। ছাড়া কয়েকটি সংক্রামক রোগ নিয়ে এই সময়ে গ্রন্থ 
নন্চিত হোল । উনরি"* শতভাকটর শেষ দুই দশাকে বসম্থরোগ ও টীকা 
“বিষয়ক কলদ্যকটি গ্রস্থ প্রকাশেত হোল । এদের মাধ উল্লেখযোগা, শেরপুর 
দাতবা চিকিংসালয়ের ছাঁক্তীর হরচরণ সেনের 'বাকসিনেশন এব" বসন্ত 
বোগেন সহজ চিকিংস।' । ১৯৮৮ 1, এদেশীয় টাকাদারদেল উদ্দেশ্যে লেখ। 
শপর দাসগুতপ্ূণ 'সপক্ষিপ্ব ভ্যাকছিনেশন পদ্ধতি ( ১৮৯১) এব" গভর্মেণ্ট 
ভাক্সিনেশন বিভাগের ক্চাবী হরিচরণ বন্দ্যোপাধায়েল “ভাঁকসিনেশন 
দর্পণ ও সরল বসন্ত চিকিংস।' । ১৩০১ )| 

উনবি-শ শতাবীৰ শেষ ছুই দশকে প্লেগ রোগের ইতিহাস, লক্ষণ ও 
উপসর্গ এব' চিকি২সাপদ্ধতি নিয়ে কয়েকটি গ্রস্ত রচিত হয়। এই শ্রেণীর 
গ্রন্থের মধ্যে উল্লেখযোগা, পাঁধাগোবিন্দ করের “প্লেগ' (১৮৯৮) এব" অম্বতরূষ্ণ 
বস্তর 'প্রেগ-তব্ব' (১৮৯৯) । এই যুগে অঙ্গবিশেষের চিকিংসাপদ্ধতি নিয়ে 
গ্রন্থ লিখলেন ডাঃ ফজলুর রহমান । তার লেখ! 'বক্ষঃপীড়ায় ( ১৮৮৬) 
শ্বাস প্রশ্বাস ও রক্তসঞ্চালন সম্বন্ধীয় পীড়ার কথ। বণিত। 

উনবি'খ খতাব্দীন শেষ দুই দশকে প্রকাশিত স্বাস্থ্যবিজ্ঞান বিষয়ক 
অধিকী'শ গ্রস্থই সর্বসাধারণের উদ্দেশে লেখ।। তবে কয়েকটি লিখিত 
পাঠ্যপুস্তক এই সময়ে প্রকাশিত হয়। সর্বসাধারণের উদ্দেশে লেখ 
স্বাস্থাবিজ্ঞান বিষয়ক গ্রস্থগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগা চন্দ্রনাথ 
বন্থুর 'গাহস্থা স্বাস্থ্যবিধি (১২৯৪) এব ডাঃ ক্রন্দরীমোহন দাসের 
ম্বাস্থ্য-বিজ্ঞান' (১৮৯৬) ছু?টি গ্রন্থ সরল ভাষায় লেখ|। শেষোক্ত গ্রন্থে 
ব্যক্তিগত ও সাধারপ--উভয় প্রকার স্বাস্থ্যবিজ্ঞান নিয়েই আলোচন। কর! 
হয়েছে | 

এই যুগে চিকিৎসাবিজ্ঞানের মূলতব নিয়ে লেখ। অধিকাংশ গ্রন্থেই 
এলোপ্যাথিক, কবিরাজী, হোমিওপ্যাথিক ও হাকিমী--সর্বপ্রকার চিকিৎসা- 
পদ্ধতি বধিত। এই শ্রেণীর গ্রন্থের মধ্য বিশেষভাবে উল্লেখযোগ্য অস্থিকাচরণ 


৩৬০ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


গুপ্তের “চিকিৎসা-তত্ব-বারিধি” (১২৯৫) ও “চিকিৎসা-তত্ব-কৌমুদী' 
(১২৯৯ ), রামচন্দ্র মল্লিকের “বিশ্বচিকিৎসক' (১২৯৬), দ্বারকানাথ বিদ্ারত্বের 
“চিকিংসা-রত্ব--১ম খণ্ড (১২৯৬), নফরচন্ত্র দত্ত সংগৃহীত “চিকিংস। 
কল্পতরু--১ম ভাগ' (১৮৯২) ইত্যাদি । 

এ ছাড়া এই সময়কার বনু গ্রন্থে পাশ্চাত্য-চিকিৎসার কথা আলোচনা 
প্রসঙ্গে যায়গায় যায়গায় প্রাচ্য চিকিৎসাঁপদ্ধতিও বণিত হোল । এই শ্রেণীর 
গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য শশিভূষণ ঘোঁষালের “চিকিৎসা, ১ম খণ্ড (১৮৯৫), 
চুনিলাল দাসের “চিকিসা-বিধান? (১৮৯৫ ) ও রজনীকান্ত মুখোপাধ্যায়ের 
“চিকিৎস।-প্রণালী”-_নৃতন সক্করণ (১৩০৬) অভিনব প্রকৃতির একটি গ্রস্থ 
হোল কথোপকথনের মাধ্যমে লেখ। কবিরাজ কালীপ্রসন্ন সেন ও ডাঃ 
রাধাগোবিন্দ করের “কবিরাজ-ডাক্তার সংবাদ? (১৮৯২ )। কথোপকথনের 
মধ্য দিয়ে প্রাচ্য ও পাশ্চাত্য চিকিৎসাবিজ্ঞানকে এখানে পাশাপাশি দেখান 
হয়েছে। 

উনবিংশ শতাঁবীর শেষ দুই দশকে লেখা অধিকাশ গ্রস্থেই প্রাচ্য ৪ 
পাশ্চাত্য-_-উভয় প্রকার চিকিৎসাপদ্ধতিই আলোচিত হোল বটে; তবে এই 
সময়ে পুরোপুরি পাশ্চাত্য পদ্ধতিতেও কয়েকটি সর্বজনবোধ্য গ্রন্থ লেখ। 
হয়েছিল। এই শ্রেণীর গ্রন্থের মধো উল্লেখযোগা, রামচন্দ্র মল্লিকের "পাশ্চাত্য 
চিকিৎসা-বিজ্ঞান--১ম ভাগ" (১২৯৩) ও ডাঃ নন্দলাল মুখোপাঁধায়ের 
“পারিবারিক চিকিসাবিধান--১ম ভাগ? (২য় সণন্করণ, ১৮৮৯ ) | 

এই যুগে ই্রষধবিজ্ঞান বিষয়ক গ্রন্থের পরিকল্পনার পরিধি বিস্তৃততর 
হোঁল। ব্রিটিশ ফার্মীকোপিয়। অবলম্বনে ছু'টি বিরাট গ্রন্থ লিখলেন ডাঃ 
ভোলানাঁথ বস্থ ও ডাঃ রাধাগোবিন্দ কর। কলিকাতা মেডিক্যাল স্কুলের 
অধ্যাপক ডাঃ ভোলানাথ বন্থর “ভৈষজা তত্ব' (১৮৯৩) নামক গ্রস্থে বিভিন্ন 
ওুঁধধের প্রয়োগ ও গুণাগুণ সম্বন্ধে সারগর্ভ আলোচনা কর! হোল। 
ব্রিটিশ ফার্মীকৌপিয়া অবলঘনে ডাঃ বাধাগোবিন্দ করঃ৪ লিখলেন “সংক্ষিপ্ত 
ভৈষজ্যতত্ব বা মেটিরিয়! মেডিকা সার-সংগ্রহ' (২য় সংস্করণ, ১৮৯৭ )। 


পপ দা কা সপ পি পার শা 


১৩ অগ্বিকাচরণ গুপ্ত সংগৃহীত আর একটি উল্লেখযোগ্য গ্রন্থ 'চিকিংসক' ( ১২৯৬ )। এতে 
বিভিন্ন প্রকার রোগের উধধবাবস্থা বর্ণিত । 

১৪ উঁষ্ধবিজ্ঞান নিয়ে লেখা ডীঃ রাধাগোবিন্দ করের আর একটি বিরাট গ্রন্থ “নতিসব-হুল্দদ' 
(৪খ সংস্রণ। ১৮৯৫ )। 


কারিগরী বিজ্ঞান ৩৬১ 


বালকচিকিৎস। বা ধাত্রীবিজ্ঞান নিয়ে এই যুগে উল্লেখযোগা কোনো 
গ্রন্থ নেই। মস্ত্রচিকিংস। নিয়েও সর্জনবোধা কোনো গ্রন্থ রচনার প্রচেষ্ট। 
এই সময়ে দেখ! গেল না। তবে কদাচিৎ অস্বচিকিৎসা নিয়ে পাঠ্য- 
পুস্তক প্রকাশিত হোল । ক্যান্থেল মেডিক্যাল স্কুলের অস্বচিকিংসা বিদ্যার 
অধ্যাপক ডাঁঃ জহিরুদ্দিন আহমদের লেখ! “অস্ত্-চিকিৎসা বা সীক্ারী+১৭ 
(২য় সংস্করণ, ১৮৯৩) নামক গ্রন্থটি এই প্রসঙ্গে উল্লেখযোগা । এই গ্রন্থে 
চিকিৎসাবিজ্ঞান বিষয়ক বিদেশী এবকে সরল বাংলায় অনুবাদের প্রচেষ্ট। 
দেখা যায়। 

উনবিংশ শতাব্দীর শেষভাগে বাংলা ভাষায় খাগ্যবিজ্ঞান এবং শুশ্ষ। ব। 
নাপিং বিষয়ক গ্রন্থ রচন|র স্থত্রপাত হোল। খাগ্ঠ সম্বন্ধে বাংলায় প্রথম গ্রন্থ 
ভুবনচন্দ্র বসাকের খাগ্চবস্তর ড্রব্যগুণ' (১৮৮৫ )। এই গ্রন্থে এদেশে 
প্রচলিত বিভিন্ন আহাধ ভ্রব্যের স্বাদ, উপকারিত। ও অপকারিতার কথ। 
উল্লেখ কর হয়েছে। কিন্তু শুধুমাত্র উল্লেখ ক'রেই লেখক ক্ষান্ত হয়েছেন। 
ফলে কোনোব্প সাহিত্যরস এতে দান। বাধতে পারে নি। 

বাংল। ভাষায় খাছ্য বিষয়ক প্রথম পুর্ণাঙ্গ গ্রন্থ লিখলেন ডা: দেবেন্দ্রন[থ 
মুখোপাধ্যায়। দেবেজ্দ্রনাথের 'খাগ্চ-বিচার, (১২৯৭) নামক গ্রন্থে 
ই'রেজী ও আমঘুর্বেদ মতে দেশীয় খাছ্যের দোষপগুণ ব্যাখ্য। করা হয়েছে। 
“খাগ্য-বিচার বিভিন্ন সংস্কৃত ও ইংরেজী গ্রস্থ অবলম্বনে লেখ।। প্রাচ্য 
ও পাশ্চাত্য-_খাগ্য সম্বন্ধে উভয় দেশীয় মতবাদই এখানে আলোচিত) 
তবে প্রাচ্য মতেরই প্রাধান্য । 'প্রকাশভঙ্গীতে জড়ত্ব গ্রন্থটির প্রধান 
ক্রটি। 

উনবিংশ শতাব্দীর খেষভাগে প্রকাশিত শুশ্রষ। ব। নাপিং বিষয়ক অধিকা'শ 
গ্রস্থই সর্বসাধারণের উদ্দেশে লেখ! । ডাঃ ভারতচন্দ্র বন্দোপাধ্যায়ের ১ 
শুশষা-প্রণালী'তে (১৩০৩ ) রোগী-পরিচর্ষা সম্বন্ধে সর্বঙনবোধ্য আলোচন| 


১৫ “অন্ুচিকিৎসা বা সাঞ্জারী' সম্ভবতঃ ১৮৮৩ খৃষ্টান্দে প্রণম প্রকাশিত হয় (২য় সংস্করণের 
ভূমিকা! )। 

১৬ *শুশ্রবা-প্রণালী'র ভূমিকা থেকে জানা বায়, ডাঃ ভারতচল্র বন্যোপাধায় ইতিপূর্বে 
শ্বাস্থাকৌমুদী', 'সন্থান-হুহদদ", 'স্বাগাসোপান', 'স্বাস্থাশিক্ষা', চিকিংসাহুর' প্রতৃতি আরও কয়েকটি গ্রস্থ 
লিখেছিলেন । 


৩৬৯ বঙ্গলাহিতে)' বজ্ঞান 


পাঞয়া গেল। উননিংশ শতাব্দীর শেষ দশকে শুশ্বষাবিজ্ঞান নিয়ে সর্ব- 
সাধারণের পাগোপযোগী আরও কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়। এদের মধ্যে 
উল্লেখযোগা শ্যামাচিরণ দে'র শুশ্বম।-১ম ভাগ (১৮৯৭) এবং ডাঃ 
বাধাগোনিন্দ করের রোগি-পরিচধ্য। । ১৮৯৭ )। 

খাচ্যপিজ্ঞান 9 শুশ্ষ। বিষয়ক গ্রন্ত ছাড়াও চিকিৎসাবিজ্ঞান বিষয়ক 
কয়েকটি সামগ়িক-পন্রের পরিকল্পনায় নৃতনস্তের পরিচয় পায়! গেল। এই 
প্রসঙ্গে রজনাকান্থ মুখোপাধ্াঁয় সম্পাদিত “চিকিতসা দর্শন'-এর ( বৈশাখ ১২৯৪) 
মা নিশেষমভালে উল্লেখযোগ্য । এই পত্রিকায় দেশবিদেশের চিকিৎসাবিজ্ঞান 
লিময়ক স'লাদাদি এব” চিকিংস। নিষয়ক বিভিন্ন বিদেশী পত্রিকার সাঁরম্জ 
নিয়মিতভাবে প্রকাশিত হোত । এই সময়কার কোনো কোনে! চিকিৎসা- 
পর্ধে শর চিকিংসকর। প্রবন্ধ লিখলেন। এদের রচনায় সর্বজনবোধ্য 
ভাষাপণ মাধ্যমে চিকিংসাৰিজ্ঞান বিষয়ক উচ্চাঙ্গের তথ্যাদি পরিবেশিত 
াল। এর ফলে বা'ল। চিকিংসানিজ্ঞান বিষয়ক প্রবন্ধের উৎকধত। সাধিত 
হোল। এষ্ট উতৎকধতাপ পরিচয় পাঁওয়। যাঁয় "ডাঃ জহিরুদ্দিন আহমদ 
সম্পাদিত ভিষক্-দর্পণ' ( জুলাই, ১৮৯১ ) পত্রিকায় । ডাঃ বাঁধাগোবিন্দ 
করণ, ছাঃ নীলরতন সরকার প্রমুখ খ্যাতনাম। চিকিৎসকরা এতে লিখতেন । 
পরিিক1-পবিকল্পনায় অভিনবন্ ছাড়াও উনবিংশ শতাব্দীর শেষ দশকে বাংল। 
ভাঁষায় প্রথম স্বাগ্থযনিজ্ঞান বিষয়ক পত্তরিক। “শ্বাস্থা' (কার্তিক, ১৩০৪ ) 
প্রকাশিত “হাল । পত্রিকাটির সম্পাদন করেন ডাঃ ছুগাঁদাস গুপ্ত । “স্বাস্থা'-তে 
প্রধানতঃ পাশ্চাতা তথ্যাদিই স্থান পেত । তবে যায়গায় যায়গায় এতে 
স্বাস্থা সঙ্গন্ধে দেশীয় মতবাদও বণিত হয়েছিল । 

দেশীয় মতবাদের প্রভাব উনবিশ শতাব্দীর সপ্তম ও অষ্টম দশকের 
চিকিংসাবিজ্ঞান বিষয়ক সাময়িক-পত্রের ন্ায় এই সময়কার সাময়িক-পত্রেও 
দেখা গেল। এই যুগের কয়েকটি পত্রিকায়ই এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, 
কবিরাঁজী ও হাকিমী-সর্বপ্রকীর চিকিৎসাঁপদ্ধতি স্থান পেল। এই প্রসঙ্গে 
ডাঃ অন্নদাচরণ খাস্তগীর ও অবিনাশচন্ত্র কবিরত্ব সম্পাদিত “চিকিংসা- 
সম্মিলনী" ( বৈশাখ, ১২৯১ ), “চিকিৎসা লহরী' ( বৈশাখ, ১২৯৭), এবং 
ডাঃ সত্যকৃষ্ণ রায় সম্পাদিত "চিকিৎসক ও সমালোচক" ( মাঘ, ১৩০১) 
ইত্যাদি পত্রিকার নাম উল্লেখযোগ্য । এই সকল পত্র-পত্রিকা ছাড়াও এই 
যুগে প্রাচ্য ও পাশ্চাত্য চিকিৎসাবিজ্ঞান বিষয়ক আরও কয়েকটি সাময়িক-পত্র 


কারিগরী বিজ্ঞান ৩৬৩ 


প্রকাশিত হয়।১৭ অভিনবত্বের পরিচয় মেলে বিনোদবিহারী বায় সম্পাদিত 
“চিকিৎসক ( মাঘ, ১২৯৬) নামক পত্রিকায়। মূলতঃ আমুর্বেদ পত্রিকা 
হলেও অন্যান চিকিৎসাশাস্ব থেকে উত্তমোত্বম বাবস্থা স"গ্রহ' করে 
“আঁযুর্পেদেদের পুষ্টিবদ্দন” কর। এর উদ্দেশ্য ছিল। 


বি-শ শতাক্ীীতে চিকিংস। ও স্বাঙ্থা বিষয়ক কয়েকটি সাময়িক-পত্র ছাড়া? 
চিকিতসানিষ্যাব বিভিন্ন দিক নিয়ে বহু সবজনবোধা গ্রগ্থ রচিত হোল | অগ্জ- 
চিকিৎসা, চিকিৎসাবিজ্ঞানের মৃূলতব, উধর্ধবিজ্ঞান 9 শুশষ! বিষয়ক গ্র্থ 
রচনায় এহ যুগ অবনতি ঘটল বটে, তবে উন্নতির পরিচয় পায়! গেল ধাত্রী- 
বিজ্ঞান ও শিশুচিকিৎস।, অসুখবিশেষের চিকিংস। এপং খাগ্য ও স্বাস্থ্য বিষয়ক 
গ্রন্থ রচনায় । 

উনবি শ শতাকার দ্বিতীয়পে বালকচিকিৎস। ৪ ধাত্রীবিজ্ঞান্‌ বিষয়ক 
গ্রস্থ রচনার স্ুচন। হয়েছিল বটে; তবে এই শতাক্ীরহই শেষদিকে এহ 
শ্রেণার গ্রন্থ-রচনায় ভাঢা পড়ে । বিংশ শতাব্দীর গোড়। থেকেহ ধাত্রীবিজ্ঞান, 
বালকচিকিংস। ও শিশুপালন বিষয়ক গ্রন্থ রচিত হতে লাগল । এই প্রসঙ্গে 
প্রথমেই উল্লেখযোগ্য ধাত্রীবিষ্ঠার অধ্যাপক ডাঃ সন্দবীমোহন দাসের লেখ। 
'সরল ধাত্রী-শিক্ষা (১৩০৮ )। ডাঃ যদুনাথ মুখোপাধ্যায়ের 'ধাত্রী-শিঙ্ষ। 
এবং প্রস্থতি-শিক্ষা'র তুলনায় এহ গ্রন্থটি যুগোপযোগী কারে লেখ।। অল্ল- 
শিক্ষিত স্্ালোকদের বোধগম্য করবার উদ্দেশ্যে আলোচা বিষয়বস্তু এখানে 
কথোপকথন ও গল্পের মাধামে বণিত। সরল ধাত্রী-শিক্ষা চলতি ভাষায় 
লিখিত হয়েছিল। 

শিশুচিকিংসা বিষয়ক গ্রন্থের মধ্য উল্লেখষোগা 'চিকিৎস।-প্রকাশ' 
পত্সিকার সম্পাদক ডাঃ ধীরেন্ুনাথ হালদার স'কলিত 'প্রশ্থতি ও শিশু- 
চিকিৎসা” (১৩১১), ঢাক] ইডেন হাহ স্কুলের হাইজিন্‌ লেকচারার এন. . 
কলিন্স্‌ লিখিত “শিশুপালনের উপদেশ" (১৯১৮) এব" খ্রীলোকদের উদ্দেস্টযে 
লেখা জ্ঞানেন্দ্রনারায়ণ বাগচীর “সম্ভান-পালন? (১৩৩৮) ইত্যাদি । 

১৭ এই সকল পত্রিকার মধ্যে উল্লেগযোগা “আাশ চিকিংসা পদ্ধতি” (বৈশাখ, ১২৯৮), 
“চিকিংসাতক্ব-বিজ্ঞান এবং সমীরণ' € আশ্বিন, ১৩** ), 'মেডিক্যাল ইপ্টেলিজেল্লার' (বৈশাখ, ১৩৯২১ 
'নব চিকিংস বিজ্ঞান' (আশ্বিন, ১৩*৫ ), “মেডিকেল জার্ণাল' (বৈশাধ, ১৩০৬) ইতাদি । 


৩৬৪ বঙ্গলাহিতোো বিজ্ঞান 


বিশ শতাব্দীতে জর এবং সংক্রামক রোগ নিয়ে গ্রস্থ রচনায় জোয়ার 
এল | সপক্রামক রোঁগের প্রতিরোধ সম্বন্ধে দেশীয় জনগণের সচেতনতাই 
এর মুল কারণ। ম্যালেরিয়া, ইন্ফ্লয়েঞ্, কালাজর প্রভৃতি সংক্রামক ব্যাধি 
নিয়ে এই যুগে অনেকগুলি গ্রন্থ রচিত হয়। মালেরিয়া নিয়ে লেখা 
গরস্থসমূহের মধো উল্লেখযোগ্য রাঁজকুষ্ মণ্ডলের “বঙ্গে ম্যালেরিয়া” ( ১৩১৫) 
এবং ডাঃ কাহিকচন্দ্র বন্থুর ম্যালেরিয়। প্রতিষেধ ও আত্ম-চিকিৎসা” ( ১৩৩২ )। 
প্রথমোক্ত গ্রন্থটি লেখকের অভিজ্ঞতা থেকে লেখ। | বৈজ্ঞানিক তখোর 
সল্পত এর প্রধান ক্রটি। ডাঃ বন্ধর গ্রন্থে ম্যালেরিয়ার প্রতি ও প্রতিবিধান 
সম্বন্ধে আলোচন। অপেক্ষারুত বিস্তৃত ও সারগর্ভ। 

ইন্ফলুয়ে্। নিয়ে গ্রন্থ লিখলেন বাংলার স্যানিটারী কমিশনার ডাঃ চার্লস. 
এ. বেণ্ট লী। ডাঃ বেণ্ট লীর “ইনফ্ুয়েঞ্া'য় (১৯২০) অতি সংক্ষেপে এই 
রোগের কারণ ও প্রতিকার নিয়ে আলোচন। কর। হয়েছে । 

কালাজর বিষয়ক গ্রস্থের মধ্যে উল্লেখযোগ্য ডাঃ অরুণকুমার মুখোপাধ্যায়ের 
“কালাজ্বর চিকিৎস।' (১৩৩১) ও ডাঃ অনিলকৃষ্ণ মুখোপাধ্যায়ের 'কালাজর 
রোগ নির্ণয় ও চিকিৎসা” ( ১৯২৪ )। শেষোক্ত গ্রশ্থটি ডাঃ মুইর, ডাঃ ব্রন্ষচাবী 
প্রমুখ খাতনাম। চিকিৎসকদের মতবাদ অবলগ্বনে লেখা । 

বিংশ শতাব্দীতে কলেরা, বসন্ত, ঘক্ষ। প্রভৃতি সংক্রামক রোগ নিয়ে গ্রন্থ 
রচনায়ও প্রবণতা দেখ! গেল। কলের। বিষয়ক গ্রন্থের মধো উল্লেখষোগ্য 
ডাঁঃ ধীরেন্দ্রনাথ হাঁলদীরের “কলের। চিকিৎসা” ( ১৩১৫ )১ ডাঃ অরুণকুমার 
মুখোপাধ্যায়ের “সচিত্র কলের চিকিৎসা” ( ১৩৩০ )এবং অভয়কুমার সরকারের 
“ওলাওঠ। রোগের চিকিৎসা ও প্রতিকার” ( ১৩৩৫ )। সব কয়টি গ্রস্থই 
পাশ্চাত্য পদ্ধতিতে লেখা | 

বসম্তরোগ ও টীকা নিয়ে লেখ! সবজনবোধ্য দু'টি গ্রন্থ হোল আশুতোষ 
মুখোপাধ্যায়ের পাবলিক ভাঁকসিনেটার্স গাইড' ( ১৯২১) ও ডাঃ অভয়কুমার 
সরকারের “বসস্তরোগ ও তাহাঁর চিকিৎসা (১৯২৫ )। প্রথমোক্ত গ্রস্থটি 
লেখকের নিজস্ব অভিজ্ঞতার উপর নির্ভর ক'রে লেখা । 

সংক্রামক রোগ নিয়ে লেখ। আর একটি উল্লেখযোগ্য গ্রস্ত উপেন্দ্রনাথ 
চক্রবতীর “যক্ষা ও তাহার প্রতিকার” ( ১৩৩৬ )। এতে যশ্া রোগ সম্বন্ধে 
ষাঁবতীয় গ্রসঙ্গ সরল ভাষায় আলোচিত । 

বিশেষ বিশেষ সংক্রামক রোগ ছাড়াও সাধারণভাবে সংক্রামক বোগ নিয়ে 


কারিগরী বিজ্ঞান ৩৬৫ 


এই যুগে কয়েকটি গ্রন্থ রচিত হয়। এই শ্রেণীর গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য 
চন্দ্রকাস্ত চক্রবতার১৮ “সংক্রামক রোগ” ( ১৩৩১) এবং ডাং অনিলকৃ্ণ 
মুখোপাধ্যায়ের “সংক্রামক ব্যাধির প্রতিরোধতত্ব'--১ম ও ২য় খণ্ড ( ১৩৩৪ )। 
প্রথমোক্ত গ্রন্থে কলেরা, প্লেগ, বসস্ত প্রভৃতি সংক্রামক রোগ নিয়ে সংক্ষেপে 
আলোচন। করা হয়েছে । শেষোক্ত গ্রন্থে রোগ-সংক্রমণ ও বিভিন্ন রোগ 
সম্বন্ধে আলোচনা অসম্পূর্ণ প্রুতির। 

বিংশ শতাবীতে চিকিৎসাগ্রন্থের মধ্যে সর্বাধিক উতকর্ষতার পরিচয় 
পাওয়া গেল খাগ্য ও ন্বাস্থা বিষয়ক গ্রন্থে । এই শ্রেণীর গ্রন্থের সাহিত্যিক 
মূল্যই এই উৎকধতার মূল কারণ । খাদ্য ও স্বাস্থ্য বিষয়ক গ্রস্থ রচনার ক্ষেত্রে 
সবাগ্রে উল্লেখযোগ্য চুণীলাল বন্থুর অবদান । 

চুণালাল বন্থুর “খান্য' বাগবাজার সাহিত্যসভার গ্রস্থ-গ্রচার বিভাগ 
থেকে ১৯১০ খৃষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়। সাহিত্য-সভাঁর অধিবেশনে 
এবং বাচী ইউনিয়ন ক্লাবে এই গ্রন্থটির অধিকা'শ বিষয় পাঠ কর। 
হয়েছিল। আলোচ্য গ্রন্থে স্বাস্থ্যের সঙ্গে খাগ্যের সন্বদ্ধ অলোচনার পর খাগ্য 
কি তা” বুঝিয়ে খাগ্যের প্রয়োজনীয়তা, পরিপাক প্রণালী, উপাদান ও 
গুণ এবং নিত্যব্যবহাঁধ খাদ্য নিয়ে আলোচন। করা হয়েছে । খাদ্য সম্বন্ধে 
এব্ধপ মনোজ্ঞ গ্রন্থ বাংল। সাহিত্যে বিরল। বিভিন্ন প্রকার খাগ্য সম্পকে 
দেশীয় লোকের মধ্যে অনেক ভ্রান্ত ধারণ। প্রচলিত। লেখক বেজ্ঞানিক 
প্রণালীতে আলোচনা! ক'রে এই সকল ধারণ। দুর করতে চেয়েছেন। 
আলোচ্য গ্রন্থে পাশ্চাত্য বৈজ্ঞানিক পদ্ধতিতে খাগ্যের দোষগুণ বিচার কর! 
হয়েছে দেশীয় খান্য।দির দিকে লক্ষ্য রেখে । চুণালালেন 'প্রকাশভঙ্গী সরস। 
তার বৈজ্ঞানিক রচনায় সাহিত্যরস রয়েছে। এখানে তার রচনারীতির 
বৈশিষ্ট্য হোল, তিনি কোনে বৈজ্ঞানিক তত্বকে বর্ণনা! করেই ক্ষান্ত হন নি; 
সরল ৪ সরস তাষার মাধমে নীরস বৈজ্ঞানিক তত্বকেও সর্বসাধারণের কাছে 
মনোজ ক'রে তুলেছেন । রচনার নিদর্শন-__ 


খান কাহাকে বলে? 


আমর! যাহ। কিছু খাই, তাহাকে যে খাদ্য বল। যাইবে, এমত নছে। 
চা, কফি, কোকো প্রভৃতি পদার্থ খাগ্তরূপে পরিগণিত হইতে 


১৮ চক্জ্রকান্থ চক্রবতীর আর একটি উল্লেখযোগ্য প্রস্থ 'র' (১৯২৪ )। 


৩৬৬ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


পারে ন|। আমাদের দেশে পনি খাওয়। প্রচলন আছে, কিন্ত 
তাহ। বলিয়। পান একটা খাগ্ত্রব্য নহে । অনেক স্ত্বীলোকে পোড়। 
মাঁটী যথেষ্ট পরিমাণে খাইলে উহা খাগ্ভ নামে অভিহিত হইতে 
পারে ন।। 

খাহ1! আমর! খহি এব' খাহ। দ্বারা] আমাদিগের শরীরের 
পুষ্টি সাধন হয়, তাহাই যথার্থ খাগ্য। এব্বপ কতকগুলি খাগ্চ আছে, 
যেগুলি স্বাভাবিক অবস্থাতেই শরীর পোঁষণের উপযোগী হইয়। 
থাকে, যেমন দুগ্ধ, স্ুপক্ক ফল ইত্যাদি। অপরগুলি বন্ধনাঁদি 
কৃত্রিম উপায়ে পরিবঞ্ঠিত না হইলে ব্যবহারের উপযোগী হয় ন!, 
যথ। চাঁল, ডাল, ময়দ।, মত্শ্, মাস, তরকারী ইত্যাদি । মানব- 
সমাজে সভ্যতার অস্থ্যদয়ের সহিত বনু প্রাচীনকাল হইতে বন্ধনের 
ব্যবস্থা প্রবপ্তিত হইয়াছে । আদিম মন্ুম্বাগণ পশুবং অপক্ মাংস 
ও ফল-মূলাদি ভক্ষণ করিয়। জীবন যাঁপন করিত। এখন ও 
ভারতবর্ষের সন্নিকটস্ত কোন কোন দ্বীপে এব, আফিকা মহাদেশের 
স্থানে স্থানে কতিপয় অসভ্য জাতি আমমাংস ভোজন করিয়। 
জীবন ধারণ করে! মা"সাদি খাছ্য সিদ্ধ হইলে অপেক্ষাকৃত 
গ্তরুপাক হয় বটে, কিন্তু তাহ! বলিয়। আমমাংস ভোজনের প্রথ। 
সভ্যসমাজে পুনঃ প্রবর্তিত করিবার চেষ্টা নিতান্ত উপহাসাম্পদ | 
অপরম্থ চাঁল, ডাল, ময়দ] প্রভৃতি শ্বেতসার (58:07) ঘটিত পদাথ 
স্ুসিদ্ধ না হইলে মন্গয়োর পক্ষে স্থপাচ্য হয় না। বন্ধন সভ্যতার 
একটা অঙ্গ এব. কলা-বিগ্যার অন্তর্গত । যে স্্রীলোকে ভালরূপে 
রন্ধন করিতে পারেন, কি স্বদেশী, কি বিদেশী, সকল সমাজেই তিনি 
সম্মান লাভ করিয়া! থাকেন । 


বাংল। ভাষায় খাগ্যবিজ্ঞান বিষয়ক পরবতী উল্লেখযোগ্য গ্রন্থ নিবারণচন্ত্র 
চৌধুরীর থাগ্য-তত্ব' ( ১৯১৯৩)। নিবারণচন্ত্র বিহার কৃষিবিভাগের কর্মচারী 
ছিলেন। চুঁণীলালের তুলনায় তার গ্রন্থটি নিকৃষ্ট । চুণীলালের ন্যায় এই 
লেখক খাগ্যের রাসায়নিক গুণ এবং শরীর ও স্বাস্থ্যের সঙ্গে খাগ্যের সন্বন্ধের 
দিকে লক্ষ্য রেখে গ্রন্থটি লেখেন নি। তিনি জোর দিয়েছেন প্রধান্তঃ বিচিত্র 
প্রকৃতির খাগ্যের উপর। এর মুলে ছিল খাদ্য সম্বন্ধে উভয়ের দৃষ্টিভঙ্গী 


কারিগরী বিজ্ঞান ৩৬৭ 


পার্থক্য । চুণীলালের মতে থাদ্য চিকিংসা-শান্্ ও রসায়নবিজ্ঞানের সঙ্গে 
ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট ।১৯ অপরদিকে নিবারণচন্দ্র মনে করেন, "খা সম্বন্ধীয় 
অধিকাংশ বিষয় কৃষিবিজ্ঞানের অন্থভূত' ৭ তবে চুণীলালের শ্বায় 
নিবারণচন্দ্র আফুর্বেদ মতে খাছ্যের ব্যবস্থাকে একেবারে উপেক্ষ। করেন পি। 

চুণালীল বস্থ ও নিবারণচন্দ্র চৌধুরীর পর সবসাধারণের পাগ়োপযোগী 
খাগ্যবিজ্ঞান রচনায় রুতিত্বের পরিচয় দিলেন চারুচন্দ্র ভট্রাচাষ এব* এফুল্লচন্্র 
রায় € হরগোপাল বিশ্বাস । চারুচন্দ্রের লেখা "বাঙ্গালীর খানা । ১৯২৩) 
'একটি মনোজ্ঞ বিজ্ঞ/ন গ্রন্থ । প্ুফল্লচন্ত্র রায় ৪ হবগোপাল বিশাসের 'থাছ্য- 
বিজ্ঞান' । ১৯৩৬) দেশীয় জনসাধারণ ও প্রীদেশ উদ্দেশ লেখ! । কোনে। 
মতবাদকে প্রাধান্য ন! দিয়ে বৈজ্ঞানিক প্রথায় নিপপেক্ষভাবে গ।ছাবিজ্ান 
নিয়ে এখানে আলোচন। করা হয়েছে । খাছ্ের বিভিন্ন উপাদানের 
রাসায়নিক তত্র বর্ণনার সঙ্গে সঙ্গে প্রাসঙ্গিক খারাববিজ্ঞানপ এখনে 
আলোচিত । 

স।ধাঁরণভাবে খাছাবিজ্ঞ।ন নিয়ে আলোচন। ছাড়াও খাগ্যবাশেম নিয়ে গ্রঙ্ছ- 
নচনার প্রবণত। বিশ শতাবীতে দেখ। গেল । পজনীকান্থ বার দপ্রিদার প্রণাত 
“মাংস ভক্ষণ সম্বন্ধে বৈজ্ঞানিক যংকিঞ্চিত' (১৩২২) এই পুসঙ্গে উল্লেখযোগা । 
মাণমভক্ষণ যে মন্বাঙ্থাকর, বড় বড ডাক্তারদের মঙ্ উদ্ধৃত কারে লেপক 
এখানে তা" প্রমাণ করতে চেয়েছেন | 

খাগ্য ছাড়াও স্বাস্যবিজ্ঞান নিয়ে বিশ তাকাতে কয়েকটি স্ুলিখিত 
গ্রন্থ প্রকাশিত হোল । বাংল। ভাষায় পাশ্চাতা পদ্ধতিতে স্বাগ্াবিজ্ঞাণ 
রচনার স্বচনা উনবিংশ শতাব্দীতে ঠয়েছিল । বিশ শতাব্দীণ স্বাস্থ্য গ্রাস্থে 
অপেক্ষারত পরিণত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গী পাওয়। গেল বটে ; তবে কোনে। 
কোঁনো প্রাচ্য মতবাদকে গ্রহণ করবার প্রচেষ্ট। এই যুগেও দেখ। গেল। 
এই যুগে সরল ভাষায় সর্বসাধারণের উদ্দেশ্যে ধারা স্বাস্থ্যবিজ্ঞান লিখেছিলেন 
তাদের মধ্যে প্রথমেই উল্লেখষোগ্য, সতীশচন্্র লাহিড়ী এব' ঢুণালাল বন্গর 
নাম। সতীশচন্দ্র লাহিড়ীর "স্বাস্থ্য ও শতায়ু' ( ১৩১৯) সরল ভাষায় 
সর্বসাধারণের উদ্দেশ্টে লেখা একটি স্থপরিকল্লিত গ্রন্থ । চণীলাল বন্তর 


১৯ খাগ--১ম নাস্করণ, পৃঃ «০ 
২, খাদ্যতস্ব--মুখবন্ধ | 


৩৬৮ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


'শারীরন্বাস্থা-বিধান' (১৯১৩) স্বাস্থ্য সম্বন্ধে দেশীয় নারী ও জনগণের 
অজ্ঞত। দূর করবার উদ্দেশ্তটে রচিত হয়। এই গ্রন্থের যায়গায় যায়গায় 
পাশ্চাত্য স্বাস্থযরক্ষার নিয়মাবলীর সঙ্গে আমুর্বেদোক্ত মতের সামগ্জশ্য দেখান 
হয়েছে। যে সকল পাশ্চাত্য স্বাস্থ্যপদ্ধতি এদেশের উপযোগী নয়, তাদের 
বর্ণন। পরিহার করা হয়েছে । আবার যে সকল ্বাস্থ্যবিধি আমাদের সমাজে 
বনকাল ধরে প্রচলিত এবং যেগুলে বিজ্ঞানসম্মত বলে প্রতিপন্ন হয়েছে, 
সেই সকল বিধানকে ও লেখক উপেক্ষ। করেন নি। 

্বাস্থ্যবিজ্ঞান নিয়ে লেখ। চুণীলাল বসুর অপর ছু”টি উল্লেখধোগ্য গ্রন্থ 
হোঁল 'পল্লীস্বাস্থ্যা (১৯১৬) এব" শ্বাস্থা-পঞ্চক' (১৩৩৫ )। প্রথমোক্ত 
গ্রন্থে স্বাস্থ্য সন্বদ্ধে বিস্তারিত আলোচন। না কানে পল্লীগ্রামে নান। অস্থবিধার 
মধ্যে বাস করেও কিভাবে স্বাস্থ্য-রক্ষ। করতে পার! যায় তা” নিয়ে 
সংক্ষেপে আলোচন। করা হয়েছে । শেষোক্ত গ্রন্থটি হোল “বাধষিক বহুমতী”, 
“বঙ্গলক্ষ্মী', 'মাতমন্দির প্রভৃতি সাময়িক-পত্রে প্রকাশিত লেখকের পীচটি 
স্থখপাঠ্য প্রবন্ধের স.কলন । 

চুণালাল বন্থর সমসাময়িক যুগে স্বাস্থ্যবিজ্ঞান রচনায় অভিনবস্থের 
পরিচয় দিলেন বাধাকিশোর কর। রাধাকিশোরের “শরীর-পালন-বিধি' 
( ১৯১৪ ) আগাগোঁড়! কবিতায় লেখা । লেখকের অগ্রজ ডাঃ বাঁধাগোবিন্দ 
কর প্রথমে বইটি লিখতে সরু করেন। রাঁধাগোবিন্দের সময়াভাব হেতু 
বইটি সমাপ্ত করবার ভার পড়ে রাধাকিশোরের উপর । যা'তে জনসাধারণ, 
গ্রী ও শিশ্তরা বুঝতে পারে, সেই উদ্দেশ্টে যুক্তাক্ষর বর্জন ক'রে এই 
গাথাখানি প্রচার করা হয়। গ্রস্থটিকে জনপ্রিয় করে তুলবার বাসনায় 
গাথায় বণিত স্বাস্্যবিধানকে দেবাদেশ বলে লেখক সর্বত্রই উল্লেখ করেছেন । 
বণনাঁভঙ্গী যাঁয়গাঁয় যায়গায় কৌতৃহলোদ্দীপক। 

এই সকল গ্রস্থ ছাড়! বিংশ শতাব্দীতে প্রকাশিত স্বাস্থ্যবিজ্ঞান বিষয়ক 
অপরাপর গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য, অশ্বিকাচরণ দত্ত ও ক্ষিতিনাথ ঘোষের 
“্বাস্থাবিজ্ঞান' ( পরিবধিত সংস্করণ, ১৯১৮ ), ডাঃ কাঠিকচন্দ্র বহ্থর '্বাস্থ্য- 
নীতি? (১৯১৯) এবং চন্দ্রকান্ত চক্রবতী।র “স্বাস্থ্য; (১৩৩১)। প্রথমোক্ত 
গ্রন্থটি পুরোপুরি পাশ্চাত্য পদ্ধতিতে লেখা! । তবে সর্বশ্রেণীর পাঠকের 
উপযোগী ক'বে স্বাস্থ্যরক্ষার নিয়মাবলী এখানে বণিত। ডাঃ বস্থর "ম্বাস্থা- 
নীতি" স্বাস্থ্য-সমাচার পুস্তকাবলীর প্রথম গ্রস্থ। স্বাস্থ্য-নীতির ভাষ! প্রাঞ্জল, 


কারিগরী বিজ্ঞান ৩৬৯ 


তবে সরস নয়। চন্দ্রকাস্ত চক্রবর্তীর 'স্বাস্থ্য'-তে ব্যক্তিগত ও সাধারণ স্বাস্থ্য 
সম্বন্ধে আলোচনা৷ নীরস ও অসম্পূর্ণ প্রকৃতির । 

চন্্রকান্ত চক্রবতীর আর একটি উল্লেখষোগ্য বিজ্ঞানগ্রস্থ 'খাগ্য ও স্বাস্থ্য” 
(১৩৩১ )। নাম খাছ্য ও স্বাস্থা হলেও এই গ্রন্থে প্রধানত: খাস সম্বন্ধে 
আলোচনা করা হয়েছে । যুগ্মভাবে খাছ 'ও স্থাস্থ্কে বিষয়বস্ত ক'রে 
লেখা অপরাপর গ্রন্থের মধ্যে উল্লেখষোগ্য বাসস্তীচরণ সি'হের খান্য ও 
স্বাস্থ্য ( ১৩৩৪ ) এবং সুকুমাররঞ্জন দাসের “খাগ্ ও স্বাস্থ্য ( ১৩৩৬ 01 

অস্ত্রচিকিৎস।, চিকিংসাবিজ্ঞানের মূলতত্ব, ধধবিজ্ঞান এব' নাসিং বিষয়ক 
গ্রন্থ রচনায় বিংশ শতাব্দীতে অবনতি ঘটল। বাংল ভাষার মাধামে 
চিকিৎসাবিজ্ঞান চার অভাবই এর মূল কারণ। অশ্্চিকিৎসা নিয়ে 
উল্লেখযোগা কোনো গ্রন্থ এই যুগে রচিত হয় নি। চিকিংসাবিজ্ঞানের মুল- 
তত্ব এবং ষধবিজ্ঞান নিয়ে কয়েকটি গ্রন্থ এই যুগে পাওয়া গেল বটে) 
তবে এদের কোনোটিই উচ্চাঙ্গের নয়। 

স্থধীরচন্দ্র মজুমদারের “প্রাথমিক প্রতিবিধান” (১৯১৬) নামক গ্রস্থে 
ফাষ্ট এডেব, কয়েকটি মুল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে । রচনা- 
তঙ্গী একেবারেই নীরস। চিকিৎসা ও গুঁধধবিজ্ঞান বিষয়ক অপরাপর 
গ্রন্থের মধো উল্লেখষোগা ভাঃ এস, সি, দাস সংকলিত “সহজ ডাক্তারী 
শিক্ষা” (নব সংস্করণ, ১৩৩৮ ) এবং দেবপ্রসাদ সান্তালের 'সরল চিকিৎসা- 
বিধান" ( ১৩৩৮ )। উনবিংশ শতাবীর চিকিৎসাবিজ্ঞান বিষয়ক বহু গ্রন্থের 
মতে। এই ছু'টি গ্রন্থেও প্রাচ্য ও পাশ্চাত্য--উভয় প্রকার চিকিৎসাপদ্ধতিই 
বণিত। উনবিংশ শতাব্দীর শেষভাগে নাসিং ব। শুশ্রম। বিষয়ক গ্রন্থ রচনায় 
প্রবণতা দেখা গিয়েছিল। এ সময়ে চিকিৎসাবিজ্ঞানের এই বিভাগটি নিয়ে 
কয়েকটি সর্জনবোধ্য গ্রন্থ প্রকাশিত হয়। কিস্ক বিংশ শতাব্দীর প্রথম 
তিন দশকে নাসিং নিয়ে বাংল। ভাষায় উৎকৃষ্ট কোনে। গ্রস্থ রচিত হয় নি। 
বিংশ শতাবীতে প্রকীশিত নাসিং ব! শুশ্রষা বিষয়ক গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য, 
নগেন্দ্রনাথ সেনগুপ্তের “পরিচর্ধ্যা শিক্ষা (১৩১৬)। এতে ডাক্তারী, 
কবিরাজী, হোমিওপ্যাথি--সর্বপ্রকার শুশযাপ্রণালীই আলোচিত। 

চিকিৎসাবিজানের মূলতত্ব, ঁধধবিজ্ঞান এবং শুশ্রষ1! বিষয়ক গ্রন্থ রচনায় 
এই যুগে অবনতি দেখা গেল বটে ) তবে চিকিৎস! ও স্বাস্থ্যবিজ্ঞান বিষয়ক 
কয়েকটি সুপরিকল্িত সামফ্সিক-পত্র এই সময়ে প্রকাশিত হোল। উনবিংশ 


৪ 


৩৭৩ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


শতকের নায় এই শতকেরও অধিকাংশ সাময়িক-পত্রে প্রাচ্য ও পাশ্চাত্য 
-উভয় প্রকার চিকিংসাপদ্ধতির আঁলোচন। পাঁওয়। গেল। 

পাশ্চাত্য পদ্ধতিতে পরিকল্পিত সাময়িক-পত্রের মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য 
নদীয়া! থেকে প্রকাশিত “চিকিৎসা-প্রকাঁশ? ( বৈশাখ, ১৩১৫)। পত্রিকাটি 
মূলতঃ চিকিৎসকদের উদ্দেশ্টে প্রচারিত হয়। চিকিৎপা-প্রকাশের ১ম সংখ্যায় 
মন্তব্য কর। হয়েছিল, 


“চিকিৎসকগণ যাহাতে সহজেই চিকিৎস। সম্বন্ধীয় যাবতীয় বিষয়েই 
নিত্য নৃতন জ্ঞান লাঁভ করিতে পারেন তছুদ্দেশ্টেই চিকিৎসা 
প্রকাশ মাসিক পত্তিক। প্রকাশিত হইল ।” 


এই পত্তিকায় চিকিৎস। বিষয়ক বিভিন্ন ইংরেজী পত্রিকার সাঁরমঞজ। বতদশী 
চিকিৎসকদের অভিজ্ঞতার কথা এবং বিশেষ বিশেষ রোগের বিস্তৃত বিবরণ 
নিয়মিতভাবে প্রকাশিত হোত । 

পাশ্চাত্য ধরনে পরিকল্পিত চিকিৎসাবিজ্ঞান বিষয়ক আর একটি উল্লেখ- 
যোগ্য সাঁময়িক-পত্র হোল ডাঃ শেলেন্দ্রনাথ সিংহ ও ডাঃ ক্ষীরোদলাল দে 
সম্পাদিত “আধুনিক চিকিৎসা" (জ্যেষ্ঠ, ১৩৩৩ )। এলোপ্যাথিক চিকিৎস! 
বিষয়ক উতকুষ্ট প্রবন্ধাদি এই পত্রিকায় প্রকাশিত হোতি। 

পূর্ণাঙ্গ পাশ্চাতা তথ্যনিভর দু'একটি পত্রিকা এই যুগে পাওয়। গেল বটে; 
তবে চিকিৎস। ও স্বাস্থ্য বিষয়ক অধিকাংশ পত্রিকাঁয়ই প্রাচ্য ও পাশ্চাত্য 
উভয় প্রকাঁর চিকিৎসাঁপদ্ধতিই বণিত হোঁল। এই প্রসঙ্গে প্রথমেই উল্লেখযোগ্য 
কবিরাঁজ বিনোদলাল দাশগুপ্ত ও ডাঃ ধনেন্দ্রনাথ মিত্র সম্পাদিত “চিকিৎসাতত্ব 
বিজ্ঞান ( বৈশাখ, ১৩১৯)। পূর্বতন ও বর্তমান প্রাচ্য ও প্রতীচা 
চিকিৎসা প্রণালীর' আলোচনা এতে স্থান পেত। 

বিংশ শতাবীর অধিকাংশ স্বাস্থ্যপত্রিকায়ও প্রাচ্য ও প্রতীচ্য চিকিৎসা- 
প্রণালী পাশাপাশি আলোচিত হোল। এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য, 
শ্বাস্থা সমাচার? ( বৈশাখ, ১৩১৯ ) এবং 'শ্বাস্থ্য ( ফান্তন, ১৩২৯ )। 

খগেশচন্দ্র বন্থ সম্পাদিত "স্বাস্থ্য ও শিল্প” (ভাদ্র, ১৩৩৪ ) পূর্ণাঙ্গ স্বাস্থ্য 
বিষয়ক পত্িকা নয়। এতে স্বাস্থ্য, শিল্প ও কৃষি--সকল প্রকাঁর আলোচনাই 
প্রকীশিত হোত। 

সামগ্রিকভাবে বিচীর করলে দেখ। ষায়, উনবিংশ শতাববীর শেষভাগে 


কারিগরী বিজ্ঞান ৩৭১ 


যেমন বিংশ শ্তীবীতে৪ তেমনি চিকিংসাবিজ্ঞান বিষয়ক সাময়িক-পত্র 
প্রকাশের ধারা অব্যাহত রইল। কিন্তু অশ্বচিকিংস।, ইধধবিজ্ঞান এবং 
চিকিংসাবিজ্ঞানের মূলতত্ব প্রভৃতি দিক নিয়ে গ্রন্থ-রচনায় এই যুগে 
(কোনো উন্নতি তো হোলই না, পরম্থ চিকিসাবিজ্ঞজনের কোনে। কোনো 
ছিক ( যেমন, অস্কচিকিংসা ) নিয়ে গ্রস্থ-রচমার ধারাই প্রায় রুদ্ধ 
হয়ে গেল। বাল। ভাষার মাধ্যমে চিকিংসাবিজ্ঞান চচার অভাবই এব 
মূল কারণ। বি'শ শতাব্দীতত চিকিৎসা-গ্রন্থের পরিকল্পনায় এই বিজ্ঞানের 
কয়েকটি প্রধান দিক অবহেলিত হোল বটে, কিন্তু খাছ, স্বাস্থ্য প্রভৃতি 
চিকিতসাবিজ্ঞানের ককুয়কটি শাখ। নিয়ে গ্রস্থ-বচনায় এই যুগে উন্নতির 
পরিচয় পাওয়। গেল। এই £এণার গ্রন্থের উল্লেখযোগা নৈশিষ্ট্য, এদের 
সহিত্যরস। 


চিকিৎসাবিজ্ঞানের তুলনায় বাল। ভাষ। ৪ সাহিত্যে রুমিবিজ্ঞান বিষয়ক 
গ্রন্থ-রচনার হুচন! হয়েছিল অপেক্ষারত ধার ও মগ্কর গতিতে । বৈজ্ঞানিক 
রুষিপদ্ধতি সঙ্থন্ধে গভর্ণমেণ্ট ও দেশী জনসাধারণের উদাসীনত। এবং পাশ্চাতা 
ক্লুষিবিজ্ঞান চায় বিল এর কারণ। এদেশে রুষিস-স্থ। গঠিত হয়েছিল 
বভ পূর্বেই । কিন্কু পাশ্চাত্য পদ্ধতিতে রুষিশিক্ষার ব্যবন্থ। বি'শ শতাব্দীর 
পূর্বে এদেশে হয় নি। 

১৭৮৭ খুষ্টীন্দে ফোট উইলিয়মের মিলিটারী বোর্ডের সেক্রেটারী কণেল 
রবাট কিডের উদ্যোগে কলিকাতার. উপকণ্ঠে “বটানিক গাডেন' স্বাপিত 
হোল।২১ বটানিক গাঙেন থেকে পাওয়। ছু' একর জমির উপর প্রতিষ্টিত 
হোল 401০9100171 707 70100০81001051 59516 01 [0012 এই 
সোসাইটির প্রতিষ্ঠাকাল ১৮২০ খুষ্টাব্ব। উইলিয়ম তরী এই প্রতিষ্ঠানের 
প্রথম সভাপতি ছিলেন । বাংলাভাষ। ও সাহিত্যে কৃষিবিজ্ঞান বিষয়ক গ্রস্থ- 
রচনার স্ত্রপাত এই প্রতিষ্ঠানকে কেন্দ্র ক'রেই হয়েছিল। ১৮৩০ খ্ষ্টাব্দে '480- 
[01009811015] ০০০1৪ঠ'-র উদ্যোগে প্রকাশিত হোল রুষি বিষয়ক গ্রন্থ 


২১18০ 1500 21215618215 ড 01010501056 20581 03068010 08101, 
08105668. 20. 26. 


৩৭২ বঙ্গপাহিত্যে বিজ্ঞান 


151575501২২ গ্রন্থটি তিনি বা মসীনার চাষ সম্বন্ধে লেখা। এই 
সময়েই প্রকাশিত হয়েছিল জে, মার্শম্যানের বিশ্রুত গ্রন্থ [09608 
91)989170102181) | *£11-77010001001581] 90016 উদ্যোগে 
প্রকাশিত এই গ্রন্থটির ১ম ও ২য় খণ্ড যথাক্রমে ১৮৩১ ও ১৮৩৬ খৃষ্টাব্দে 
প্রকাশিত হয় ।২০ এ ছাঁড়। সোসাইটির মুখপত্র [1510980010105 ও ]০10)81 
থেকে ইংরেজী প্রবন্ধ বাংলায় অন্নবাদের উদ্দেস্টে একটি অন্গবাদ-সমিতি 
গঠিত হয়েছিল। “তারতবর্ষীয় কৃষিবিষয়ক বিবিধ সংগ্রহ" নামক সাঁময়িক- 
গ্রন্থটি এই সমিতির উদ্যোগে প্রকাশিত হয়। প্যারীচাঁদ মিত্রের ২৪ ( ১৮১৪- 
১৮৮৩ ) সম্পাদনায় ১৮৫৩ থেকে ১৮৫৬ খুষ্টাবের মধ্যে এই গ্রন্থটির বিভিন্ন 
সংখ্যা প্রকাশিত হয়েছিল । এতে সহজ ভাষায় রুষিবিজ্ঞানের জনপ্রিয় 
প্রসঙ্গাদি নিয়ে আলোচন। থাকতো । পুস্তক প্রকাঁশ ছাড়াও এদেশে রুষি- 
বিজ্ঞানের উন্নতির জন্য '/571-170100810018] 9০০19 নানাভাবে চেষ্টা 
করে। কৃষিপ্রদর্শনী, বৈজ্ঞানিক উপায়ে এদেশে রুষি-ব্যবস্থার প্রবর্তন, 
কুষি বিষয়ক প্রবন্ধ রচনায় পুরস্কার প্রদান ইত্যাদি বিভিন্ন জনহিতকর কাজে 
দীর্ঘকাল ধ'রে এই সোসাইটি আত্মনিয়োগ করে ।২« কিন্তু পরিকল্পনা ও 
গভর্ণমেণ্টের সহযোগিতার অভাবে সোসাইটির অধিকাঁংশ উদ্যোগই ফলপ্রস্থ 
হয় নি। তাই দেখা যায়, উনবিংশ শতকের যষ্ঠ দশক পর্যস্ত বাংলা ভাষায় 
কৃষিবিজ্ঞান রচনার প্রয়াস কয়েকটি বিক্ষিপ্ত প্রচেষ্টার মধ্যেই সীমিত। 

বাংলায় স্ৃপরিকল্পিতভাবে প্রথম ক্ুষিবিজ্ঞান লিখলেন হরিমোহন 
মুখোপাধ্যায় । এই লেখকের “কুষিদর্পণ--১ম ও ২য় ভাগ” যথাক্রমে ১২৬৬ 
ও ১২৭৭ সালে প্রকাশিত হয়। ১ম ভাগের ভূমিকাটি মূল্যবান । লেখক 
এখানে বলেছেন, 


“এতদ্দেশীয় বিদ্যান্ছরাঁগী মহোদয়গণ গভর্ণমেণ্ট আন্গকুল্য প্রাপ্তে 
নানা বিষয়ক পুস্তকাঁদি রচনা! করত এক্ষণে বঙ্গভাষার উন্নতি 
বৃদ্ধি করিতেছেন। কিন্তু কৃষিকাধ্য ষাহ। এতদ্দেশীয় অধিকাংশ 


২২২৩ 055011001৬5 05805109805 01136186911 ৬৬ 015 (1855)--, 2505. 
২৪ প্যারীচাদ মিত্রের কৃষি বিষয়ক প্রবন্ধগুলো! ১৮৬১ খৃষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়। 
২৫ হ২5০০৪৮ 06 06 4৯১£200180151 82. 11020500105) 5০০56 ০0 17019. 


9 1882--2, হতনা 2 


কারিগরী বিজ্ঞান ৩৭৩ 


লোকের উপজীবিকা তৎসন্বন্ধীয় কোন পুম্তক অন্যাবধি প্রকাশ 
ন পাওয়াতে এতদ্দেশে রুষিকাধ্য পূর্ববৎ অবস্থীবস্থিত আছে। 
শ্রীল শ্রীধৃীত কোম্পানী বাহাদুরের বটানিক উদ্যান সংস্থাপিত 
হওয়াতে নানাবিধ বৈদেশিক বৃক্ষ চারা এতদ্দেশে বৌপিত হওয়াতে 
রুধিকাধ্যের উন্নতির মোপান হইয়াছে বটে, কিন্ত যে সকল 
কৌশল দ্বার| উক্ত উদ্যানের কাধ্য পরিচালন হুইয়া থাকে তাহ! 
দেশে প্রচারিত হয় নাই, এই নিমিত্ত আমরা বন্ধ যত্বে এ সকল 
কৌশল সংগ্রহ করিয়। এতদ্েেশীয় সামান্তকূপ কষিকাধোর সহিত 
"মিলন পূর্বক এই কুষিদর্পণ নামক সন্দত রচন। করিয়। পুম্তকাকারে 
প্রকাশিত করিলাম ।' 
কৃষিদর্পণ-১ম ভাগে উদ্ছিদের প্ররুতি, স্থলজ উদ্ভিদ এবং জল, বায়ু ৪ 
মাটির সঙ্গে উদ্ভিদের সম্বন্ধ নিয়ে আলোচন। কর। হয়েছে । ২য় ভাগের 
প্রধান আলোচা বিষয় চারা রোপণপ্রণালী ৪ উদ্ভান। পাশ্চাতা তথানির্ভর 
হলেও দেশীয় কৃষির দিকে লক্ষ্য রেখে গ্রন্থটি রচিত। 
এইভাবে ছু'একটি গ্রন্বরচনার মধ্য দিয়ে কৃষিসাহিত্য ও কৃষিব্যবস্থাকে 
উন্নত করবার প্রচেষ্ট। কোনে। কোনে! লেখকের রচনায় দেখ! গেল লটে, 
কিন্তু তখনও পধন্ক ভারত গভর্ণমেণ্ট এদেশে বৈজ্ঞানিক রুষির প্রসার 
সঙ্ধন্ধে কোনোরূপ কাধকরী ব্যবস্থা অবলম্ধন করলেন না। সন্দেহ নেই 
যে, ১৮৬৬ থুষ্টানে বাংল। ও উড়িষ্যার দুভিক্ষের সময় রধিবিভাগ ক্রি 
করবার প্রথম প্রস্তাব হয়েছিল ;* কিন্তু শাঁসনকর্তাদের মধ্যে মতৈকা না 
হওয়ায় এ প্রস্তাব গৃহীত হয় নি। ১৮৬৯ গৃষ্টাে লর্ড মেয়ে। রূধিবিভাঁগ 
গঠনের প্রস্তাব পুনরায় উত্থাপন করেন ; কিন্ত এই প্রস্তাবটিও শেষ পর্যন্ত 
নামগ্ুর হয়। তবে রষিবিভাগে একজন সেক্রেটারী নিযুক্ত হলেন।২" 
এদিকে সরকারী রুধষিবিভাগ প্রতিষ্ঠা নিয়ে গভর্ণমেণ্টের মধ্যে আপাপ- 
আলোচন] চলবার কয়েক বছর আগে থেকেই কলিকাতা, আলিপুর, বর্ধমান 
প্রভৃতি বিভিন্ন অঞ্চলে কয়েকটি রুষি-প্রদর্শনীর ব্যবস্থা হয়েছিল ।২৮ এই 


২৬ ভারতবর্ষে কৃষি-উন্নতি (১৩২৪ )- নগেন্্রনাধ গঙ্গোপাধ্যায় । পৃং ২-৩। 

২৭ ১৮৭৯ খুষ্ঠাজে এই সেক্রেটারীর পদটি উঠিয়ে দেওয়া হয়েছিল । 

২৮ 8০91605৩820 28015810019] 20101660055 170 89165] (1865). 
[৫ 0 21605 2267 12723, 


৩৭৪ বঙ্গলাহিত্যে বিজ্ঞান 


সকল প্রদর্শনীর মধ্যে বিশেষভাবে উল্লেখষোগ্য, আঁলীপুরে অঙষ্ঠিত । ১৮৬৪ ) 
রুষি-প্রদর্শনী | ক্ুধিবিজ্ঞানের প্রতি জনসাধারণকে আরুষ্ট করার কাজে 
এই সময়কার বিভিন্ন প্রদর্শনী কিছুট1 সম্ায়ত| করেছিল বটে ; তবে তখনও 
পর্ষস্ক পাশ্চাতা-পদ্ধতিতে কৃষিনিজ্ঞান শিক্ষাদানের ব্যবস্থ। এদেশে হয় নি। 
তা উননি"এ শতাব্দীর সপ্তম ও অষ্টম দশকে কৃষিগ্রস্থ সম্বন্ধে দেশীয় 
জনসাধারণের মধো কোনোরূপ আগ্রহ দেখ গেল ন। | 

রুষিদর্পণ ছাড়। একট যুগের একমাত্র উল্লেগধোগা গ্রশ্থ কালীময় ঘটকের*৯ 
“ুষি-শিক্ষা' (১২৮৫) কুষিবিজ্ঞান সগন্ধে লেখকের নিজস্ব অন্সন্ধান 
৭ পরীক্ষার পরিচয় এই গ্রন্থে রয়েছে | গ্রন্থটি আছ্যোপান্ত সশোধন কবে 
দিয়েছিলেন উদ্ছিদবিদ ও রাসায়নিক যছুনাথ মুখোপাধ্যায় । রুষিশিক্ষায় 
বিভিন্ন শঙ্গাদি নিয়ে সরল ভামায় আলোচন। কর। হয়েছে | 

উনিশ শতকের সপ্গম ও অগ্ুম দশকে এইভাবে মাঝে মানে কৃষিবিজ্ঞান 
বিষয়ক গ্রন্থ প্রকাশিত হোল বটে. কিন্ধ রুমি বিষয়ক পূর্ণাঙ্গ াময়িক-পত্র 
১৮৭৯ খুষ্ঠাকের পূর্বে প্রকাশিত হয় শি। ইতিপূর্বে প্রকাশিত “ভারতবধ"য় 
রুধিবিষয়ক বিবিধ স"গ্রহ'কে সাময়িক-পত্র না বলে সাময়িক-গ্রস্থ বলাই 
বোধ করি সঙ্গত। 

বাল! ভাষায় রুষিবিজ্ঞান বিষয়ক প্রথম পূর্ণীঙ্গ সাময়িক-পত্র 'কুষিতত্ব" 
বিপ্র্দান মুখোপাধ্যায়ের সম্পাদনায় ১৮৭৯ থুষ্টান্দের জাচয়ারী মাসে 
প্রথম প্রকাশিত হয়। এই পত্জিকায় দেশী ও বিলেতী-_নানা প্রকার গাছ 
উৎপাদন, রোপণ ও রক্ষণপদ্ধতি নিয়ে আলোচনা করা হোতি। তবে 
ভাষা ও রচনা-ভঙ্গীর দিক থেকে অধিকাংশ আলোচনাই ছিল নীরস ও 
শ্রভিকটু। 

এইভাবে উনবিংশ শতাঁবীর সপ্তম ও অষ্টম দশকে কদাচিৎ দু'একটি 
রুষিগ্রন্থ প্রকাশের সঙ্গে সঙ্গে রষি-সাঁময়িক-পত্র প্রচারের উদ্যোগ'ও দেখা 
গেল বটে, কিন্তু বৈজ্ঞানিক রুষিশিক্ষার অভাবে তখনও পর্যস্ত কষি-সাহিত্য 
দান! বেধে উঠবার অবকাশ পেল নী । উনবিংশ শতাব্দীর শেষ দুই দশকেও 
রুষিশিক্ষ। সম্বন্ধে গভর্ণমেণ্টের নিক্ষিয়তাঁই পরিলক্ষিত হয়। এদেশে কৃষি- 


২৯ কালীময় ঘটক 'কৃবিপ্রবেশ' নামে আর একটি গ্রন্থ লিখেছিলেন । গ্রন্থটির তৃতীয় 
সংক্করণ প্রকাশিত হয় ১৮৭৭ খুষ্টাবে। 


কারিগরী বিজ্ঞান ৩৭৫ 


শিক্ষার অভান লক্ষা ক'রে 270121% &£010010021 082০ 0০'৩০(1885) 

পত্রিকা মন্তব্য করেন, 
“6 20 ০০৪00 1১665 261100100171 ০0/০0101) 8170 
00৪0 07056 08015, [17019 ৫0065; 8৪170 91017098481) 076 
8110151 009৬6100126126 1785 190615 10076 15 ৪60010101) 
00%/919১ 006 10000107006 70650017) 0 88000100191 
17)010612)61)0 11006 01 17000116195 0661) 00170 101 
০00090178 0)6 01711416170 0106 5011 110. 0086 0127017 
09 1070%/12066 /1101) 15 91100950 016 01015 17201$ ০1 


5০০011176 01)611 11০111100, 


4১801001007] 032606 পত্রিকার এই উক্তিকে অন্রসরণ ক'রে বল। 
যায়, বৈজ্ঞানিক রুষিশিক্ষার বাবস্থা ন। করলেও এই সময়ে ভারত ও বাংলা 
গভর্ণমেণ্ট এদেশের কষিব্যবস্থার উন্নতিকল্পে উদ্যোগী হয়েছিলেন । 

১৮৮০ থুষ্টান্ের ঢুভিক্ষের সময় রুধিবিভাগ গঠন করবার প্রন্তান ভাবত 
গভর্ণমেণ্টের কাছে পুনরায় উখ্খাপিত হ্োল। এই প্রস্তাবটি শেষ পধস্থ 
কার্ধকরী না হলেও ১৮৮৯ খুষ্টান্দের শেষভাগে ডাঃ ভোয়েলকার নামক 
রয়েল কষি সমিতির জনৈক পণ্ডিত ভারতীয় রুষিব্যবস্থ। অন্সন্ধীন করবার 
কাজে নিযুক্ত হালেন। ডাঃ ভোয়েলকারের বিপোর্টকে কেন্দ্র কারে কুষি- 
বিভাগ সম্বন্ধে নতুন ক'রে আলোচনার স্ুত্রপাত হোল। ১৮৯২ খুষ্ঠাবে 
ভারতসচিব কুষি-রসায়নে বিশেষজ্ঞ এক সহকাঁরীকে নিয়ে ভারতবর্ষে 
এলেন। এইভাবে ভারত গভর্ণমেণ্টের প্রচেষ্টায় ঘখন এদেশে বৈজ্ঞানিক 
রুষিকাধ প্রমারের উদ্যোগ চলছিল, তখন বাংলার প্রাদেশিক গভর্ণমেন্ট ৪ 
রুষিব্যবস্থার উন্নতিকল্লে সচে্ হলেন । ১৮৮১ খুষ্টান্ে একজন ইতরেজের 
অধীনে তিন জন দেশীয় যুবককে নিযুক্ত ক'রে বাঁংল। গভর্ণমেন্টের রুষি- 
বিভাগ পুনর্গঠিত হোল। এ ছাড়া এই সময়ে গতর্ণমেণ্টের পরিচালনায় 
কয়েকটি কুষিক্ষেত্রও স্থাপিত হয়েছিল। এদিকে ১৮৭৩ খুষ্ঠীনদে প্রতিষ্ঠিত 
হোল কলিকাতার 86178581 ড ০0510105815 (00112£6 1০১ 


৩০ ৬০]. 5: 5.114. 
৩১ 4১615581058181 65681000111 117019-0775600 068 8110 026512158 0101, 
(1958)-- 8৭ 701, ৯, 5. &81)01985/8--011700 80001), 


৩৭৬ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


এক দিকে কৃষিব্যবস্থার উন্নতিকল্পে গভর্ণমেণ্টের উদ্যোগ-আয়োজন, অপর 
দিকে পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞানের প্রতি দেশীয় জনসাধারণের ক্রমবর্ধমান আগ্রহ_- 
এই উভয় কারণে উনবিংশ শতাব্দীর শেষভাগ থেকে বাংলা রূধি-সাহিত্যে 
উন্নতি পরিলক্ষিত হোল। রুধি বিষয়ক কয়েকটি সাময়িক-পত্র ছাড়াও উনবিংশ 
শতীন্দীর শেষ দুই দশকে রুষিবিজ্ঞানের নিভিন্ন দিক নিয়ে গ্রন্থ-রচনায় 
প্রবণতা দেখ। গেল। সাধারণ রুষিবিজ্ঞান (48010910016 10) £6176191), 
রুধির বিষয়বিশেষ এব. কৃষিবিজ্ঞানের বিশেষ এক একটি দিককে বিষয়বস্ত 
ক'রে এই যুগে কয়েকটি গ্রস্থ প্রকাশিত হোল। তা' ছাড় বাংল! ভাষায় 
এই যুগেই প্রথম প্রকাশিত হোল মতন্য চাষ (ছ151)679) ও পশুপালন বিষয়ক 
গ্রন্থ । 

উনিশ শতকের শেষ দুই দশকে সর্বসাধারণের উদ্দেশ্তে প্রকাশিত সাধারণ 
রুষিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য নীলকমল লাহিড়ীর 
'কষিতত্ব' (১২৮৭ )। নীলকমল লাহিড়ী রঙ্গপুর-নলডাঙ্গার জমিদার ছিলেন । 
আলোচ্য গ্রন্থে কষিবিজ্ঞানের কয়েকটি মুলতব আলোঁচনাঁর পর বিভিন্ন 
প্রকার লতী, শস্য, ফলমূল ইত্যাদি নিয়ে আলোচনা কর। হয়েছে । 
আলোচনায় লেখকের নিজন্ব 'অন্গসন্ধান ও পধবেক্ষণের পরিচয় সুস্পষ্ট । 
উদ্ভিদবিজ্ঞান বিষয়ক সংস্কৃত নামের ব্যবহার এবং যায়গায় যায়গায় আফুরবেদীয় 
তথ্যাদির সমাবেশ গ্রন্থটির বৈশিষ্ট্য 

এই যুগের আর একটি উল্লেখযোগা গ্রন্থ উমেশচন্দ্র সেনগুপ্তের 'রুষিপদ্ধতি' 
(১৮৮২)। উদ্ভিদবিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা! করা হলেও 
উদ্ভানই আলোচায গ্রন্থের প্রধান উপজীব্য । নীলকমলের তুলনায় উমেশচন্দ্রের 
ভাষা প্রাঞ্ল। 

উম্লেশচন্দ্রের সমসাময়িক যুগে সর্বসাধারণের উদ্দেস্টে যারা সাধারণ 
কৃষিবিজ্ঞান বিষয়ক গ্রন্থ লিখেছিলেন, তীদের মধ্যে বিশেষভাবে উল্লেখ- 
ষোগ্য নৃত্যগোৌপাল চট্টোপাধ্যায়, হাবাঁধন মুখোপাধ্যায়, ভুবনচন্ত্র কর ও 
গিরিশচন্দ্র বন্থর নাম। প্রবোধচন্দ্র দে'র কৃষিবিজ্ঞান বিষয়ক প্রথম গ্রন্থ 
“কৃষিক্ষেত্রঁ (১৩০১) এই যুগেই প্রকাশিত হয়েছিল বটে; তবে প্রবোধ- 
চন্দ্রের সাহিত্য-জীবন প্রধানত: বিংশ শতাব্বীতেই সীমিত। এই সকল 
লেখকদেব প্রচেষ্টা ছাড়াও কৃষিবিজ্ঞান রচনায় কয়েকটি অক্ষম প্রয়াস 
উনিশ শতকের শেষভাগে দেখা গেল। উদাহরণস্বরূপ কালীপ্রসন্ন চট্ো- 


কারিগরী বিজ্ঞান ৩৭৭ 


পাধ্যায়ের “আদর্শ কৃষক' (২য় সংস্করণ, ১২৯৪) শীধক গ্রন্থটির মামোল্পেখ 
করা যেতে পারে। বৈজ্ঞানিক তথ্যের অভাব এবং অসম্পূর্ণ প্ররুতির 
আলোচনা গ্রন্থটির প্রধান ক্রটি। 

এই ক্রটি “কষিতত্ব' পত্রিকার সম্পাদক নৃত্যগোপাল চট্টোপাধ্যায়ের 
'কুষিসংগ্রহ' (১৯৯০) নামক গ্রস্থে ও রয়েছে । এখানে রুষি সম্ঘদ্ধে বার মাসের 
কর্তব্য-কাধ সম্বন্ধে আলোচন। যায়গায় যায়গায় অতাস্ত সংক্ষিপ্ত । এ ছাড়া 
উচ্ছাসের আধিক্য নৃত্যগোপালের বচনীভঙ্গীর প্রধান ক্রুটি। 

রচনায় যুক্তি এবং তথ্াসম্িবেশে পধবেক্ষণ ও গবেষণার পরিচয় পাওয়া 
গেল আগড়পাঁড়া নিবাসী হারাধন মুখোপাধ্যায় প্রণীত 'কিষি-তত' (১৯৪৩ 
স"বৎ ) নামক গ্রন্থে । ইতিপূবে গ্রশ্থটির কিছু অংখ “সোমপ্রকাশ' পত্রিকায় 
ধারাবাহিকভাবে বেরিয়েছিল । পুর্ণাঙ্গ না! হলেও ভারতীয় কষিবৃত্তান্তের 
একটি সামগ্রিক পরিচয় দেলার প্রচেষ্টা এখানে রয়েছে । এই যুগের আর 
একটি উল্লেখযোগ্য রচনা ১২ খণ্ডে লেখ! ভুবনচন্ত্র করের 'রুমিপ্রণালী'। 
রুষিপ্রণালীর বিভিন্ন খণ্ড ১২৯৯ থেকে ১৩১০ সালের মধ্যে প্রকাশিত হয়। 
লেখক ভূবনচন্্র দীর্ঘকাল ধ'রে কধিবিজ্ঞান ও রুধিকাধের সঙ্গে সংগ্লিষ্ঠ 
ছিলেন । আলোচ্য গ্রন্থের বিভিন্ন খণ্ডে দেশীয় কষিপ্রণালীর আলোচনায় 
তার এই সুদীর্ঘ অভিজ্ঞতার পরিচয় বয়েছে। রুষিপ্রণালীর যায়গায় যায়গায় 
পাশ্চাত্য রুষিপ্রণালীর কথাও বণিত। আলোচ্য গ্রন্থটি আগাগোড়। গুরু 
ও শিষ্তের কথোপকথনের মাধ্যমে লেখা । স্বনচন্দ্রের রচনাভঙ্গীর প্রশ'সা 
করা যায় না। তীর ভাষায় যায়গায় যায়গায় গ্রাম্যতার ছাপ রয়েছে । 

রষিসাহিত্যে এই যুগের আর একজন বিশিষ্ট গ্রন্থকার বঙ্গবাসী কলেজের 
অধ্যক্ষ গিরিশচন্দ্র বস্থ। গিরিশচন্দ্রের “কৃষিদর্শন-১ম ভাগে" (১৩০৪ ) কুমি- 
বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে সারগর্ত এবং বৈজ্ঞানিক আলোচন।! কর! হয়েছে । 

উনিশ শতকের শেষভাগে প্রকাশিত সাধারণ কৃষিবিজ্ঞান বিষয়ক 
অধিকাংশ গ্রস্থই জনসাধারণের উদ্দেশে লেখা । তবে বালকদের উদ্দেশ্যেও 
কয়েকটি গ্রন্থ এই যুগে প্রকাশিত হয়েছিল । এই শ্রেণীর গ্রন্থের মধ্যে উল্লেখ- 
ঘোগ্য, গিরিশচন্দ্র বন্থর 'কৃষিসোপান” ( ১২৯৫ ) এবং "চাকুবার্ত।' সম্পাদক 
কামিনীকুমার চক্রবর্তীর “কৃষক? (১৩০০)। 

সাধারণ কৃষিবিজ্ঞান বিষয়ক গ্রন্থ ছাড়াও উনিশ শতকের শেষভাগে 
কৃষির বিষয়বিশেষ নিয়ে গ্রস্ব-রচনার সুত্রপাত হোল। এই শ্রেণীর গ্রন্থের 


৩৭৮ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


মধ্যে উল্লেগযোগা দেশী ও বিলাতী শাকসবজী নিয়ে লেখ। কালীচরণ চট্টো- 
পাধ্যায়ের 'সবজী-বাগান” (১৮৮৫), রেশমের ইতিহাস ও রেশমকীট নিয়ে 
লেখ। রমানাঁথ সেনের “রেশম তত্ব" (১৯১৯৩ » স্থুসঙ্গ-দুর্গাপুর থেকে প্রকাশিত 
কমলকুক্ণ সি"হেল আতা (১২৯৮), কুষিবিজ্ঞানের লেখক নিত্যগোপাল 
মুখোপাধায়ের পরশম-বিজ্ঞান' (১৮৯৪), গ্ররুনাথ চক্রবতীঁর “চার চাষ 
আবাদ ৪ প্রস্ততগ্রণালী' (১৮৯৫ ) এব” প্রবোধচন্দ্র দে'র 'সবজীবাগ' 
( ২য় স"ন্গরণ-১৩০৬ )। 

এই সকল গ্রন্থ ছাঁড়। রুষিনিজ্ঞানের বিশেষ কোনে! কোনো দিককে 
নিয়ে গ্রন্ব-বচনার প্রচেষ্টা ও এই যুগে দেখ। গেল। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, 
কূুধিতবের সম্পাদক বিপ্রদাস মুখোপাধ্যায়ের লেখ! “কলম-প্রণালী? (১২৯৭)। 
এই গ্রন্থে কয়েকটি ফলের কলমপ্রস্তত প্রণালী নিয়ে আলোচনা কর। হয়েছে | 

রুঘিবিজ্ঞ।ন বিষয়ক এই সকল গ্রস্ত ছাঁড়াও উনিশ শতকের শেষভাগে 
বাংল। ভাষায় পশুপালন ও ম্ন্ত-চাষ (191,919) বিষয়ক গ্রন্থ-রচনার সৃচন। 
হোল। কমলরুষ সি'হের “গোপালন' (১৮৮২ ) এবং নিধিরাঁম মুখোপাধ্যায় 
সংকলিত 'মতন্টের চাষ" (১৮৮৭ ) এই প্রসঙ্গে উল্লেখযোগ্য । প্রথমোক্ত 
গ্রন্থের ছু'এক ধায়গাঁয় লেখকের নিজন্ব অভিজ্ঞতার ছাপ রয়েছে । সমগ্র গ্রস্থটি 
হ্ব'খণ্ডে বিভক্ত | প্রথম খণ্ডে গো-প্রতিপালন সম্বন্ধে আলোচনা । দ্বিতীয় 
খণ্ডে গোচিকিৎসাঁর কথ। আলোচিত । প্রধানতঃ পাশ্চাত্য পদ্ধতিতে লেখা 
হলেও যায়গায় যায়গায় লেখক গো-পালন ও গো-জীবন সম্বন্ধে প্রাচীন 
শীস্বকারদের মতবাদ উল্লেখ করেছেন। আলোচ্য গ্রন্থের ভাষায় বহুস্থলেই 
পূর্ববঙ্গীয় উচ্চারণের ছাপ বিদ্যমান । 

কৃষিবিজ্ঞীনের বিভিম্ন দিক নিয়ে গ্রন্থ-রচন। ছাড়াও সামফ়িক-পত্রের 
মাধ্যমে কৃষি-সাহিত্যকে জনপ্রিয় ক'রে তুলবার প্রচেষ্টা এই যুগে দেখা গেল। 
উনবিংশ শতাব্দীর শেষ ছুই দশকে রুষিবিজ্ঞান নিয়ে কয়েকটি সাময়িক-পত্র 
প্রকীশিত হোল। এই যুগের পুণীঙ্গ কৃষি বিষয়ক পত্র-পত্রিকার মধ্যে 
বিশেষভাবে উল্লেখযোগ্য, উমেশচন্দ্র সেনগুপ্ত সম্পাদিত 'কিষিপদ্ধতি' (অগ্রহায়ণ, 
১২৯০ ), ঢাঁকা থেকে কালীকুমীর মুন্সীর সম্পাদনায় প্রকাশিত “সচিত্র কষি 
শিক্ষ।' ( ভাদ্র, ১২৯৪ ) এবং নৃত্যগোপাঁল চট্টোপাধ্যায় পরিচালিত “কৃষিতত্ব- 
নবপধ্যায় ( মাঁঘ, ১৩৯৬)। উৎকধতার দিক থেকে শেষোক্ত পত্রিকাটিই 
শ্রেষ্ঠ । এতে কৃষি সম্বন্ধে সীধারণভাবে জ্ঞাতব্য সকল বিষয়ই প্রকাশিত হোত। 


কারিগবী বিজ্ঞান ৩৭৯ 


পূর্ণাঙ্গ কুষি বিষয়ক পত্রিকার সঙ্গে সঙ্গে এই যুগের কয়েকটি কৃষিপত্রিকায় 
শিল্প ও সাহিত্য বিষয়ক প্রবদ্ধাদিও প্রকাশিত হতে দেখা গেল। বিপ্রদাস 
মুখোপাধ্যায়ের 'রুষিতক', উমেশচন্দ্র সেনগুধ্ের “কুষিপহ্ধতি" প্রভৃতি পৃণাঙ্গ 
কষিপত্রিক। আশানুরূপ জনপ্রিয়ত। লাভ করতে পারে নি। তাই পরবতী 
কয়েকটি পত্রিকায় শিল্প ও সাহিত্য বিষয়ক প্রবন্ধের সমাবেশ ঘটিয়ে কষি- 
সাহিত্যকে জনপ্রিয় ক'রে তুলবার চেষ্টা! করা হোল। এই শ্রেণীর পত্রিকার 
মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, গিরিশচন্দ্র বনু সম্পাদিত 'কুধি গেজেট 
( বৈশাখ, ১৯৯২ ), নবীনচন্ত্র সাহ। সম্পাদিত “সচিত্র রূধিতত্ব ও ভারতবন্ধু' 
( মাঘ, ১৩০১ ) এব* নগেন্দ্রনাথ স্বর্ণকার সম্পাদিত 'কৃষক'( আশ্বিন) ১৩৯৭ )। 
রুষি গেজেট পত্রিকায় রুষিবিজ্ঞানের সঙ্গে সঙ্গে পঙশুচিকিংস।, আবহাওয়। 
ইত্যাদি বিষয় নিয়ে রচনাদি প্রকাশিত হোঁত। সচিত্র রষিতত্ব ও 
ভারতবন্ধুতে শিল্পবিজ্ঞান বিষয়ক আলোচন। নিয়মিতভাবে স্থান পেত । রুষক 
পত্রিকার ১ম সণখ্যায় পত্রিকা-প্রচারের উদ্দেশ্য সম্বন্ধে স্পষ্টই মন্তবা কর। হয়, 


“এই নাটক-নভেল-প্রাবিত বঙ্গদেশে কেবল রুমিকাধর্য সম্বন্ধীয় 
পদ্রিক! যে কতদূর আদৃত হইবে, তাহ! সকলেই বুঝিতে পারেন । 
ভূতপূর্ন ছুই একটা কৃষি-পত্রিকার অদৃষ্ট ইহার বিশেষ পরিচায়ক । 
আমরা তজ্জন্যই রুষি প্রবন্ধীদি ভিন্ন অপরাপর সহজপাঠ্য প্রবন্ধ ও 
স"বাদ এই পত্রিকায় প্রকাশ করিব |? 


'কুষক'-এ রুষিবিজ্ঞান ছাড়াও অন্যান্য বিষয় নিয়ে প্রবন্ধাদি প্রকাশিত হোত 
বটে ; তবে রুষিবিজ্ঞান বিষয়ক রচনাঁয়ই এই পত্জিকার উতকর্ষত। | প্রবোধচন্দ্র 
দে প্রমুখ লেখকরণ এতে নিয়মিতভাবে লিখতেন । 

বিংশ শতাব্দীতে কৃষি-সাময়িক প্রকাশের ধারা অব্যাহত রইল। এই 
যুগের কৃষিপত্রিকার পরিকল্পনায় ও কৃষিপ্রবন্ধের ভাষা! এবং রচনাভঙ্গীতে 
উল্লেখযোগা উন্নতি দেখ। গেল। এই উন্নতির পরিচয় কৃষিবিজ্ঞান বিষয়ক 
্রন্থেও স্বম্পষ্ট। ভাষা ও রচনারীতির দিক থেকেই শুধু নয়, বৈজ্ঞানিক 
দৃিতঙ্গীতেও এই যুগের কৃষিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের একটি বৈশিষ্ট্য রয়েছে । 
এগুলোতে সংক্ষেপে কৃষিবিজ্ঞানের সামগ্রিক পরিচয় ন। দিয়ে এই বিজ্ঞানের 
এক একটি দিককে নিয়ে হুস্ম ও বিস্বৃত আলোচন কর। হোল । এর মূলে ছিপ 
রুষিবিজ্ঞানের বৈজ্ঞানিক খুটিনাটি সম্বন্ধে লেখক ও জনসাধারণের ক্রমবর্ধমান 


৩৮৩ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


আগ্রহ ও সচেতনতা। তাই দেখা যায়, বিংশ শতাব্দীতে সাধারণ কৃষিবিজ্ঞান 
নিয়ে যে পরিমাণ গ্রন্থ লেখ। হয়েছে, তার চেয়ে অনেক বেশী সংখ্যক গ্রন্থ 
লেখ! হয়েছে কৃষির বিষয়বিশেষ ও কুষিবিজ্ঞানের বিশেষ এক একটি দিককে 
নিয়ে। বিংশ শতাবীতে কষি-রসায়ন রচনার স্ুত্রপাতি হোল। তা' ছাড়! 
পশুপালন ও পশুচিকিংস। নিয়েও ছোট-বড় অনেক গুলো! গ্রন্থ প্রকাঁশিত 
হোল। বি*শ শতাব্ীতে কৃষি-সাহিত্যের এই উন্নতির মূলে রয়েছে রুষিশিক্ষা 
প্রসার এবং রুষিব্যবস্বার উন্নতিকল্লে কেন্দ্রীয় ও প্রাদেশিক গভর্ণমেন্টের 
কার্ধকরী প্রচেষ্ট! | ১৯০৫ খষ্টান্দে লর্ড কার্জন যখন ভারতীয় রষিবিভাগের 
সংস্কার করলেন, তখন বাংলার প্রাদেশিক রুধিবিভাগও নতুন ক'রে গঠিত 
হোল । এদেশে বৈজ্ঞানিক রুষিব্যবস্থাঁর প্রবর্তনে গভর্ণমেণ্ট এতদিনে কার্যকরী 
প্রচেষ্টা দেখালেন । এই সময়েই (১৯০৫) লর্ড কার্জনের প্রচেষ্টায় বিহারের 
পুষা নামক স্থানে 48051 0োন25568151)105000 6 স্থাপিত 
হোল ।”* এই প্রতিষ্ঠান ভারতে বৈজ্ঞানিক কৃষির পত্তন করলেন। কৃষি- 
বিজ্ঞান বিষয়ক বাংল গ্রস্থও এই প্রতিষ্ঠানের উদ্যোগে প্রকাঁশিত হয় । 

বিংশ শতাব্দীর কুষিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের মধ্যে প্রথমেই উল্লেখষোগা, 
কুষির বিষয়বিশেষ এবং কৃষিবিজ্ঞানের বিশেষ এক একটি দিককে নিয়ে লেখ। 
গ্রন্থসমূহ । এই শ্রেণীর গ্রন্থ-রচনায় সবিশেষ কৃতিত্বের পরিচয় দিলেন প্রবোধচন্দ্র 
দে। 'প্রবৌধচন্দ্রের সাহিত্য-জীবন উনবিংশ শতাব্দীর শেষভাগ থেকে স্তর 
হয়। 

প্রবোধচন্দ্র ১৮৮৬ থুষ্টাব্ব থেকে কৃষিবিজ্ঞানকে উপজীবিকার্ধপে গ্রহণ 
করেন। তিনি লগ্ুনের *00551] [701:61০9108191 9০০/৪ডা'-র ফেলো 
নির্বাচিত হয়েছিলেন। প্রবোধচন্দ্র কিছুকাল ধ'রে মুখিদাবাদের নবাব 
বাহাছুবের তত্বাবধায়ক হিসাবে কাজ করেছিলেন । কাশীপুর [30711551- 
0181 [1550006-এও কিছুকাল তিনি তত্বাবধায়ক হিনাবে কাজ করেন! 

কৃষিবিজ্ঞানের মূলতত্ব এবং কয়েকটি ফসলকে কেন্দ্র ক'রে লেখ কিষিক্ষেত্র” 
€ ১৩০১) নামক গ্রন্থটির মাধ্যমে তিনি সাহিত্য-জগতে আত্মপ্রকাশ করেন। 
প্রবোধচন্দ্রের ভাষা প্রাঞ্জল; রচনাও যুক্তিধর্মী। তার রচনায় পাশ্চাত্য 


৩২ 4৯611091001] 6৬০৪:০) [য়ে 1712019-[12506৮65 8180 01692139000 
€ 1958 )--10009000192 ২৮10 তত 3০ 88170155 আজ, 


কারিগরী বিজ্ঞান ৩৮১ 


বৈজ্ঞানিক তথ্যাদি আবশ্তকমতো। ব্যবস্ৃত। ইংরেজী বৈজ্ঞানিক শব্ধকে 
অনুবাদ না| ক'রে অনেক ক্ষেত্রেই প্রবোধচন্দ্র এ মকল শব্ধ হুবহু ব্যবহার 
করেছেন । 

প্রবোধচন্ত্র দে'র দ্বিতীয় গ্রন্থ 'সবজীবাগ? (২য় সংস্করণ, ১৩০৬ )। 
কিষিক্ষেত্র' জনসমাদর লাভ করায় প্রবোধচন্্র এই গ্রন্থটি রচনায় উদ্ধন্ধ হন। 
দেশী ও বিলেতী উভয় প্রকার সবজীর কথাই এতে স্থান পেয়েছে । মব.জী- 
বাগের অধ্যায়বিভাগে বৈজ্ঞানিক পদ্ধতি অন্তস্থত। 

রুষিবিজ্ঞানের বিশেষ এক একটি দিক ও কৃষির বিষয়বিশেষ নিয়ে 
প্রবোধচন্দ্র অনেক গুলে! গ্রন্থ রচনা করেন । রুষির বিষয়বিশেষকে নিয়ে লেখা 
গ্রন্থের মধো উল্লেখযোগ্য, “পশুথাগ্য” (১৩০৮ ),০* "কার্পাস-কথা? (১৩১৫) 
এবং গোলাপ ফুল নিয়ে লেখ। 'গোলাপ বাড়ী” (১৩১৫)। প্রথমোক্ত গ্রন্থে 
পশুদের খাছ্যের উপযোগী কয়েকটি বিশেষ বিশেষ ফসলের কথা আলোচিত। 
তবে আলোচন। সর্বত্রই সংক্ষিপ্ত প্রকৃতির । গ্রবোধচন্দ্রের “কার্পাস-কথা'য় 
কার্পাসের জাতিবিচাঁর ও ভারতে কার্পাস-কষির অবস্থ। আলোচনার পর 
কার্পাসের মৃত্তিকা, সার, বীজ উত্যাদি প্রসঙ্গ নিয়ে সংক্ষেপে আলোচন। করা 
হয়েছে । এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল স্বদেশী আন্দোলনকে কেন্দ্র ক'রে। 
স্বদেশী আন্দোলনকে উপলক্ষ্য ক'রে এই যুগে বঙ্গবাসী, হিতবাদী, অস্থশীলন 
প্রভৃতি সংবাদপত্রে বহু প্রবন্ধ প্রকাশিত হয়। এ ছাড়া কার্পাস-চাষ নিয়ে 
এই সময়ে কয়েকটি গ্রস্থও রচিত হয় । এই শ্রেণীর গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য, 
নিবারণচন্দ্র চৌধুরীর “কার্পাস-চাষ,** দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের “তুলার 
চাষ” € ১৯০৬ ) এবং নিকুঞ্চবিহারী দত্তের “কার্পাস প্রসঙ্গ? (১৯*৬)। এই 
সকল গ্রন্থের মধ্যে প্রবোধচন্দ্রের কার্পাস-কথাই সর্বাধিক জনপ্রিয়তা অর্জন 
করে। 

কার্পাস-কথার পরে প্রকাশিত প্রবোধচন্দ্রের প্রায় সবগুলো গ্রস্থই কৃষি- 
বিজ্ঞানের বিশেষ এক একটি দ্িককে নিয়ে লেখা । এই শ্রেণীর গ্রন্থের মধ্যে 


৩৩ 'পশুধান্ধে'র পর এবং “কার্পাস-কখা'র পূর্বে প্রবোধচন্ত্র 'ফলকর' নামে একটি প্রস্থ 
লিখেছিলেন । এই গ্রস্থে ফলের জমি, চারা-নির্বাচন, বীজ, কলমপ্রণালী ও কয়েকটি ফল নিয়ে 
আলোচনা] করা হয়। প্রবোধচন্ত্র ফলকে বিষয়বস্তু ক'রে হুট ইংরেজী গ্রন্থও রচনা করেন। গ্রন্থ 
ছু'টিয় নাম *£১ 71269018৩০০ 208:28০' এবং '2০১৪০০ 000160:6", 

৩৪ ভূমিক! : কার্পাস-কথা-লপ্রবোধচন্্র দে । 


৩৮২ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


উল্লেখযোগ্য 'মৃত্িক।-তব্" (১৩১৬); ভূমিকর্ষণ (১৩১৯), ভিত্িদখাস্' 
(১৩২০ ) এব* “উদ্টিজ্ীবন' (১৯১৫ )1 প্রথমোক্ত গ্রন্থে রুষিবিজ্ঞান প্রসঙ্গে 
জ্ঞাতব্য মুত্তিকা সম্পকিত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা কর! হয়েছে । 
ভূমিকর্ধণে মুন্তিক। ও উদ্ভিদখাগ্য, ভূমির উর্বরত।), কর্ষণপদ্ধতি, সারের 
প্রয়োজনীয়তা ইত্যাদি প্রপঙ্গ নিয়ে সর্জনবোধ্য আলোচন। কর। হয়েছে। 
ভূমিকর্ধণ প্রকাশিত হবার অল্পদিন পরেই “উদ্চিদথাগ্য" নাম দিয়ে প্রবোধচন্দ্র 
সার নিয়ে স্বতন্থভাবে একটি গ্রগ্থ লিখলেন । নিচিত্র ধরনের উদ্ধিদসার নিয়ে 
এই গ্রন্থে বিস্ততভাবে আলোচনা কর] হয়েছে । সারের বিভিন্ন রাসায়নিক 
উপাদানেরব্যাখ্যাও প্রাঞ্জল । 

উদ্ধিদসাঁর ও উদ্ভিদজীবন সঙ্দ্ধে 'প্রবোধচন্দ্র “বঙ্গবাসী", “হিতভবাদী?, “ক্লুষক' 
প্রভৃতি পত্রিকায় কয়েকটি প্রবন্ধ লেখেন। এ সকল পত্রিকা থেকে উদ্ভিদ 
বিষয়ক প্রবন্ধ গুলে। সকলিত ক'রে “উদ্ভিজ্জীবন' প্রকাশিত হয়। ধারা উদ্চিদ 
প/লন ক'রে থাকেন, তাদের উদ্দেশ্যে এ বইটি লেখ। | এতে উদ্ভিদের বর্ণ, জন্ম 
৪ জীবনধারণ প্রণালী এব" উদ্ছিদদেহের বিভিন্ন অ'শ নিয়ে প্রাঙ্গল আলোচন। 
কব হয়েছে । 

এই'ভাবে সহজ ও সরল রুষিবিজ্ঞান রচনার মধা দিয়ে প্রবোধচন্দ্র দে বাংল। 
সাহিতাকে সমৃদ্ধ ক'রে গেলেন । রুধি বিষয়ক আলোচনাকে প্রবোধচন্্ 
সাহিত্যের একটি অত্যাবশ্যকীয় বিভাগ বলে মনে করতেন | এ সঙগন্ধে তিনি 
বলেছেন, 


সাহিত্যের সকল বিভাগ বা অঙ্গকে উপেক্ষ। করিতে পানি, কিন্ত 
কষিকে পারি না। আর যে সাহিত্য রুষিবিহীন তাহাকে অসম্পূর্ণ 
মনে করা অসঙ্গত নহে ।'2৫ 


কষিসাহিত্যের প্রতি প্রবোধচন্দ্রের এই আকধণের মূলে ছিল তার 
দেশগ্রীতি। এই দেশগ্লীতির পরিচয় প্রবৌধচন্দ্রের বর্ণনায় ফুটে উঠেছে 


৩৫ সাহিত্য, বিজ্ঞান ও কৃষি (২য় সংস্করণ,১৩২১)--পৃট ৩। গ্রস্থাকারে প্রকাশিত 
হলেও আসলে এটি একটি প্রবন্ধ । কৃষির সঙ্গে সাস্িতা ও সমাজের সম্থন্ধ, গাহস্থা কৃষি, বৈজ্ঞানিক 
কৃষি, কৃষিশিক্ষা, উদ্ভান-চর্চ। ইত্যাদি প্রসঙ্গ নিয়ে এখানে আলোচনা! করা হয়েছে । ১৩১৭ সালে 
চট্টগ্রামে অনুষ্ঠিত বঙ্গীয় সাহইিতা সন্মেলনের বিজ্ঞানশাথার অধিবেশনে প্রবোধচন্ত্র এই প্রবন্ধটি 
পাঠ করেন। 


কারিগরী বিজ্ঞান ৩৮৩ 


সমাজকে বক্ষ। করিতে হইলে, দেশকে অর্থশালিনী করিতে হইলে 
কষির উন্নতি-বিধান করিতেই হইবে এবং তছুপলক্ষে রুষি-সাহিত্যকে 
শক্তি প্রদান করিতে হইবে |5৬ 


প্রবোধচন্দ্রের সমসাময়িক যুগে রুষির বিষয়বিশেষ নিয়ে গ্রন্থ-বচনায় 
কৃতিত্বের পরিচয় দিলেন নিবারণচন্দ্র চৌধুরী ও চারুচন্দ্র ঘোষ । নিবারণচান্দেন 
“কষি-রসায়ন' (১৯০৪ ) বা'লায় রুঘিস-ক্রান্ত বসায়নবিজ্ঞান বিষয়ক প্রথম 
গ্রন্থ । এই গ্রন্থ সাধারণ বসায়নবিজ্ঞানের তব্বের দিক ৪ রুষিসংজ্রান্ত 
বসায়নবিজ্ঞানের ব্যলহারিক দিক নিয়ে আলোচন। করা হয়েছে । প্রধান 
প্রধান কয়েকটি মৌলিক ৭ যৌগিক পদাঁথের বিলবণ ছিয়ে রুঘি-বসামন 
এখানে বিস্তারিতভাবে আলোচিত | এই গ্রন্থের যায়গায় যায়গায় লেখকেণ 
নিজন্ব অভিজ্ঞতার কথাও বণিত । লেখক এই অভিজ্ঞত। সঞ্চয় করেছিলেন, 
বঙ্গীয় কষিবিভাগে কাঁজ করবার সময় । 

চারুচন্দ্র ঘোষও বঙ্গীয় কৃষিবিভাগে কাজ করতেন । চাক্চন্দ্রের গ্রবণত। 
দেখ। গেল, কৃষিবিজ্ঞানের লঙ্গে সগ্নিষ্ট প্রাণিবিজ্ঞান বিষয়ক আলোচনায় । 
এই লেখকের প্রথম গ্রন্থ 'ফসলের পোকা (১৩১৭ ) এইচ.. ম্যাক্সয়েল্‌- 
লেফয় সাহেবের ভিগ্ডয়ান ইন্সেরী পেষ্ছদ্‌ নামক গ্রন্থ অনলঙ্গনে লেগ। | 
ইতিপূর্বে নিবারণচন্দ্র চৌধুরী “রুষক” পত্রিকায় কীটতক সম্বন্ধে ধারাবাঠিক- 
ভাবে কয়েকটি প্রবন্ধ লিখেছিলেন | তবে শুধুমাত্র ফসলের কীট নিয়ে 
স্বতন্ত্রভাবে গ্রন্থ-প্রকাশের প্রচে্ট। এই প্রথম । কি ধরনের পোক। শঙ্টাদি 
নষ্ট কবে, এর! কি খায়, কিভানে জীবনধারণ € বংশবৃদ্ধি করে, প্রধানত: 
তা নিয়ে এখানে আলোচনা কর। হয়েছে । পোকার শরীরের গঠন-নৈচিন্ত্যের 
উপর জোর ন। দিয়ে এদের আচরণের উপরেই এখানে জোর দে ওয়। হয়েছে 
বেশী। কি কি উপায় অবলম্বন করলে পোকার কবল থেকে কফসলকে রঙ্গ। 
কর! যায়, এখানে তা" স্পষ্টভাবে বোঝান হয়েছে । রুষকরা যা'তে পোক। 
চিনে নিয়ে যথাঁষথ প্রতিবিধান করতে পারে, সেদিকে লঙ্গ্য রেণে বইটি 
লেখ । এজন্যেই পোকার বৈজ্ঞানিক নাম এই গ্রন্থে পরিত্যক্ত হয়েছে। 

চারুচন্দ্র ঘোষের “মৌমাছি পালন" (১৯১৮) বাংল! কষিবিজ্ঞান বিষয়ক 


৩৬ সাহিত্তা, বিজ্ঞান ও কৃষি--পৃঃ ৭ 


৩৮৪ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


আঁর একটি উল্লেখযোগ্য গ্রন্থ । এই গ্রন্থটি পুষা “471০0101981 7২6562101) 
[1750006"-এর উদ্যোগে প্রকাশিত হয়। মৌমাছিদের স্বভাব ও আচরণ 
বর্ণন। ক'রে ইংল্যাণ্ড, আমেরিকা, অষ্ট্রেলিয়! প্রভৃতি দেশের মৌমাছি-পাঁলন- 
পদ্ধতি এই গ্রন্থে বণিত হয়েছে । গ্রন্থটি স্থপরিকল্পলিত এব" সারগর । 

বিশ শতাব্দীর পশুপালন বিষয়ক কোনে। কোনে। গ্রন্থে এই স্বপরি- 
কল্পনার পরিচয় পাঁওয়া গেল বটে ; তবে বিষয়বস্ত নির্বাচনে একঘেয়েমিতা*" 
এই শ্রেণীর গ্রন্থের প্রধান ক্রটি। পশ্ডপাঁলন বিষয়ক প্রায় সব গুলো গ্রন্থের 
উপজীব্য গো-পালন ও গো-চিকিংস। | এই শ্রেণীর গ্রন্থের মধ্যে উল্লেখযোগা, 
কিশোরগঞ্জ নিবাসী গিরিশচন্দ্র চক্রবর্তীর “গো-্ধন' (১৩২১), বঙ্গীয় 
জীনদয়। প্রসাঁবিণী সমিতির”৮ অবৈতনিক সম্পাদক নীলানন্দ চট্টোপাধ্যায় 
ও হাওড়ার বামেশ্বর মালিয়। ভেটারিনারী হাসপাতালের ডাক্তার খেল[তিচন্ত্র 
মৈষ্বের গো-পালন ও গো-চিকিৎস1' € ১৯১৯), গভর্ণমেণ্টের ভেটারিনারী 
বিভাগের এসিষ্ট্যাপ্ট সারঙ্জেন হেমচন্দ্র দীশগুপ্চের গার্বস্থা গোঁচিকিংসা 
(১৯২২), বাঁণেশ্বর সিংহের “গোপালন শ্শিক্ষা' (১৩৩৪ ) এবং বেঙ্গল 
ভেটাঁরিনারী কলেজের সহকারী অধ্যক্ষ দিবাকর দে'র “গো-পালন ও 
চিকিৎস। (১৩৩৪ )। প্রথমোক্ত গ্রন্থে প্রীচয ও পাশ্চাত্য-_উভয় বীতিই 
অশ্স্থত। নীলানন্দ চট্টোপাধ্যায় ও খেলাতচন্দ্র মৈত্রের 'গো-পালন ও 
গো-চিকিৎসা'র ভাষা অপেক্ষাকৃত প্রীঞ্জল। গ্রন্থটির কিছু কিছু অংশ 
ইতিপূর্বে সাহিতা-সংবাদ, এডুকেশন গেজেট, বিজ্ঞান প্রভৃতি সাময়িক-পত্রে 
প্রকাশিত হয়েছিল। “গো-পালন' ও “গো-চিকিৎসা” জনসমাদর লাভ করে। 
হেমচন্দ্র দাশগুপ্ের 'গাহস্থ্য গো-চিকিৎসা' এবং বাণেশ্বর সিংহের “গো-পালন 
শিক্ষার বৈশিষ্ট্য, অধ্যায়বিভাগে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গী। এই বৈজ্ঞানিক 
দৃষ্টিতঙ্গীর পরিচয় দিবাকর দে'র “গো-পালন ও চিকিৎসায় আরও পরিণত। 
উনবিংশ শতাব্দীর শেষভাগের তুলনায় এই যুগে প্রকাশিত সাধারণ ক্ৃষি- 
বিজ্ঞান বা কৃষির মূলতত্ব বিষয়ক গ্রন্থের সংখ্যা নগণা। এই যুগের সাধারণ 


৩৭ কদাচিং কোনো কোনো। গ্রন্থে বিভিন্ন পশু নিয়ে আলোচনা পাওয়া গেল। যেমন, 
পি. এস. ভট্টাচাধের 'বৃৎ পশু-টিকিৎসা' (১৩১৭ )। আলোচ্য গ্রন্থে করেকটি গৃহপাদ্লিত পশুর 
চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনা করা হলেও গৌঁচিকিংসা সম্বন্ধে আলোচনা অপেক্ষাকৃত 
বিস্তারিত । এতে প্রাচ্য ও পাশ্চাতা উতর দেশীয় তথ্যাদি রয়েছে। 

৩৮ এই সমিতি ১৯১৭ খৃষ্টাব্দে হাওড়ায় প্রতিষ্ঠিত হয় । 


কারিগরী বিজ্ঞান ৩৮৫ 


কৃষিবিজ্ঞান বিষয়ক অধিকাংশ গ্রপ্ই অকিঞ্চিংকর, তবে কদাচিৎ ছু" একটি 
গ্রন্থে স্থপরিকল্পনীর পরিচয় পাওয়া যায়। যেমন, অশ্থিকাঁচরণ সেনের 
কিষি-প্রবেশ' (১৩১৭) এই গ্রন্থে কৃষিবিজ্ঞানের সঙ্গে সংশ্লিষ্ট বাঘুম গুল ও 
মৃন্িক নিয়ে আলোচনার পর বৃক্ষদেহ, মৃত্তিকার উৎকধ সাধন, বীজের 
উদ্নতি ইত্যাদি প্রসঙ্গ পাশ্চাত্য বৈজ্ঞানিক প্রণালীতে ব্যাখ্যা কর। হয়েছে। 
তবে বৈজ্ঞানিক তথ্যের স্বল্লত! এব" সুপরিকল্পনার অভাব এই যুগের সাধারণ 
রুষিবিজ্ঞান বিষয়ক অধিকা'শ গন্থেরই প্রধান ক্রাট। এই প্রসঙ্গে উল্লেখযোগা, 
গণীব শায়ের প্রণীত 'কষক-বন্ধু' (১৩১৭ ), মেডিকাল নাশারীর ডাইবেক্টার 
হেমচক্্র ছেবের “ব্যবহারিক রুধি-দর্পণ-_-১ম খণ্ড (১৩১৮) এব" পাইকপাড। 
নাশীরীর স্বত্বাধিকারী হরিদ1স চটোপাধ্যায়ের 'কুষি-সগ।--১ম ভাগ" (১৩৩১ )। 
প্রথমোক্ত গ্রন্থটি পয়ার ছন্দে লেখ! | বণনাঁয় একঘেয়েমিত| এব" বৈজ্ঞানিক 
তথাদির অভাব গ্রন্থটির প্রধান ক্রটি। রুষকদের প্রতি উপদেশ দেপার 
কালে যায়গায় যায়গায় এখানে ইসলাম ধের জয়গান কর। হয়েছে । 
ব্যবহারিক রুষি-দর্পণে ভাবতবর্ধের কমি ছাড়াও বিভিন্ন বিদেশী কৃষির চাম 
বণিত। আলোচা গ্রপ্থে প্রাচা ও পাশ্চাত্য তথাদির স'মিশ্রণ ঘাটেছে। 

বিংশ শতান্ধীতে প্রকাশিত কোনে। কোনে। গ্রন্থে কদাচিৎ প্রাচা তথা দিও 
স্থান পেল বটে; তবে এই শতাব্দীর গোড়। থেকেই পাশ্চাতা রুষিবিজ্ঞাণ 
ক্রমশঃ জনপ্রিয় হয়ে উঠছিল। তা পৃর্ণাঙ্গ কৃষিবিজ্ঞান শিষয়ক পত্রিকার 
সথা। এই যুগে বাড়ল। কুষিনিজ্ঞজানের বিভিন্ন দিক নিযে চিন্ত।শীল প্রবন্ধ 
এই যুগের কয়েকটি পত্রিকায় পাওয়। গেল। এই প্রসঙ্গে প্রথমেই উল্লেখযে গা, 
নিশিকান্ত ঘোষের সম্পাদনায় ঢাক। থেকে প্রকাশিত “রুষি-সমাচার' ( বৈশাখ, 
১৩১৭ )। এইট পত্রিকায় কষিবিজ্ঞান ও কৃষি-শিল্প ছাড়া বিচিত্র প্রকৃতির 
রুষি-স'বাদ্দ প্রকাশিত হোত । এ ছাড়! উদ্চিদবিজ্ঞান নিয়ে বহু স্ুলিখিত 
প্রবন্ধ এতে পাঁওয়। যায়। পূর্ণাঙ্গ রুষিবিজ্ঞান বিষয়ক অপরাপর পত্্র- 
পত্রিকার মধ্যে উল্লেখযোগ্য, কিষি-সম্পদ" € বৈশাখ, ১৩১৭), প্রভাসচন্ু 
ঘোঁষ সম্পাদিত “রুষি-সংবাদ" ( বৈশাখ, ১৩২৪ ), ঢাক। বঙ্গীয় রুধি-বিভাগ 
থেকে প্রকাশিত 'কিষি-সমাচার' (মাচ, ১৯২১) এব" বিনোদবিহ্ণরী চট্টোপাধ্যায় 
সম্পাদিত “চাষবাপ" ( অগ্রহায়ণ, ১৩৩৪) ইত্যাদি । প্রথমোক্ত পত্রিকায় 
প্রবোধচন্দ্র দে প্রমুখ লেখকরা নিয়মিতভাবে লিখতেন । কুষি-সংবাদ 
পত্রিকায় দেশী ও বিদেশী কৃষি ও কৃষকের কথা, রষিসংবাদ এবং সাধারণ 

€ 


৩৮৬ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


রুষি সঙ্বন্ধে রচনাদি প্রকাশিত ভোতি | কুষি-সমাচারে কৃষিপ্রবন্ধ ও সংবাদাদি 
ছাড়াও সরকারী কুষিক্ষেত্র ও প্রদর্শনীর বিবরণ নিয়মিতভাবে প্রকাশিত 
হোঁত। চাঁমবাঁস নামক পত্রিকাটি হোল নিখিল ভারত রুষি-সমিতির 
মুখপত্র । নৈজ্ঞানিক ক্ুধির প্রতি দেশীয় জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করবার 
উদ্দেশে এই পত্রিকাটি প্রকাশিত হয় । বিভিন্ন সাময়িক-পত্র থেকে কুষি- 
বিজ্ঞান বিষয়ক উতকৃণ্ঠ প্রবন্ধ চাঁধবাঁসে স”কলিত হোতি। 

উনবি“শ শতাব্দীর তুলনায় বি'শ শতাব্দীতে পূর্ণাঙ্গ কষিবিজ্ঞান বিষয়ক 
পর্রিক।র স"খ্য। বাঁড়ল বটে, তবে কদাচিৎ এই যুগের দু'একটি পত্রিকা 
রুষিবিজ্ঞানের সঙ্গে সঙ্গে অপরাপর প্রসঙ্গ স্থান পেল। এই প্রসঙ্গে বিশেষভাবে 
উল্লেগষে।গা, শরচ্চন্্র দেব সম্পাদিত “সচ্চাষী-স্থছদ" ( ফাল্গুন, ১৩১৮) এবং 
মাখনলাল সাউ সম্পাদিত “সচ্চাধী সেবক' ( ফান্তন, ১৩৩৪) | প্রথমোক্ত 
পত্রিকায় কুষিবিজ্ঞানের সঙ্গে সঙ্গে গল্প, প্রবন্ধ ইত্যাদিও স্থান পেত। 
শেষোক্ত পত্রিকায় কুষিবিজ্ঞজন ছাঁডাও শিল্প, সমাজ, সাহিতা ৪ বাণিজা 
বিষয়ক প্রনদ্ধাদি প্রকাশিত ভোত। 

সমগ্র ক্লুষিসাঠিভা আলোচন। করলে দেখা খাঁর, উনবিংশ এতাঁকীর 
মধ্যভাগ থেকে ধীর ও মন্থরগতিতে বাংল! ভাষায় কুষিনিজ্ঞান রচনার 
স্মত্রপাঁত হয়। এই শতাবীর শেষভাগে বৈজ্ঞানিক কৃষি সম্বন্ধে জনসাধারণের 
আগ্রহ বুদ্ধি পাবার সঙ্গে সঙ্গে বাংলা কুষিসাহিতোরও উন্নতি হতে খাকে। 
এই সময়ে কষিবিজ্ঞীনের বিভিন্ন দিক নিয়ে গ্রন্থ-রচনার স্থত্রপাত হয়। 
বি'শ শতাব্দীর গোড়া থেকেই কৃষিবিজ্ঞানের বিষয়বিশেষ নিয়ে গ্রস্থ-রচনায় 
প্রবণত' দেখা গেল। তা" ছাঁড়। প্রবোধচন্দ্র দরে প্রমুখ লেখকদের প্রচেষ্ায় 
রুধিসাহিতোর ভাষা! ও রচনারীতিতেও উন্নতি সাধিত হোঁল। এই যুগে 
স্থলভাবে সমগ্র কুষিবিজ্ঞান নিয়ে আলোচন। না করে এই বিজ্ঞানের 
বিশেষ এক-একটি দিককে নিয়ে স্ম্ম 9 বিস্তৃত আলোচন। হলে লাগল । 
এর মূলে ছিল পাশ্চাত্য কুষিবিজ্ঞানের ক্রমবর্ধমান জনপ্রিয়ত।। দেশীয় 
রুষিব্যবস্থার উন্নতিকল্লে গভর্ণমেণ্টের কাষকরী উদ্যোগ ও পাশ্চাতা রুষি- 
শিক্ষার বাবস্থা এই জনপ্রিয়তা স্ষ্টিতে অনেকখানি সাহীষা করেছিল। 
কিন্তু তা" সব্েও চিকিংসাবিজ্ঞানের ক্ষেত্রে যেমন বাংল! ভাষায় এককালে 
বিরাট ও সারগ গ্রঞ্থ-রচনায় প্রবণতা দেখা গিয়েছিল, রুষিবিজ্ঞানের 
বেলায় তা" কোনোকালেই দেখা যায় নি। বাংল! ভাষার মাধ্যমে কৃষি- 


কারিগরী বিজ্ঞান ৩৮৭ 


বিজ্ঞান চর্চার অভাবই এব মূল কারণ। পাশ্চাতা চিকিংসাবিজ্ঞানের 
প্রতি গভরমেন্ট এ দেশীয় জনসাধারণের দৃষ্টি উনবি-শ শতাকীর চতুর্থ 
দশক “থকেইঈ আরুষ্ট হয়েছিল । ভা ছাড়া উনবি'শ শতাব্দীর মধাভাগ 
থেকে বাল! ভাষার মাধামে চিকিংলাবিজ্ঞান চচাপ বাবস্থাও হয়েছিল 
এব' এই বানস্থ। চলেছিল দীঘকাল ধনে। কিন্তু কুষিবিজ্ঞানের ক্গেঙ্ছে। 
একূপ ঘটে নি। পাশ্চাতা রুঘিবিজ্ঞ।ন সচ্ক্ষে গভণমেণ্ট ও দেশীয় জন- 
সাধারণের সচেতন! দেখ| গেল এন অনেক পলবে। বিশ শতাঙ্গীর পরে 
এদেশে পাশ্চাহা কুষিপিজ্ঞান শিক্ষাণ কৌনে। বাবস্থাই হয় শি। বিশ 
শতাক্ার প্রারসভ্তে এছেখে পাশ্চাতা কুধিশিক্ষার বাসস্থা হোল বনে কিছ 
শিক্ষা বাহন ঠোল ইতপেজী ভাষ! | ফছুল নি শতাব্দীতে বাল কুষি- 
সাহিদ্ভার উন্নতি ঘটলেও কষিলিজ।নের অপেক্ষাকৃত ঢুক্ধহ ৭ জটিল দিক শিয়ে 
তথাসমুদ্ধ গ্রন্থ- রচনার প্রচেষ্ট। হা একটি মাহ ক্েযেঈ লীমিত খেকে গেল। 


হন 

বা'ল। র্লুমিসাহিতোর এই অসম্পুণত। স্বাকাণ করে নিয়েও বলা যায়, 
কৃষির সঙ্গে এদেশীয় জনসাধারিণের রয়েছে একট নাভী সম্পর্ক । ভারতপ্ধ 
বরাবরই কৃষিপ্রধান দেশ । বৈজ্ঞানিক কুষির লাবগু। শিলঙ্গে ঠলেপ কমি 
সন্নন্ধে স্বাভাবিক একটা আগ্রহ জনসাধারণের মধ বরাবরষ্ট ছিল। তা 
দেখা যার, বিশ শতাব্দীর পুরে পাশ্চাতা কৃষিপিজ্ঞান চার ল্যবঙ্থ। ন। 
হ৪য়। সকেও বা'ল। রুষিসাহিতা নেহাত মগণা নয়। কিন্ধু ইঞ্সিনীয়ারি' 

| যন্ধ্বিজ্ঞনকে ভারতন্ সহজে আপন বলে গ্রহণ করতে পারে নি। 
বি এদেশীয় সমাজজীবনে প্রভাব বিক্তার করতে পাবে নি কোনোদিন | 
এজন্যেই কৃষিনিজ্ঞানের বহু পূর্বেই যন্ত্রবিজ্ঞান শিক্ষাদানের বাবস্থা! হওয়। 
সত্বেও কারিগরী বিজ্ঞানের এই দিকটি নিয়ে গ্রন্ববচনায কোনোরূপ প্রবণত| 
বাংলায় দেখ! গেল না। বস্ততঃ, চিকিংস। ও কুষিবিজ্ঞানের তুলনাক্স বাংল। 
সাহিত্যের এই দিকটি অপেক্ষারুত ছুর্বল। উননি'শ শতান্দীতে নাল! 
ভাষায় যন্ত্রবিজ্ঞান লিখবার প্রয়াস মুষ্টিমেয় দু'একটি প্রচেষ্টার মধ্যেই সীমাবদ্ধ । 

বাল। ভাষায় ইঞ্চিনীয়ারিং ব। যন্ত্রবিজ্ঞান বিষয়ক প্রথম গ্রন্থ ভিউ. 
ববিনলনের “ভূমি পরিমাণ বিদ্যা” (১৮৪১) ব। 'ক্ষে্রাদির মাপ এবং চিন্রকরণেনু 
প্রাথমিক শিক্ষোপযোগি গ্রন্থ' । ভিখলগ্ীয় গ্রন্থের তাত্পর্ধ্যাবলঙ্বনে হুদেশীয় 


৩৮৮ বঙ্গনাহিত্যে বিজ্ঞান 


নিয়মের সংশোধন পূর্বক" এটি স'গৃহীত হয়। গ্রশ্থটির ইংরেজী নাম *16176175 
0£1.970 90:৮591706, 07. 0172 4১10610-]00181) 091817"1 ববিনসনের 
রচনাভঙ্গীর প্রশ'স। কর। যায় না। ভাষায় কত্রিমতা এবং বারবার একই 
ধরনের শব্দ দিয়ে বাঁকা-গঠনের ফলে কার রচন। শ্রুতিকটু ও একঘেয়ে হয়ে 
পড়েছে । 

এদিকে উনবি'খ শতীন্দীর ষষ্ঠ দশক থেকে ন্্পরিকল্পিতভাবে এদেশে 
ইঞ্চিনীয়ারি' শিক্ষার ব্যবস্থ। হোঁল। কলিকাঁতি। বিশ্ববিদ্যালয়ে চারটি বিভাগ 
ছিল--/১1(9) [7১ 1৬064101106 ও 00611026111) 1 তখন ইঞ্চিনীয়াবিং 
শিক্ষায় কলিকাতি। বিশ্ববিদ্যালয়ের অশহ্মোৌদিত ছিল ছু'টি মাত্র প্রতিষ্ঠান। 
একটি হোল 7116 70100109501) 0151] 8081070610176 0011৩৩, 
[২০০1:০০ এব* অপরটি হোল 70106 00০11010610 0006106611178 
0011060, 9111011”৯ ১৮৫৬ থেকে ১৮৫৮ ষ্টাকেন মধো কুড়কী, পুন, 
মাদ্রাজ ও কলিকাতায় চারটি ঈদ্ছিনায়ারি' কলেজ স্থাপিত হয়|" 

এই্টন্ূপে উনবি"শ শতান্দীর মাঝামাঝি সময় থেকে এদেশে ইঞ্গিনীয়ারিং 
শিক্ষার ব্যবস্থা হোল বটে, কিন্তু ইঞ্চিনীয়ারিং সম্বন্ধে দেশীয় জনসাধারণের 
মধোে কোনোরূপ আগ্রহ দেখ। গেল ন।। ফলে উনবি'শ শতাকীর 
দ্বিতীয়ার্ধেও বাংলা ভাষায় ইঞ্চিনীয়ারিং গ্রন্থ প্রকাশের উল্লেখধোগা কোনে। 
ব্যবস্থ! হোল ন। তবে এই যুগে বাংল! ভাষায় স্থপতিনিজ্ঞান বিষয়ক 
গ্রন্থ রচনার স্থত্রপাত হোল। সিভিল ইঞ্ছিনীয়ার ছুগাঁচরণ চক্রনততর 
বিশ্বকন্মীর (১২৯৩) নাম এই প্রসঙ্গে উল্লেখযোগা | গ্রস্থটি ঘরবাড়ী, পুল, 
বাস্ত ইত্যাদি প্রস্ততের উপকরণ ও গঠনপদ্ধতি ( 8011917% 17706117]5 
9100 00190100010) ) নিয়ে লেখা । আলোচা গ্রন্থের একেবারে শেষদিকে 
ইঞ্জিনীয়ারিং বিষয়ক কতকগুলি বিদেশী শব্দের বাঁ'ল। প্রতিশব দেওয়। 
আছে। গ্রন্থটি তথ্যপৃণ এনং আলোচনা সবত্রই বৈজ্ঞানিক যুক্তির উপর 
প্রতিষ্ঠিত; তা সত্বেও আলোচনা কোথাঁও টেক্নিক্যাল হয়ে পড়ে নি। 


৩৯ 88116611178 2000০805012 07) 01769110151) 00201101075 (1891) 50. 59 
শ০], 

৪৩ 1৩৬৫1০90296 01 1৮1০06]11) 11833917) চ:000801017 (1955)- 38 6৬81 
[08৩৪1-৮৮6৮, 430স৮452, 


কারিগরী বিজ্ঞান ৩৮৯ 


ইঞ্জিনীয়ারিং-এ অনভিজ্ঞ বাজিরাও যা'তে বুঝতে পাবে, সেদিকে লক্ষা 
£রখে বইটি লেখা । তবে দুর্গীচরণের রচনাভঙ্গীর প্রশ'সা কর! যায় না। 
নীরস ভাষ। ভার রচনাঁকে প্রীণহীন করে তুলেছে । “ম্থপতি-বিজ্ঞান--১ম 
ভীগ' নায় দিয়ে 'বিশ্বকম্মার ২য় সংস্করণ প্রকাশিত হয় ১৩১৫ সালে। 
ছুই বংসর পর “ম্থপতিবিজ্ঞান_-২য় ভাগ' (১৩১৭) নাম দিয়ে ছুর্গাচরণ 
চক্রবভীর আর একটি গ্রন্থ প্রকাশিত হয়। ২য় ভাগের আলোচনা যায়গায় 
যায়গায় টেকনিক্যাল। উনবি'শ শতাব্দীর আর একটি উল্লেখযোগা গ্রন্থ 
বরদাদস বন্তনদ১ জরিপ শিক্ষ।' ( ১৮৯৩)। লেখক বঙ্গীয় গভর্ণমেন্টের 
পদস্থ কমচারী ছিলেন । রবিনসনের “ভূমি পরিমাণ বিগ্যা'র তলনায় আলোচ্য 
গ্রন্থে সাভেই” সঙ্গন্ধে আলোচন। অপপক্ষারত বিস্তারিত | পাবহপবিক জরিপ 
নিয়েও এখানে আলোচন। কর। হয়েছে । বরদাদাসের রচনাভঙ্গী দুর্গাচরণ 
চক্রবতীর তুলনায় প্রাছল। 

উনলি'শ শতাবীতে পূর্ণাঙ্গ উদ্চিনীয়।বি পদক কদাচিৎ প্রকাশিত 
হোত । এই প্রসঙ্গে একমাত্র উজ্লেখযোগা সাময়িক-পন্জ বিহাবীলল ঘোষ 
সম্পাদিত 'কারিকর-দর্পণ' ( আশ্বিন, ১২৯৩ )। 

বিশ শতাব্দীতে লাল। ইঞ্ছিনীয়ারি" গ্রশ্বরচনায় উন্নতি পরিলক্ষিত 
ভোল। সাভে ৪ স্থপতিপিজ্ঞান ছাড়াও এক যুগে ইলেকট্রিক্যাল 
ইঞ্চিনীয়বি”, খনিপিজ্ঞান (17106) প্রভৃতি নিয়ে গ্রন্থ প্রকাশিত হতে 
দেখ! গেল। এহঠ যুগে রচিত সারে ৪ স্থপতিবিজ্ঞান** বিষয়ক কোনে। 
কোনে। গ্রন্থ মবিশেষ জনপ্রিয়ত| লাভ করে। এর মুলে ছিল ঢাকা, রাজসাহী 
রংপুর প্রভৃতি অঞ্চলে সাছে স্থল এ শিল্প-বিদ্যালঘ প্রতিট।। ঢাকা 
উলিনীয়ারি' স্বলের স্কপতিবিজ্ঞানের অধ্যাপক প্রফলচন্দ্র ন্দ্যোপাধ্যায়ের 
“স্থপতি পিজ্ঞান--১ম ভাগ? (১৩২৭) একটি স্থলিখিত গ্রন্থ । স্থপতিবিজ্জান 
বিষয়ক আর একটি উল্লেখযোগ্য গ্রন্থ শৈলেশ্বর সান্যালের “সরল গঠন-তন? 


৪১ “পুগ্্কালি কদা' (১৮৯২) নাম দিয়ে বরদাদাল বন সার্ভে বিষয়ক মার একটি বই 
লিপেছিলেন। 

৪২ কুঞবিহারী চৌধুরীর 'সরল পূর্ত শিক্ষা' বিভিন্ন সার্ভে সুুল ও শিল্প-বিগ্ালয়ে পাঠাপুষ্বকরণপে 
নিবাচিত হয়েছিল । অল্লকালের মধ্যেই গ্রন্থটির কয়েকটি সংস্করণ প্রকাশিত হয় । ভাদায় গুরুচ গালী 
দোষ কুপ্বিহারীর রচনার প্রধান ক্রুটি । 


৩৯০ বঙ্গাহিত্যে বিজ্ঞান 


(১৩৩০ )। গ্রস্থটি বিজ্ঞানে অনভিজ্ঞ জনসাধারণের পক্ষে কিছুট1 টেক্নিক্যাল 
ও দুর্বোধ্য হয়ে পড়েছে | বিংশ শতাব্দীর প্রথম দশকে দেশীয় ইঞ্জিনীয়ারদের 
উদ্যোগে ইপ্চিনীয়ারিং সংস্থাও গঠিত ভোল। ১৯০৭ খষ্টাব্দের ৩১শে জুলাই 
পাবলিক ওয়ার্বস্‌ বিভাগের কিছুস'খ্যক কর্মচারী ৪ কয়েকজন সিভিল 
ইঞ্চিনায়ারের উদ্যোগে এব কুষ্ণচন্ত্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিহ্ে 75 
[17501006606 01৩11 177751776615 110 [110181৪* গ্রতিচিত হয় । যন্ত্রবিজ্ঞান, 
নিশেষভঃ পুর্ত-বিজ্ঞানের উন্নতিস[ধনই ছিল এই প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য 8৪ 
কিন্ু জনসাধারণের মধ্যে যন্্বিজ্ঞান্কে জনপ্রিয় করবার কোনে। চেষ্ট। 
এষ্ট সমিতি করলেন ন।; মঙ্ত্রবিজ্ঞান বিষয়ক গবেষণার ওপরেই এব। জোল 
দিলেন । 

যন্্রবিজ্ঞ।নের একটি দিক সাঁভেই” ব। জরীপবিজ্ঞান বিশেষভাবে প্রভাবিত 
হোল বাংলার প্রজাঁন্বত্ব বিষয়ক আইনের সংশোঁধনের ফলে। ১৯০৭ ৪ 
১৯০৮ খষ্টাব্দে প্রজানম্বত্ব আইন স'শোধিত হয়েছিল। এই আইন অন্যায় 
বাংলার সেটেলমেন্টের কাঁজ সুর হলে সাভে এ সেটেলমেণ্ট বিষয়ক গ্রন্থ- 
রচনায় জোয়ার এল । এই শেণার গ্রন্থের মধ্যে উল্লেখযোগা, সাব-ডেপুটি 
কালেক্টর শশীভৃষণ বিশ্বাসের 'সারভে ও সেটেলমেণ্ট দর্পণ' ( ১৯০৭) 
“পরিমাপ-পদ্ধতি (১৯০৮), হুগলীর সেটেলমেণ্ট অফিসার মহেজনাথ গ্ুপ্ের 
“সারবে ও সেটেলমেণ্টের কাযানিধি ৪ সরল জরিপ প্রণালী" ( ১৩১৭ ), 
সাকরাইল এঞ্টেটের ম্যানেজার হেমস্তকুমীর সেন মজুমদারের “জবিপ ও 
স্বত্বলিপি' (১৩১৯ ), ঢাক জজকোটের উকিল মহেন্দ্রকুমার দন্ত নিয়োগীর 
“সার্ভে ও সেটেলমেণ্ট পরিচয়” € ১৯১২), ময়মনসি'হ থেকে প্রকাশিত 
মহেশচন্দ্র বিশ্বীসের “সাভে ও সেটেলমেন্ট বিজ্ঞান (১৯১৩), যশোহরের 
পাঁণিঘাট। গ্রাম নিবাপী মহম্মদ আবদুল জব্বার লিখিত “সহজ আমিনী 
শিক্ষা” (১৩২৪), এব" মুশিদাবাদ জেলার জঙ্গীপুর কোটের উকিল নলিনাক্ষ 
ভারতীর “সরল সেটেলমেন্ট সহচর" ( ১৩২৮ ) ইত্যাদি । উল্িখিত গ্রন্থ গুলোর 


৪৩ [:০০০11)88 ০৫ 012৩ [17501006606 01৮1] 50175106615 17 117419-- 
৬০], যাও 6.6. 

৪৪ ১৯১১ খুষ্টাকের ৬ই জুলাই থেকে এই সমিভি “06 1001879০০15 0£ 01৮11 
28117661৪? নামে পরিচিত হতে থাকে। 


কারিগরী বিজ্ঞান ৩৯১ 


কোনোটিতেই জরীপবিজ্ঞান বিষয়ক উচ্চাঙ্গের কোনো আলোচনা নেই । 
শুধুমাত্র আশু প্রয়োজনের দিকে লক্ষ্য রেখেই বই গুলো লেখ 

প্রয়োজনের খাতিরেই বিংশ শভান্গীতে ইলেক্টরিকাল ইঞছ্জিনীয়াকিং 
বিষয়ক গ্রস্থ-রচনার হুতূপাঁত ঠোল। বিংশ শতাকীব গোড়। থেকে এদেশে 
লেকট্রিসিটিব প্রচলন ক্রমেই বাডছিল। তা ছাডা বহস'খাক "লাক 
হলকৃট্রকেন কাজ ক'রে জীবিক!| নিবাঠ করছিল। এই সময়ে এছেশের 
উ“বাজী অনভিজ্ঞ ব্াক্তিদের' উদ্দেশ্যে নীরদাচবণ মির লিখলেন 'বাঙ্গাল। 
ইলেক্ত্রিকাল ইপ্সিনীয়ারিত (১৯১১) । উদচ্চাঙ্গেন ন। হলেও এই গ্রন্থে 
| 


47 এজ 


কা 


ন্‌ 


বিদ্ধাতের বাবহারিক ও তাবিক- উভয় ছিক নিয়েই আলোচন। কর। হয়েছে । 
ভাষান কুত্রিমত! নারদাচনণের রচনাভঙ্গীর প্রধান কটি । শুধু টেক্নিকাল 
একই নয়, আনেক যায়গায় সাধারণ ই'বেজী শব্দও €ন€ উপবেজী হরফে 
ব্যবহার করান ফলে ব্চনার লৌন্ময নট হয়েছে । বাকাগঠনে জঙত 


নীরদীচরণের রচনার অন্যতম ভ্রটি । রচনা নিদর্শন -- 


অনেক স্থলে কেন্টের ইনহথলেশন 10506601617 ঠহয়। থাকে এপা 
কনডক্টব হারের উপর দিয়। অধপ। অতিবিক্ কনেপ্ট চালিত হইয়। 
থাকে এইবূপ »ইলে তাব সদ। সর্নদা উত্তপ্ত হয়! থাকে ৪ তারের 
ইনস্্ালেসন অতি শীঘ্র নষ্ট হউয়। যান । বাড়ীগয়াশাদের উচিং 
কনট্রাক্টর নিযুক্ত করিবার সময় যাহাতে সর্দশেচ মালমসল। অর্থাত 
107061181 ও অভিজ্ঞ কারিকর দ্বার কাজ সম্পন্ন হয় সে'লিময়ে 
বিশেষ লক্ষ্য রাখ[ | এব" কাজ আরম্ভ হইতে শেষ পধাস্থ মধ্যে মধ্যে 
০3009611512060. 01065551019] লোক দিয়! (6২ করান, তাহ! 
হইলে ইলেক্ট্রিসিটি হইতে কোন আশঙ্কার কারণ নাই | 


নীরদাচরণ মিত্রের প্রাভাব দেখ। গেল ধীরেন্দ্ররুষ্চ নিয়োগীর “ইলেক্ট্রিক্যাল 
ইঞ্চিনীয়ারিং'এ (১৩৩০ )। কি আলোচনার বিষয়বন্ত নির্বাচনে, কি ভাষায় 
_ সর্বত্রই এই প্রভাব বিষ্যমীন | নীরদাঁচরণের মতো ধীরেন্দ্রুফের ভাষাঃ 
রুত্রিম। যেমন, 

ভোণ্টমিটার (৮০1 706061)--যে পরিমাপক যন্ত্র ছার! ইলেক্ট্রিক 


চাপকে মাপ করা হয় তাহাকে ভোণ্ট মিটার বলে। ইহ] লাইনের 
সহিত কনেক্সন করিতে হইলে প্যারাল্যালে কনেকুসন করিতে হয় । 


৩৯২ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


স্পতিবিজ্ঞান ও ইলেক্ট্রিক্যাল ইঞ্চিনীয়ারিং ছাড়াও এই যুগে মোটর- 
বিজ্ঞান, খনিবিজ্ঞান ইত্যাদি নিয়ে গ্রন্থ প্রকাশিত হোল। বাংল! ভাষায় 
মোটরবিজ্ঞান নিয়ে সর্বপ্রথম গ্রন্থ রচনা করেন শৈলজাপ্রসাদ দত্ত । শৈলজী- 
প্রসাদ নিজে একজন কৃতী ইগ্চিনীয়ার ছিলেন । মোটরবিজ্ঞান-শিক্ষার্থী 
দেশীয় ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি “সচিত্র মোটর শিক্ষক" (১৩২৪ ) রচনা 
করেন । নীরদাচরণ ও ধীরেন্দ্রুষ্ণের মতো। এই লেখকও ইংরেজী বৈজ্ঞানিক 
শব ভবহু ব্যবহার করেছেন । তবে শৈলজা প্রসাদের রচনারীতি অপেক্ষাকৃত 
প্রাঞ্জল । যস্ত্রবিজ্ঞানের জটিল দিক নিয়ে আলোচনা করলেও রচন। এখানে 
কোথাও টেক্নিকাল হয়ে ওঠে নি। পরবর্তী গ্রন্থ “বিছ্যুৎ-তত্ব শিক্ষক'-এ 
আলোচন। যায়গায় যায়গায় কিছুটা টেকনিক্যাল হয়ে পড়েছে ।৭* 
স্রনীলকুমার মিত্রের সহযোগিতা লেখা এই গ্রন্থটি ১৯২৮ খৃষ্টাবে প্রথম 
প্রকাঁশিত হয় । 

খনিবিজ্ঞান নিয়ে বাংলা ভাষায় প্রথম গ্রন্থ হোল বেঙ্গল ইঞ্চিনীয়ারি, 
কলেজের খনিবিগ্য।র অধ্যাপক ই এইচ. ববার্টনের 'কয়লাখনিবিদ্যা (১৯২৩) 
74৯ টর)007] 06 0081 1৬111711051 এই গ্রন্থে ভূতত্ব, খনিজ পদার্থের 
অন্রসন্ধান-পদ্ধতি, বিশ্মৌোরক পদার্থ, খনিসংক্রান্ত রসায়নবিজ্ঞান ইত্যাদি 
প্রসঙ্গ নিয়ে আলোচনা কর। হয়েছে । আলোচনা সবত্রই সারগর্ভ কিন্ত 
সাহিত্যরসের অভাব গ্রন্থটির প্রধান ক্রটি। 

সামগ্রিকভাবে বিচার করলে দেখ যায়, চিকিৎসা! ও রুষির তুলনায় বা'ল। 
সাহিত্যের ইঞ্চিনীয়ারিং ব| যন্ত্রবিজ্ঞানের দিকটি অপেক্ষাকৃত দুর্বল। শুধুমাত্র 
গ্রন্থ-প্রকাশের ক্ষেত্রেই নয়, সাময়িক-পত্ত্রের ক্ষেত্রেও এই দুর্বলতা বিশেষভাবে 
নজরে পড়ে । উনবিংশ শতাব্দীর শেষভাগ থেকে স্থরু ক'রে বা'লা ভাষায় 
চিকিৎসা ও রুষিবিজ্ঞান বিষয়ক অনেকগুলে। সাময়িক-পত্র প্রকাশিত 
হয়েছিল। কিন্তু ইঞ্জিনীয়ারিং নিয়ে উংরুষ্ট কোনো সাময়িক-পত্র উনবিশ 
শতাঁবীতে তো নয়ই, এমনকি বিংশ শতীব্দীতেও পাওয়। গেল না। 
তা' ছাড়া উনবিংশ শতাব্দীর শেষভাগ থেকে চিকিৎসা ও কৃষিবিজ্ঞানের 
বিশেষ এক একটি দিককে নিয়ে শুষ্ম ও বিস্তৃত আলোচনার প্রচেষ্টা দেখা 
গিয়েছিল। কিন্ত ইঞ্জিনীয়ারিং বা যন্ত্রবিজ্ঞানের বিষয়বিশেষ নিয়ে গ্র্থ 


৪৬ শৈলজাপ্রসাদ দত্তের আর একটি উল্লেখযোগা গ্রস্থ 'ডিসেল ইঞ্জিন শিক্ষক" (১৩৬১ )। 


কারিগরী বিজ্ঞান ৩৯৩ 


লিখবার প্রচেষ্টা বিংশ শতীকীতেও ছু'একটি মাত্র ক্ষেত্রেই সীমিত থেকে 
গেল । শুধুমাত্র ইঞ্জিনীয়ারিং-এর যে দিকটি ভূমির মাপজোৌকের সঙ্গে সংশ্লিষ্ট 
রুঘিপ্রধান বাংলায় সেই সােবিজ্ঞান বিষয়ক গ্রন্থ-রচনায়ই প্রবণতা দেখ। 
গেল। সাঞে বিষয়ক গ্রন্থ-রচনার মুলে বৈজ্ঞানিক অন্ুসন্ধিংসা অপেক্ষ। 
জমির মালিকান। ও স্বত সন্থদ্ধে সচেতনতাই বেশী কাজ করেছিল। তাই 
এই শ্রেণীর গ্রন্থে আশু প্রযোক্তনের অতিরিক্ত সাঞ্জেবিজ্ঞান বিষয়ক কোনো! 
উচ্চাঙ্গের আলোচন। নেই । এছিকে বি"শ শতাবীতে 9 বাণলায় যন্্ববিজ্ঞানেব 
কোনো পরিভাষ। গড়ে উঠল না । ফলে, যে ঢুা'একজন লেখক যন্ত্রবিজ্ঞানেপ 
বিষয়বিশেষ নিষে গ্রন্থ-বচনায় এগিয়ে এলন, হাদের অনেকের ভীষামই 
কুত্রিমত এসে গেল । অত্যধিক ই'বেজী শজ প্রয়োগের ফলে কোথাও 
ব। পচন হয়ে উপল ছুবোধ্য | 


চাপ 

ইঞ্চিনীয়ারি'-এর ম্যায় অতট। ছুবোধ্য না হলেণ বচনায় সাহিভারসের 
অভাব বাণল। শিল্পবিজ্ঞান বিষয়ক অধিকা"শ গ্রস্থেরহ প্রধান ক্রটি। 

বাণল। ভাষ। ও সাঠিতো শিল্পবিজ্ঞান বিষয়ক গ্রশ্বরচনার শুত্রপাত 
হয়েছিল উনবি'শ শতাক্ীর শেষ ছুত দশকে | ইতিপৃবে পাজেন্লাল মি 
প্রমুখ দু'একজন লখক শিল্পবিজ্ঞান রচনায় উদ্যোগী হয়েছিলেন বেত 
কিন্ধু এই বিজ্ঞানের লিশেষ কোনে। একটি দিককে নিয়ে পূর্ণাঙ্গ গ্র্-রচনাব 
প্রচেষ্ট। উনবি'শ শতাব্দীর শেষভাগের পুরে দেখ। যায় শি। শিল্পবিজ্ঞান 
বিষয়ক সাময়িক-পররও এই যুগেই প্রথম প্রকাশিত হয় । কিছ্ছ হপ্দিনীঘারি' এর 
হায় শিল্পবিজ্ঞান বিষয়ক উতর সাময়িক-পত্র9 বাল। সাহিত্যে নে বললে 
হয়। বন্ততঃ, চিকিৎস। ও রুমির তুলনায় বা'ল। সাহিত্যের শিল্পবিজ্ঞান 
বিষয়ক আলোচনার দিকটি দুর্বল। এই ছুর্বলতাঁর দিক থেকে ইপ্চিনীয়ারি' 
৪ শিল্পবিজ্ঞানের মধ্যে সাদৃশ্য রয়েছে । এই সাদৃহের মূল কারণ হোল, 
যক্ত্রবিজ্ঞানের হ্যায় শিল্পবিজ্ঞান9 এদেশে প্রসার লাভ করে শি। নিংশ 
শতাব্দীতে শিল্পবিজ্ঞানের কিছুট। প্রমার ঘটল বটে, কিন্থ ত।' প্রধানত; 
ছোটখাট শিল্পের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেল। বিভিন্ন পাশ্চাত্য দেশের 


৭৬ রাজেকজ্সলাল মিত্রের 'শিল্পিক দর্শন'-এর (১৮৬ ) নাম এই প্রসঙ্গে উল্লেগযোগা 


৩৯৪ বঙ্গলাহিতো বিজ্ঞান 


মতে। “ভাবী শিল্পা (768৮5 [700500195) এদেশে গড়ে উঠল না। ফলে, 
যন্থবিজ্ঞনের ন্যায় শিল্পবিজ্ঞান বিষয়ক গ্রস্থ-রচনায়৪ কোনোরূপ উত্সাহ 
দেখ। গেল ন!। 
তবে উনবি'শ শতাব্দীর শেষভাগে যন্ত্রবিজ্ঞানের তুলনায় শিল্পবিজ্ঞান 
সদন্ধীঘ আলোচন। প্রাধান্ত লাভ করেছিল । এই সময়ে শিল্পবিজ্ঞানকে 
প্রাপান্থ দিয়ে কয়েকটি সাময়িক-পত্র প্রকাশিত হয় । তা" ছাঁড়। শিল্প বিজ্ঞানের 
একটি প্রধান দিক “কফটোগ্রাফী' নিয়ে গ্রপ্থরচনার সৃচনাও এই যুগেই 
হয়েছিল । এই যুগের যে সকল পত্র-পত্তিকায় শিল্পবিজ্ঞানকে প্রাধান্য দেওয়! 
হয়েছিল, তাদের মধ্যে প্রথমেই উল্লেখযোগা, “শিল্প রূষি পত্তিকা”৪ ( জযোষ্ট, 
১২৯২ ) « *শিল্পপুপ্পাঞ্জলী" ( আষাঢ়, ১২৯২ )। গ্রথমোক্ত পত্রিকাটি তাহিরপুর 
থেকে শশীনেথবেশর রাঘের পরিচালনা প্রকাশিত হোত । শিল্পপুপ্পাঞ্চলির 
সম্পাদক ছিলেন অমুতলাল বন্দোপাধাঁয় ৮ এই পত্রিকায় গল্প, উপন্যাস, 
কবিতা ও ইতিহাসের সঙ্গে সঙ্গে শিল্পবিজ্ঞশ বিষয়ক রচনাঁদি প্রকাশিত 
ভোতি। অধিকাণ্শ রচনাই সর্বসাধারণের পাগোপযোগী ক'রে লেখ|। 
এই দু'টি সাময়িক-পত্র ছাঁড়। উনবিখশ শতাব্দীর শেষভাগে প্রকাশিত 
অন্যান "য সকল পত্র-পত্রিকায় শিল্পবিজ্ঞানকে প্রাধান্য দে ওয়া হয়েছিল, তাদের 
মধো উল্লেখযোগ্য, শশিভৃষণ বিশ্বাস সম্পাদিত 'ভারত শ্রমজীবী” ( ২ পধায়, 
অগ্রহায়ণ, ১২৯৯ 1, 9 উপেন্দ্রকষ। বন্দ্যোপাধায় সম্পাদিত “শিল্পশিক্ষা? 
( ফাল্তন, ১৩০৪ )| এ ছাঁড়া ছু"টি স্বতস্ত্র পত্রিকা “শিল্পতব' ও পপুষ্পাঞ্চলী?৪* 
( মাথ, ১৩০৩ ) একজে প্রকীশিত হোত । প্রথমৌক্ত পত্রিকাটি শিল্প বিষয়ক ; 
দ্বিতীয়টি সাহিত্য সম্বন্ধীয় । 
সাময়িক-পত্রে শিল্পবিজ্ঞানকে প্রাধান্য দেওয়া ছাড়াও এই যুগে বাঁংলা 
ভাষায় ফটোগ্রাফী বিষয়ক গ্রস্থ-রচনীর সৃচনী হোল। বাংলা ভাষায় 
ফটোগ্রাফী নিয়ে সর্বপ্রথম গ্রন্থ রচনা করেন আদীশ্বর ঘটক। এই লেখকের 
“ফটোগ্রাফী শিক্ষা বা ঢ157861005 ০ 105 01266 01,0910£18]5 1 
720£91১ ১৩০১ সালে প্রথম প্রকাশিত হয়। গ্রন্থটি রচনায় বিভিন্ন 


৪৭ বাংল। সাময়িক-পত্র--ব্রজ্জেনাপ বন্দোপাধায় ১ ২য় খণ্ড, হয় সংস্করণ, পৃঃ ৪৬। 
৪৮ অমুতলাল বন্দোপাধায়ের একটি উল্লেখযোগ্য গ্রন্থ 'শিল্পশিক্ষা' (১৮৮২ )। 
৪৯ বাংল! সাময়িক-পত্র--ত্রজেক্রনাধ বন্দোপাধ্যায় ২ ২য় খণ্ড, ২য় সংস্করণ, পৃ ৭৪। 


কারিগরী বিজ্ঞান ৩৯৫ 


ইংরেজী গ্রন্থ ও সাময়িক-পত্রের সাহাষা নেওয়। হয়েছিল। ফটোগ্রাফী 
সংক্রান্ত সাজসরঞ্জাম ও যঙ্্ার্দির ই'রেজী নামই এখানে ব্যাবহৃত | ফটো- 
গ্রাকীর ইতিহাস সক্ষেপে বণন। ক'রে শিক্ষার পক্ষে জ্ঞাতবা ফটোগ্রাফীর 
মূল প্রসঙ্গ গুলে। নিয়ে এখানে আলোচনা কর! হয়েছে । আদীশ্বর ঘটকের 
বর্ণনাতঙ্গী নীরস ৪ প্রাণহীন । 

আদীশ্বব ঘটকের সমসাময়িক যুগে বালা ভাষায় ফটোগ্রাফী বিষয়ক 
গ্রন্থ রচনায় উল্লেধযোগা অশ গ্রহণ করলেন মন্সথনাথ চক্রব ৬৯ ৪9 আনন্দ- 
কিশোর দছাষ। মন্সথনাথ চক্তবতী'র প্রথম রচন। 'আলোকচিয়ণ ব| 
কটোগ্রাফি-শিক্ষ। ১৩০১ সালে প্রথম প্রকাশিত হয়। মন্মথনাথ ছিলেন 
ভারতীয় শ্ল্পসমিতির সম্পাদক এব' ই্ডিয়াীন আট স্কুলের ম্পারিপ্টেগ্ডেণ্ট । 
আলোচা গ্রন্থে ফঠোগ্রাফীর ইতিহাস আলোচনা কাবে ফটোগ্রীফীর যন্াদি, 
উপাদান এব” কি কাপে কটো। তুলতে হয়) ও বর্ণন। কর। হয়েছে 
ভ'এক যায়গায় অন্ভবাছের চেষ্ট। থাকলেও আদীশর ঘটকের ন্যায় মন্াথনাথ ও 
অধিক * ক্ষেত্র ফটোগ্রাফী সক্রান্থ হরেজী নামই বাবার করেছেন। 
হবে মন্থনাথের ভাষ। আদীশ্বর ঘটকের তুলনায় অনেক প্রাঞ্ল। মন্মণনাথের 
দ্বিতীয় গ্রন্থ "ছায়া-বিজ্ঞান' ১৩৭২ সালে প্রথম প্রকাশিত হয়। এক গ্রন্থে 
দৃষ্টিবিজ্ঞান নিয়ে আলোচনার পর ফটে। তুলবার পদ্ধতি ৭ ফটোগ্রাফী 
স'ক্রান্ত রসায়ন বিজ্ঞান শিয়ে সক্ষিপ্ন প্রকৃতির আলোচন। কর। হয়েছে । 

কটোগ্রাফা নিয়ে লেখ এই যুগের আর একটি উল্লেখযোগা গ্রন্থ 
আনন্দকিশোর ঘোমের 'প্রভাচিত্র ব। ফটোগ্রাফি শিক্ষায় (১৩০২) ফটে। 
সঙ্গন্ধে প্রাথমিকভাবে জ্ঞাতবা প্রায় সকল বিষয় নিয়েই আলোচন। কর! 
হয়েছে । আদীশ্বর ঘটক ও মন্সথনাথ চক্রবর্তীর মতে। এই লেখকও 
প্রায় সর্বত্রই কটোগ্রাফী বিষয়ক ই্রেজী নামই বাবহার করেছেন । 

বিংশ শতাকীদৃত লেখ। ফটোগ্রাফী বিষয়ক অধিকাংশ গ্রস্থেও ই'রেজী 
নামই বাবহৃত। এই প্রসঙ্গে জানেন্ত্রমোহন সেনগুপ্তের সহজ ফটোগ্রাফী 
শিক্ষার ( ১৩১৯ ) নাম উল্লেখষোগ্য । ফটোগ্রাফী ছাড়াও প্রয়োজনীয় 
জব্যাদি নিয়ে গ্রন্ব-রচনার প্রচেঞ্। বিংশ শতাকীতে দেখ! গেল। পূর্ণচন্ত্ 
চক্রবতী'র “হাজার জিনিস” (১৩০৭) নামক গ্রন্থে এক হাঙ্জার প্রকার দ্রব্যের 
্স্ততপ্রণাঙগী সংক্ষেপে বণিত হয়েছে । পূর্ণচন্দ্রের ভাষ। যায়গায় যায়গায় 


শ্রুতিকটু। 


৩৯৬ বঙ্গলাহিত্যে বিজ্ঞান 


১৯০৫ সালের স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে কয়েকজন লেখক 
নিত্য-প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে গ্রন্থ-রচনায় এগিয়ে এলেন । লর্ড কার্জনের 
পরিকল্পিত বঙ্গবিভাগ রোঁধ করবার জন্যে এই সময়ে সমগ্র বাঙ্গালী সমাজ 
রুখে দ্াড়িয়েছিল। ব্রিটিশ গভর্ণমেণ্টের বিরুদ্ধে সমগ্র দেশ জুড়ে কষ্টি 
হয়েছিল তীব্র আন্দোলন । বিদেশী দ্রব্য বর্জন করা ছিল এই আন্দোলনের 
অন্যতম উদ্দেশ্য | এই উদ্দেশ্টকে সাফল্যম্ডেত করবার প্রয়াসে স্বদেশে 
ছোটখাট শিল্প গড়ে তৃলবার জন্যে কেউ কেউ উদ্যোগী হলেন। তা" ছাঁড়। 
স্বদেশী জিনিসের প্রতিও অনেকের দৃষ্টি আরুষ্ট হোঁল। ন্বদেশী শিল্প প্রসারের 
উদ্দেশ্যে কোনে। কোনো লেখক এই সময়ে শিল্পবিজ্ঞান বিষয়ক গ্রন্থ রচন। 
করলেন । এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য, কেদারনাথ সরকার সম্পাদিত 
'কার্পাস তুলার ইতিহাস ও শিল্প বিবরণী” (১৩১২) এব* বাবুরাম কয়ালের 
“দিয়াশ।লাই প্রস্ততপ্রণালী? (১৯০৬)। 

নিত্যব্যবহায দ্রব্যাদি এব" ছোটখাটে। শিল্প নিয়ে লেখ। অপরাপর 
গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হরিপদ চক্রবতীর “শিল্পশিক্ষা* (১৯১৭ ), ভুবনমোহন 
বন্থুর “টজ্ঞানিক শিল্পতত্ব ব| অর্থকরী ব্যবহারিক বিছ্য।' ( ১৩২০) এবং 
অমরেশ কার্ধীলালের “রং ও রঞ্চনবিদ্যা? (১৩২৮) 

উনবিংশ শতাবীতে সাহিত্যের সঙ্গে সঙ্গে শিল্পকে প্রাধান্য দিয়ে কয়েকটি 
সাময়িক-পত্র প্রকীশিত হয়েছিল। বিংশ শতাব্দীতে এই শ্রেণীর পত্রিক। 
কদাচিৎ প্রকাশিত হতে দেখা! গেল। মন্মথনাথ চক্রবতী ও সতীশচন্দ্র মিত্র 
সম্পাদিত "শিল্প ও সাহিত্য” ( বৈশাখ, ১৩০৭ ) নামক পত্রিকায় শিল্প- 
বিজ্ঞান বিষয়ক আলোচনার উল্লেখযোগ্য স্থান ছিল বটে; কিন্তু কিছুকাল 
চলবাঁর পর পত্রিকাটি বন্ধ হয়ে যাঁয়। পরে চুচুড়া থেকে ১৩২২ সালের 
আষাঢ় মাসে নবপধায় “শিল্প ও সাহিত্য" প্রকাশিত হয়। নব পধায় শিল্প ও 
সাহিত্যে শিল্পবিজ্ঞান বিষয়ক রচনার স্থান নগণ্য । 

সামগ্রিকভাবে বিচার করলে দেখা যায়, চিকিৎস। ও কৃষির তুলনায় 
বঙ্গভাষা ও সাহিত্যের ইঞ্জিনীয়ারিং ও শিল্পবিজ্ঞানের দিক অপেক্ষারুত দুর্বল। 


নির্দেশিকা ও প্রমাণপঞ্জী 


অকল্যাণ্ড - ৩১ 
অক্ষয়কুমার চট্রোপাধায় ২৯৩ 
অক্ষয়কুমার দক - ০৮. 
৮১, ৮৩৬, ৯৯, 
১৭৯, ১৮৯, ৯৩৬ 
অক্ষয়কুমার শন্দী ৯০৩ 
অক্ষমকুমাণ ব রর ২১৩ 
অখিলচন্দ্র ভানতী ভমণ ২৬৮ 
অঙ্কপুস্তক - ৮ 
অঙ্গপুস্তক" - ৬ 
অঙ্কমান ১৫৯ 
অণুবীক্ষণ--৩৫৮ 
অভ্ুল্চন্্র গুপ্ু ২৯৭ 
অনঙ্গামাইন সাঠ। 
অনিলকুষ ঘোষ- 
আঅনিলকষ গুখোপাধ্যায়-৩৬৪-৩৩৫ 
অন্তশীলন- ৩৮১ 
অন্থুঃপুন- ২১৭ 
অন্নদাচরণ খাশ্গার--৩৫%, ৩৯২ 


১১৭ 


০৯৮০৭ ৯৪) 


অন্দপ্রসাদ বহন্দাপাধায়- ১৪০- 
১৪১ 

অপথ্যাল্যিক সার্জরি অর্থাৎ অক্ষিতত- 
৩৫৪ 

অপূবচন্দ্র দ্ত---২৪৩) ১৫7৭ ২৬৫ 

অবকাশবদ্ু--১৩৮ 


অবিনাশচন্দ্র কবিরত্--৩৬২ 
অবোধবন্ধু-_১১ 
অবাক্ত--৩০১, ৩০৬-৩১৮ 
অভয়কুমার সরকার-_-৩১৪ 
অভয়ানন্দ রায়_-৩২৮ 
অভিব্যক্িবাদ-_২৮১ 
অমরেশ কাঞীলাল-_ ৩৯৬ 


*২১, ১১৭৭ ৮১৮, 


অমুঙ্প্রবাহঠণী ১১৬ 
অমুহলাপ বন্দোপাধায় ১৬৫, ৩৯৪ 
7 লে উদ্াচাধ --৩৫৭. ৩৫৩ 


অমৃতপাল সরক[র-১৭৪, ১৬৬, ২৮৭ 
অদ্দিকাচপণ গুপ্ু- 
অঙ্গিকাঠণণ ৮ত--৩৯৮ 
অঙ্গিকাচ৫৭ পেশ: ৩৮? 
অরুণকুমাণ মুখোপাধায়। ৩৯৯ 
অশর - ১৭১ 

অব্-চিকিংস। প্রণালী ৩, 
ন?-চিকিংস। বা সাপ ৩১১ 
অগ্ঠিতত্থ ২৯২ 

অষ্ঠিত সমানাশ ২১ 


জা 
আকাশ এ কথার ২৭৭১ ৭৮ 
আকাশ কাঠিনী-১৭৭ ১৭৮ 
আকাশের গল্প -২৭৭-২৭৮ 
'আচাম জগদাএ --১৯৮-২৯৯ 
আচাধ জগদাশচন্দ্র ( কণান্্রনাণ 
বন - ২৯৮ 
আচাধ জগদাশচন্দ নত । চান্দু 
ভট্ট(চার ) - ৯৯৮, ৩৪৭ 
আচাধ জগদীশচন্দ্র বট পরিষদ ১৭৫ 
1চাধ প্রকুল্পচন্্র ( কণান্দ্রনাগ লি ) 


এ 


২৯৯ 
আচাধ পপ্রফুল্পচন্দ্র । অনিলচন্দর 
ঘোষ )--২৯৯ 
আন্মশক্তি ১৮৪ 
আদর্শ রুফক--৩৭৭ 


আদীশ্বর ঘট ক--২১১) ৩৯৪-৩৯৫ 
আধুনিক আবিদ্বারি--৩৪৮ 


৪6০০ 


আধুনিক চিকিংস। -৩৭০ 

আননকিশের ঘোষ--৩৯? 

আনন্দচন্ত্র মিত্র--১৩৮ 

আশন্পচন্দ্র সেনগরপ্ত -২৪৭ 

আ[ন্সেল্মে ৩ 

আমহা%  ? ৬০ 

আমার আশ্চয বাসগৃহ-২৯২ 

আম । কমলক্। পি'হ )--৩৭৮ 

আধদশশ ৯২, ১০৫-১০৭১ ১০৯ 
১৩৫) ২৯৫ 

আঁযঞ্র্পাপ- ১৩৫ 

আমধভটু ২৯৯ 

আধাবত ২৬২ 

আযুবেদ ও নব্য পসায়ন ২৭৫ 

আরতি ২৫২ 

আরভিন (ফ্রান্সিস ) - ৩১-৩২,৩৫ 

আলে। ( জগদানন্দ বায় ) ২৭২১ 
৩৬৬-৩৩৭ 

আলে।ক ১৭১, ২৭৭, ৩৩৬ 

অআ।লোকচিত্রণ ব| ফটোগ্রাফি-শিক্ষ1-- 
৩৭? 

আলোচন। ২৫৬ 

আশু অন্কবোধক -১৫৯ 

আশু চিকিংসাঁপদ্ধতি--৩৬৩ ( পাঁঃ 
টীঃ) 

আশুতোষ দে-_-২১৭ 

আশ্তুতোষ মুখোপাধ্যায়--২৮১ 

আঁসিয়ার বিবরণ*-১৬৫ 


ই 


ইউক্লিডেব জ্যামিতি 
মল্লিক )--২৭৭ 

ইউক্লিডের জ্যামিতি-_ও, ৮৩, ৯০ 

ইউকর্লিডের শান্-_-২০৭ 

ইওমাঁন ( ই. এ, )--১৭৩ 

ইচ্ছাশক্তি--৩২ 


( ব্রহ্মমোহন 


বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


ই্ডিয়ান ইউনিভাপিটি আযক্ট-_২৮১ 
ইগ্ডিয়ান এগ্রিকালচারাল গেজেট-_ 
৩৭৫ 
ই্ডিয়ান লিগ--৮£ 
ইন্টোডাক্সান টু এস্ট্রোনমী-৯, 
১ 
ন্ফুয়ে্স1--৩৬৪ 
নুনিভ| দ।স-_২৪৬ 
নুুমাধব মলিক--২৪০ 
য়েট্স (উইলিয়ম )-৮-১০১ ১২, 
২১-২২) ৩১-৩২, ৩৪১ ৪৩, ৫৯-৬০, 
৩৪, ১৩২ 
ইলেকট্রিক টেলিগ্রাক--৬৫, ১৪৬- 
১৪৭, ১৩৩, ১৬?-১ ৬৩ 
ইলেকট্রিকা।ল উদ্জিনীয়ারি*__-৩৯১ 


ইষ্ট ( ই. এইচ্‌. )--৩১ ৩১ 


ঈী 
ঈশ্বরচন্দ্র গুপ্ত-_-১২ 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাঁগন--২০, ৬২, ১১০, 


১৫৮) ১৩০) ১৭ন৯-১৮০ 


উ 


// ৭7 ৭17 ৭ 


উইলসন - ৪৮ 

উচ্চ পরীক্ষক পরিষদ-_১৪৯ 

উড়োজা হাঁজ-_৩০০ 

উৎসাহ-_-২৫১-৫২ 

উত্তর পশ্চিম অঞ্চলের ভূ-বৃত্বান্ত__ 
১৬৫ 

উদ্বোধন--২৫ ৬২৫৭ 

উদ্ছিদখাছ্য--৩৮২ 

উদ্ভিজ্জীবন--৩৮২ 

উদ্ভিদজ্ঞান-_-২৮২-২৮৩ 

উদ্ভিদতত্ব-_২৮২-২৮৩ 

উদ্ভিদ্-বিচাঁর--১৭০-১৭১ 

উত্ভিঙবিদ্যার প্রথম মোপান--১৭৩ 


নির্দেশিক। 


উদ্ভিদ বৃস্তাম্ত-_-২৮৫ 

উদ্ধিদ ব্যবচ্ছেদ দর্শন-_-১৭১-১৭২ 

উদ্ছিদ-বুতশ্তা-_.২৮২-২৮৪ 

উদ্ছিদশাস্থের উপক্রমণিক।--১৭৩ 

উদ্িদের চেতনী-'২৮৪ 

উপহার -- ৬৮ 

উপাসনা - ৩৩০ 

উপেন্দ্রকিশোর বায়চৌধুরী -- ১১৮৮ 
১১৭৯) ২৪৭, ২৪৪) ২?%, ২৭৮ 

উপেন্দুরুষ বন্দ্যোপাধ্যায় --৩৯৪ 

উপেন্ছনাথ গঙ্গোপাধায়-৬৪ 

উপেন্দ্রনাথ চক্রবত'--৩১ও 

উপেন্দুনাথ ভট্টাচাষ--২৯১ 

উপেন্দ্বলাল মিজ্র--১৮৯ 

উপেন্্স্ন্দন--১৯১ 

উমাচরণ চট্রোপাধ্যায়--১৫৯ 

উমেশচন্দ্র বিদ্যারত্র--১৫০ 

উমেশচন্দ্র সেন গরপ্নর--৩৭৬। ৩৭৮-৩৭৯ 


উ 


উষ।-_-২৫২ 


এ 
একেন্দ্রনাথ দাস ঘোষ--২৪৩ 
এগ্রিকালচারাল এগু হবরটিকালচারাল 
সোস।ইটি অব ইপ্গডিয়--৩৭১-৩৭২ 
এগ্রিকালচারাল রিসাচ ইন্ষ্টিটিউট 
( পুষ| 1--৩৮০৭৩৮৪ 
এডুকেশন গেজেট ১১৯, ১২৩) ১৭১, 
৩৮৪ 
এশিয়াটিক মোসাইটি-_-৪০, ৮৫, ৮৮ 
এস. মি. কর্মকার--৩৫৩ 
এস. সি. দাস-_ ৩৬৭ 


৮.০] 
ওয়াট্‌ ( জর্ভ )-_-১৫৭, ১৭২ 
২৩ 


ওয়া ১২, ১৬, ২৭ 

গয়ালাশ--২০২ 

গয়েল্স ( এইচ জি 1--৩১১-৩১৭ 

ওলা ঠ%' বিবরণ ৩৫২ 

গুলা ওঠ বোগের 
প্রতিকাব--৩৩৭ 


চিকিৎস। এ 


ওঁ 
উষধ প্রুধত বিদ্বা। -৩৫৩ 
ইষধবালহ [রক ৩৩ 
উষধস।পস” গ্রহ- ৩৫১ 


ক 
কন্ট্রটিউন অন ম্যান ৩১ 
কনিচন্দ্র তরশিরেোমণি ১৭ 


কবিরাজ-ডাক্তা।ব সাবাদ ৩৬০ 

কমলরুষ। পিঠ ১৭৫-১৭৬, ১৮৫, 
৩৭৮ 

কয়লাখনিবিষ্।- ৩৯৯ 

করে দেখ ( ১ম এ ১য় খণ্ড) ১৭৮ 


কলম-প্রণালী--৩৭৮ 

কলিকাতা ডিয়ে।সেসান কমিটি- ৩২ 

কলিকাত। বিশ্ববিষ্যালয়- ১৪৩-১৪৪, 
১৪৪৯) ১৫২, ১৭০, ১৯৭%) ২৮১ 

কলিকাতা স্কুল বুক সোসাইটি- ৩৫) 
৭, ৮-৯) ১২-১৩) ১৭, ১৯১ ২১) 

8?) ৮?) ৮৮১ ৯০১ ৯৮) 
১৫৯, ১৩১১ ১৭৩১ ১৭৫১ ৩৫১ 

কলিকাতা স্কুল সোসাহ্টটি-- -৩১৭ ১১০ 

কলিন্স্‌ ( এন্‌. ই. )--৩৬৩ 

কলের। চিকিংস।__-৩১৪ 

কল্পদ্রুম--১৩৫-১ ৩১, ১৭১ 

কল্পনা -১৩৬১৩৭ 

কল্পোল- ১৩৪ 

কাউণ্টেস অব লওডগন এব' ময়র1-- 


৬৩০-৪০, 


৪৩২ 


কাগজ ( চুণালাল বন্গ ) ১৭৪ 

কাচড়াপাড়। প্রকাশিক।- ১১৬ 

কানাইলাঁল দে__১০৭, ১৪৯-১৫০) 
১৫৫-১৫৬) ১৭১ 

কান্তি---১৫৩-১৫৪ 

কামিনীকুমার চঞ্রবর্তী--৩৭৭ 

কাবিকর-দর্পণ ৩৮৯ 

ক।জন--৩৮ৎ 

কাণ্তিকচন্দ্র বন্₹-_-২৯১-১৯৩, 
৩৬৩৮ 

কার্পাস-কথ।--৩৮১ 

কার্পাস-চাষ--৩৮১ 

ক্পাস তুলার ইতিহাস ও শিল্প 
বিবরণী-_-৩৯৬ 

কাপ্পাম প্রসঙ্গ ৩৮১ 

কালাজর চিকিংস।--৩৬৪ 

কালাজর রোগ নিণয় ৪ চিকিংস।__ 
৩৩৪ 

কালিকলম---১ ৬৪ 

কালিদাস মল্লিক-_-২৪৩ 

কালিদাস মৈত্র ৬১, ৯১) ১৪৬-১৪৭, 
১৬৩, ১৬৫-১৬৬ 

কালীকুমার মুন্সী - ৩৭৮ 

কালীরুষ্জ বসাক--১৩৯-১৪০ 

কালীচরণ চট্টোপাধ্যায়-_-৩৭৮ 

কালীপ্রসন্ন কাব্যবিশারদ--১৩৮ 

কালীপ্রসন্ন ঘোষ--১২১৬, ১৯২ 

কালীপ্রসন্ন চটটোপাঁধ্যায়--৩৭৬-৩৭৭ 

কালীপ্রসন্ন দাশ %€৫ধু--২৫০ 

কালী প্রসন্ন সেন-_২৬৫. ৩৬০ 

কালীপ্রসাঁদ সাগ্ডিল্য- ১৬৫ 

কালীবর বেদীস্তবাগীশ-_-১০৭, ১০৯) 
১২৭১ ১২৭, ১৩৩-১৩৪, ১৭৬ 
২৯৫-২৭৯৬ 

কালীময় ঘটক--৩৭3 

কাশচন্ত্র দতগুপ্ত--২৯৩, ৩৫৪ 


৩৩৪, 


ঙ 


বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


কাশীপুর হরটিকালচারাল ইনষ্টিটিউট 
- -৩৮৩ 

কাশীপ্রমাদ ঘোষ--৪৮ 

কিড. ( কর্ণেল রবার্ট )--৩৭১ 

কিমিয়াবিদ্যার লার--১৪-২৯, ৫৩, ৫৯, 
১৫২ 

কীটপতঙ্গ--২৯০ 

কঞ্চবিহাঁরী ভট্রাচার্ষ-_৩০১ 

কুমুদিনী বন্ত__১৪৭-২৪৮ 

কুমুদিনী মিত্র--১৪৭ 

কুম্ব (এ )--৩৫৪-৩৫৫ 

কুঙ্গ ( জর্জ )__-৬১-৬২ 

কুলভূঘণ লাহিড়ী--১৪০ 

রুধক (কামিনীকুমীর চক্রবতী)-_৩৭৭ 

কৃষক (নগেন্্নাথ ম্ব্ণকার )--৩৭৯ 

রুষকবন্ধু-_৩৮৫ 

কুষিক্ষেত্র-৩৭৩, ৩৮০, ৩৮১ 

কৃষিগেজেট-_৩৭৯ 

রুধিতত্ব (কুষি-সাময়িক)--৩৭৪, ৩৭৯ 
(বিপ্রদাস মুখোপাধ্যায় সম্পাদিত) 

রুধষিতত্ব (নীলকমল লাহিড়ী 1--৩৭৬ 

কষিতত্ব ( নৃত্যগোপাল চট্টোপাধ্যায় ) 
--৩৭৭ 

রুষিতত্ব ( নব পর্যায় )--৩৭৮ 

রুষিতত্ব (হাঁরাঁধন মুখোপাধ্যায় )-- 
৩৭৭ 

রুষিদর্পণ__-৩৭২-৩৭৩ 

কষিদর্শন_-৩৭৭ 

কৃষিপদ্ধতি--৩৭৬ 

রুষিপদ্ধতি (সামফ়িক-পত্র '--৩৭৮- 
৩৭৯ 

কৃষিপ্রণালী--৩৭৭ 

কৃষিপ্রবেশ--( অন্বিকাচরণ সেন )-- 
৩৮৫ 

কৃষিপ্রবেশ (কালীময় ঘটক )--৩৭৪ 
( পাঃ টীঃ) 


নির্দেশিকা! 


রুধি-রসায়ন--৩৮৩ 
কৃষি-শিক্ষা--৩৭৪ 
কুষিসং গ্রহ-_৩৭৭ 
কুমি-সাসাছ--৩৮? 
কুমি-সখ।--৩৮৫ 
করমিসমাচান-ত৮? 
কু/মলম্পাদ--৩৮৫ 
কুমিতসাপান--৩৭৭ 
কুষ্চন্দ বন্দোপাধায-- ৯২৭০ 
রুসইচতন্কা বন্ু-১৮১ 
ক্লষভাবিনী বিশ্বাস-১৩৩ 
কুষমাহনণ বন্দোপাধ্যায় 


১৬ 
৯০-ন+) ৯৩৩১ ৯১৩০, ৮৮৯ 


-৮১-০৫, 


কুমঃলাল সাধু-৭-২৭৮ 

রুষণনন্দ ব্রঙ্গচবী--১9? 

রুষ্নন্দ স্বামী 

€কদানশাঁথ সরকার--৩ত 

/কপলাপু--১এন 

(কবরী । উষ্ঠ 5লিঘম)- ১ 
২৬, ৩৭১ 

কেরী (| ফেলিকুস্‌ ) ১৬১৭১ ১৯, ১৫ 
( পাঃ টীত 1, ২৩, ৩৪, ৪১১ ৫৯-৩০) 
১৯১১ ২৯৩ 

কেল্ভিন্‌_ -১৯৬) ৩০৫) 

১:8০ 

কোল্রিজ ( স্যামুয়েল টেলার )---৩০৭ 

কৌতুকতরঙ্গিণা--১৫১ 

ক্যামেরণ ( সি. এইচ. )--৮১ 

ক্যালকাট। ক্রিশ্চিয়ান 'অবজার্ভার__ 


১২ 


৩০১ 


১৬-১৭, ১?- 


ক্রিকফোড (উইলিয়ম কি'ডন ১৮৯, 


১৯৬, ৩০? 


ক্ষিতিনাথ ঘোঁষ__৩৬৮ 


ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর--১৪০, ২৫৮) ২৬৪, 


২৭০) ১৮৬-২৮৭ 


ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্ধ ১৫০, ৩০০ 


9৬৩ 
ক্ষিতীশচন্জ্ বাগচী-_-৩** 
বোদচন্দ বরায়--২১৯ 
ক্ষরোদচন্জ রায়চৌধুরী ১৩৭, ১৭৮- 


১৭৯, ১৮৬ 
শশিতুপাদাাল দে- 


ক্ষুদ্র ৪ বু 


৩৭০ 


। যাগেশচগ্র হায় 0 


৩৩১ 
ক্ষেতুগাপাল সেণপ্রপ্ত ১৭ (পাঃ 
টাঃ ) 
(ক্ষর-জঞামিও 1 রাজ্মাতন ছে )- 
(হত কুধগমাহন বন্দাপাপায়।) 


- ৮৮ ৮৬৩, ৮৭, ৯০ 
ক্ষত (কের মুখোপাপায় 0 
৮০, ৮৯, ৯০-৯১১ ১৬১ 
ক্ষরপাবহার বা পাযবহারিক 
জ্যামিতি ১৩১ 


ক্ষেমোহন দু ১৫ 


খ্‌ 
থগেন্ছনারায়ণ মির ৩০৩ 
খগেশচন্দ্র লন্ত - 
খগোল- ৩০ 


-অ৭৩ 


থগোল নিব ণ--১৩৭, ১৬১১১১৬৩১৬৫ 

থনিজ্জবিপ--১০৮০ 

খছ্য (চণীলাল বস্তু ) -১৭৭, ৩1- 
৩৬৩৩ 

থছা ৪ স্বাস্থা। চন্দ্রকান্থ চক্রবর্তী )-- 
৩৬৯ 

খাদ্য ও স্বাস্থ্য । বাসম্ীচরণ মি'হ 
৩৬৩৯ 

থাচা ও স্বান্তা ( মকুমারনপ্ন দাস )-- 
৩৬৯ 

থাগ্যতত্ব _ ৩৬১ 

পাচ্যবস্তর দ্রব্য গুপ-__ ৩১১ 


খাগ্য-বিচার ৩৬১ 


59৪8 


থাগ্যবিজ্ঞান--৩৬৭ 

খুষ্টান লিটারেচার সোসাইটি--২৯১ 
খেল(তিচন্্র মৈত্র--৩৮৪ 
খোকাখুকু--২৫০ 


গা 


গগনচন্দ্র হোম-_-২৫৬ 

গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়৩৫৬ 

গণনাথ সেন--২৯৩ 

গণিত ও বিজ্ঞান সন্ন্ধীয় মাসিক 
পত্তিকাঁ_-১ ৬৫-২ ৬৩ 

গণিতদপঁণ-_-১৫৭৯ 

গণিতবিজ্ঞ।ন--১৫৮-১৫৭ 

গণিতসার--১৫৯ 

গণিতাঙ্ক_-৭-৮, ৩৪, ৫৯ 

গণিতাঙ্কর--১৫৮ 


গম্ভীরা_-২৫২ 
গয়া কি ভূগোল--৯১ 
গরীব শায়ের--৩৮৫ 


গঙন ( জেম্স্‌ )১-৯, ৩২, ৩৪ 

গাছপালা ( জগদানন্দ রাঁয় )--২৮৪, 
৬৩৬০৩-৩৩৪,) ৩৩৮ 

গাছপালার গল্প--২৮৪-২৮৫) ২৯১ 

গাছের কথা--২৮৫ 

গাহস্থ্য গো-চিকিতৎসা_৩৮৪ 

গাহস্থ্য স্বাস্থাবিধি--৩৫৯ 

গিবিজামোহন বাঁয়--২৯৪ 

গিরিশচন্দ্র চক্রবতী--৩৮৪ 

গিরিশচন্দ্র তর্কালংকাঁর--১৭৪-১৭৫ 

গিরিশচন্দ্র বস্থ--১৬৭-১৬৯, ২৮২- 
২৮৩, ২৮৫, ৩৭৬-৩৭৭)১ ৩৭৯ 

গিরিশচন্দ্র বেদীস্ততীর্ঘ__-২৪০ 

গিরিশচন্দ্র সেন-_-২৪৭ 

গিরীন্দ্রশেখর বন্ু-__-৩০৩-৩০৪ 

গীতা--১৯৫ 

গুরুদাস দত্ত--২৬২ 


বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


গুরুদাস বন্দ্যোপাধ্যায়--২৭৬-২৭৭ 

গরুনীথ চক্রবতী-_-৩৭৮ 

গুরুনাথ সেন গুপ্ত--২৭৭ 

গৃহস্থ-__২৬২ 

গোতন্ব--১৭৬ 

গে।-ধন--৩৮৪ 

গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়--১৫৯ 

গোপালচন্দ্র ভট্টাচাধ--৩৪৮ 

গোপালন--৩৭৮ 

গে।-পালন ও চিকিতসা--৩৮৪ 

গো-পালন ও গোঁচিকিৎসা- 
৬৮৪ 

গো-পাঁলন শিক্ষা_৩৮৪ 

গোপাললাল মিত্র--১৫২ 

গোঁপীমোহন ঘোষ--১৬২ 

গোবিন্দকীন্ত বিছ্যাভূষণ-__-১৩৭ 

গোবিন্মমোহন বায়--১৬৬ 

গোবিন্দস্থন্দর--১৯১ 

গোলাধ্যায়-_১৩, ৩৮ 

গোলাপ-বাড়ী--৩৮১ 

গৌরমোহন পণ্ডিত--৩১ 

গৌরীনাথ সেন__-৩৫৫ 

গৌরীশংকর দে--১৫ন৯ 

গৌরীশংকর ভট্টাচার্য-_ ১৬৪ 

গযানো--২২৭ 

গ্রহ-নক্ষত্র--২৭৭১ ২৭৮১ ৩৩২ 


চন্দ্রকান্ত চক্রবতী--৩৬৫, ৩৬৮-৩৬৯ 
চন্ত্রকান্ত শম্মী--১৫৮ 

চঞজ্্রতত্ব- ১৬৩ 

চন্দ্রনাথ বন্থ-_-৩৫৯ 

চন্দ্রলোকে যাত্রা_-২৯৮ 

চন্্রশেখর মুখোপাধ্যায়__-২৪০ 
চন্দ্রশেখর সরকার-_-২৬০-২৬১ 
চল-বিছ্যুৎ--২৭২, ৩৩৬-৩৩৯ 


নির্দেশিকা 


চার চাষ-আবাদ ও প্রশ্ন প্রণালী -- 
৩৭৮ 

চারুচন্দর ঘোষ -- ৫৮৩ 

চাক্ন্দ্র বনন্দাপাধায়- ১৫৯ 

চারুচন্দ্র ভট্রাচাঁগ ১৩১, ১৯৮-১৯৯ 


রখ 


৩৯%, ৩৩০, ৩৪ ৬-৩৪৮। ৩৬৭ 
চারুচন্দ্র সি'হ- ৩০৩ 
চারুপাঠ - ৬৩-৬9৪, ৬৬, ৬৮২ ৭১-৭, 


চ'মবাস --৩৮৫-৩৮৩ 

চিকিৎসক । মে! 2৪ কলেচ “থকে 
প্রকাশিত )- ৩৫ 

চিকিৎসক ( কা পু 1৮৩৩০ 


( পাত দিও 


নাঃ ট'ঃ 
চিকিৎসক বরা পায় 
সম্পাদিত) ৩৬৩ 
চিকিংসক ও মমলোচক---৩৬১ 
চিকিতসা] ১ম খণ্ড- 
চিকিংস! কল্প ত%- ১ম ভাগ 
শচিকিংস| কল্পদ্ধম ৩৮ 
চিকিতসাঙ্ক্ুর- ৩৬১ ( পা 
চিকিংস।-তত কৌমুদী -- 
555 
চিকিৎসাতব-বিজ্ঞ।ন--৩৭০ 
চিকিৎসাতব নিজ্ঞান এব' সমীরণ-_ 
৩৩৩ ( পাঃ টীঃ) 
চিকিংস| দর্পণ_ ৩৫৮ 
চিকিংসাদর্শন - ৩৬২ 
চিকিতস। প্রকরণ এব চিকিৎসাতর _ 
৩৫ ৬৮৩৫৭ 
চিকিৎসা-প্রকাশ--৩৬৩ ৩৭, 
চিকিৎসা-প্রণালী--৩৬০ 
চিকিংস-বিধান-_-৩১০ 
চিকিংসা-রত্ব ১ম খণ্ড--৩৬০ 
চিকিংস। লহবী-_-৩৬২ 
চিকিংস। স' গ্রহ--৩৫৩১ ৩৫৮ 


৩৩৩ 


৪8৩ 


চিকিতস। সম্মিলনী--৩৬২ 

ণডিয়াখানা--২৯৪ 

চিন্তপুঞচন দাশ--১ ৩১-২ ৬৩ 

চিল্ভাংকমবিধান ১৮৬ 

চিন্বাপঠনবিছ্যা1---৩০২ 

চণীলাল বস্তু --৯৭১, ২৭৩-২৭৭, ২৮৭, 
৩৩৬, ৩৬৫-৩১৮ 


চুনিলাল দাস--৩৬০ 
চুনিলাল শীল--১৫৯ 
চঙ্গক - ১৭১, ৩৩৬-৩৩৭ 


চন্গকবিজ্ঞান--১৭১-১৭২, ৬৩৩-৩৩৭ 


ছ 
₹1য়।-বিজ্ঞান-- ৩৯৫ 
দুটির ণ 


চ্োটদের চিডিয়খান1-২৯১ 


ঙ 
৩৬০০, ৬৩১ 


জ 
ভগং-ক৭1- ২১৩৯১৭১২৩১৯, ২9৩. 
১৯৪ 
জগংকুষ্ণ সি-৮- -১৭?-১ ৭৩৬, ২৮৫ 
জগদনন্দ বায় ১২৩, ১৩৯-২৪০, 
১৪৭, ২৪৯, ১৫৩-২?৬, ৯%৯-৯ ৩১, 
২5?) ২৭৭, ১৭৮, ২৮৯ 
১৮৪) ১৮৯১, ২৯১৭ ৯৯৪৫, 
৩০০১ ৩০৫) ৩৯৫-৩৩৭৯১ ৩৪৬ 


জগদিন্দু রায়--২৪৫ 


১৭২১ 


2৮৮ 


জগদীশচন্দ্র বন্ত--১৩৩) ২৩৯, ৯৪১, 
২৪৮-২৪৯)১ ২৯৮৪) ২১৯৮-২৯৪৯, 
৬০১১ ৩০৫-৩৬৮ 

জগদীশচন্দ্র আবিঙ্কার ( চারুচন্্ 


ভট্াচাধ )---২৯৮১ ৩৪৭ 
জগদ্ীশচন্দ্রেন আবিঙ্কার ( জগদাঁনন্দ 
বায় )-২৯৮, ৩৩০ 
জড় ও শক্তিবিজ্ঞান_-২৭৩ 


জন্মভূমি--৮৯) ২৩৩, ২৫৭-২৫৮ 


৪৬৬ বঙ্গপাহিত্যে বিজ্ঞান 


জয়গোপাল গোন্ামী--১৫৮-১৫৯ 
জরিপ ও স্বত্বলিপি--৩৯০ 
জবিপ-শিক্ষ।__৩৮৯ 

জল ( চুণীলাল বস্তু )--২৭৩-১৭৪ 
জহিরুদ্িন আহ মেদ---৩৬৩১-৩৬২ 
জানোয়ারের মেল।-১৯১ 
জাহুবী---২৫৬ 


জিএগ্রাফি বা ভূগোঁল--১৪৭, ১৬৩ 


১৬? 
িজ্ঞাস।--১৯৩, ১৯৫, 
১১৬, ২২১, ২৩১, ২৯৭, ৩৯ ৩ 
জিতেন্্কুমার গু£--১৮০ 
জীন্স্‌। স্তার জেম্‌স্‌ 1২০৮, 
জীবজগং-_-১৯১ 
জীবজশ্ব-_-২৮৯, ২৯১ 


জীবতব (গিরিশচন্দ্র তর্কাল"কার ) 


--১৭৫ 
জীবতত্ব ( জ্ঞানেন্দ্রকুমাণ 
রায়চৌধুরী )--১৭* 
জীবনচরিত-_১ ৭৯, ২৭৯৮ 
জীবন 'প্রহেলিক।-_-২৮৭-২৮৮ 
জীবন-স্বৃতি-_৩৪২ 
জীবনের স্তর ও তাহার 
অভিব্যক্তি---১৮৭ 
জীবরহস্য-_-৯৭, ১৭৩-১৭৪ 
জীবিতের দেহতত্ব--১৭৮ 
জুলে ভাঁণি-_-২৯৮ 
জ্ঞান ও বিজ্ঞান--৩৪৮ 
জ্ঞানকুন্থম--৩০১ 
জ্ঞানচন্দ্রিকা-১৩৩ 
জ্াানদীনন্দিনী দেবী--২৪৮ 
জ্ঞানরত্বীকর--(সাময়িক-পত্র ) 
শপ ত৩ 
জ্ঞানরত্বাকর ( কৃষ্ণচৈতন্য বন ) 
--১৮১-১৮২ 
জ্ঞানাস্কুত__১৩৩-১৩৪ 


১৯৭-২১১, 


জ্ঞানাঙ্কৃর ও প্র তিবিদ্ব-_২৯৫ 
জ্ঞানান্বেষণ__৪৭ 
জ্ঞানারুণোদয়-_-১৪৬ 
জ্ঞানেন্দ্রকুমীর রাঁয়চৌধুরী--১৭৫-১৭৬ 
জ্ঞানেন্্রনারাঁয়ণ বাগচী--৩৩৩ 
জ্ঞানেক্্নারা়ণ রায়চৌধুরী 
-১৮৫৭-১৮৩ 
জ্ঞানেন্্রমোহন সেন গ্প্র_-৩৯? 
জ্ঞানেন্দ্রলাল ভাঁভডী-_-৩১৪ 
জ্ঞানোদয়--৪৭ 
জ্যাগ্রান্ঠী--৩৭,৫৯ 
জ্যামিতি ( অক্ষয়কুমার দত্ত )--৩৯ 
জ্যামিতি ( বামকমল ভট্রাচাধ | 
জ্যামিতি (রামমোহন বায় )--৬০ 
জ্য।মিতি সহায়--২৭৭ 
জ্যোতিঃপ্রকাশ বঙ্-৭৫ 
জ্যোতিরিঙ্গ ণ_-১১৬-১১৭ 
জ্যোতিরিন্দ্রনীথ ঠাকুর--৮৮১ ১১ঈ- 


১৩০, ১৩৭, ২৪১-২৪২, ২৬৪, ২৮৬ 


জোঁতিবিষ্যা ( ইয়েট্স্‌ )-৮, ১১, 
৩৪, ৪৩১ ৫৯, ১৬২ 

জ্যোতিবিবরণ--১৩২-১৬৩ 

জোতিষ ও গোলাধায়--৮, ১১-১২, 
২১, ৫৯ 

জ্যোতিষচন্দ্র বন্দ্োপাধ্যায়__২৪৬ 

জর---৩৬৫ ( পাঁঃ টীঃ) 

জ্র-চিকিৎসাঁ-৩৫৭, ৩৫৯ 


টম্সন--৩০ 

টাইটলার--3 

টাউনসেও্ড ( এম্‌ )--১৪৭ 
টিগাঁল-_১৭৯, ২৭০, ৩০৫ 
টেট-_-২৭০, ৩০৫ 

টেম্পল ( স্যার রিচার্ড ) ১৪৫, ১৫৪ 


নির্দেশিক। 


ঠ 


ঠানুরদাস মুথোপাধায় ২ ৫৭-২৫৮ 


ড 
ন্কান ( নেভীঃ জে, এম. বি. টা 
১%5 
ডারউইন--১৭৯, ১৯৪-১৯৩, ১০১০ 


২০৩৯, ১৯০০-২০?, ২০৮৮, 


ডিসেল ইঞ্জিন শিক্ষক- ৩ 


[ড"কণয়াটার «বথুণ--১১৩ 


ঠ 
ঢাঁক। প্রকাশ--১৯৬ ( পাঃ টা) 
ঢাক দিভিউ 9 সম্মিলন - ২৫৩, ২৮৯ 


টাক স্কুল সোসাইটি -- ২ 


তি 
তডিতের আঅভাখান - ৩০৪৭-৩০৮ 
তবকৌমুদী--১৩৫ 
তত্ববোধিনী পত্রিক1-3৯, ৬১, ৬, 
৬৫-৬৮) ৭০-৮৩১ ৮৬৭ ৮৮৭ নী২- 
৯৩) ১১২, ১৩১৭ ১৪৭, ১৬৮১ ১৭০, 
১৮৫, ২৩, ২৬৪, ২৭৪৭, ৩২৪ 
তববোধিনী সভ--৬০, ৬৪ 
তমোলুক পত্বিকা-১২৩ 
তাপ--২৭২, ৩৩৬-৩৩৭ 
তাবরকব্রক্গ প--১৭৪ 
তারিণীচরণ চট্টোপাধ্যায়-_-১১৮ 
তারিণীচরণ মিত্র--৯, ৩০ 
তুলার চাষ-_-৩৮১ 
তেজেশচন্দ্র সেন-_-২৪৭ 


তেস্ল1--২৩৩ 

কিম্বোত ২৫১-২৫২ 

উ্রলোকানাথ মুখোপাধায়- 
২৫৭-১?৮, ২৩৬ 


১৪ 


রা 


১ 


্ 

দশ এ বিজ্ঞান--১৯৭ 

দামাদপ মুখাপাধায়-১ 

দাঁসী---১৭৭-১৭৮, ৩৪৩ 

দি ঠন্টটিউট অব সিভিল ইথি- 
নায়ালস ইন ইত্তিয়া৩৯০ 

দিগদর্শন-- ৩. ১১, ৩৮, ৪১-৭৫, 9৯, 
এ 

দিনাজপুর পত্সিক| -১৫১ 

দিবাকণ দে--৩৮৭ 

দিয়াশলাষ্ঠ প্রশ্ততপ্রণালী--৩৯৬ 

দিলাপকুমাব পায় --১৯৭ 

দাঁনেশচন্দ সেন---১ ৩১ 

দীনেশ রঞ্জন দ[শ--১ ১৪ 

ছুগাচরণ চক্রন৬--৩৮৮-৩৮৯ 

তরগ।দাম কর- ৩৫৭ 

তুর্ণাদাম গুপ--৩৬১ 

ভগ।নারায়ণ সেন--১৪৪ 

ত্রাপদ মিক্স--১৫৭ 

দুরগীশঙ্কর ভট্টাচাধ--১৪৪ 

দর্জন্দমন মানবর্মী -১৩১ 

দূরবাক্ষণিক ১৩১ 

দেবপ্রসপাদ সান্যাল - ৩১৯ 

দেবী প্রসন্ন রায়চৌচুরী- ১ 

দেবেন্দ্রনাথ ঠাকুর--৬৯, ৩৪১ 

দেনেন্দ্রনাথ মুখোপাধায়--৩৬১১ ৩৮১ 

দেশী রব" -- ৩২৪ 

দেহতব--১৯১-১৯৩ 

দৈনিক__১৫১ 

দৈনিক চন্দ্রিক1-১৫১ 

দ্বারকানাথ চক্রবত'--১৭৩ 


৪০৮ 


দ্বারকানাঁথ ঠাকুর ৩০-৩১ 

দ্বারকানাথ বিদ্াভৃষণ_ ১৩৫ 

দ্বারকানাথ বিদ্যারত্ব ---১৬৬, ৩৬০ 

দিজেন্দনাথ ঠাকুর-_ ১০৭) ১৪১১ ১৪৫১ 
২৬০) » ৬৪ 

দ্বিজেন্্রনাথ বন্ত---১১৮, ৯৪৯, ১৮৯- 
১৯১ 


দ্রৌপদীনি গ্রহ ১৯১ 


পর 

ধনেন্দ্রনাথ মিত্র--৩৭০ 
ধর্ণী-_-১৫৯ 
ধর্ঠ ও বিজ্ঞ।ন --১৯৬-১৯৭ 
ধাত্রী-শিক্ষা! এব" প্রস্থতি-শিক্ষ।-- 

৩৫৬১ ৩১৬৩ 
ধীরেন্তরুঞ্জ নিয়োগী--৩৯১-৩৯১ 
ধীরেন্দ্রনাথ হাঁলদীর--৩৬৩৩-৩৬১ 
ধৃূমকেতৃ ১ ৫৩ 


ঞ্ 


শক্ষজচেনী-২৭৭-২ ৭৮১) ৩৩২ 

নগেক্রচন্দ্র নাগ--২৮৪ 

নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়--১৭৯১ 

নগেন্্রনাথ ধর--১১৫১ ১৪০-১৪১ 

নগেন্দ্রনাথ নাগ--২৮৪ 

নগেন্ধনাথ সেনগুপ্ঠ--৩৬৯ 

নগেক্রনাথ ম্বণকার--৩৭ন 

নদীয়াদর্পণ--২৫৩ 

নদীয়াবাসী-_-২৫৩ 

ননীগোপাল ঘোষ-২৯৮ 

নন্দলাল মুখোপাধ্যায়--৩৬০ 

নন্দিনী-_-২৫৪ 

সফবচত্দ্র দত---৩৬০ 

নব চিকিংসাবিজ্ঞান-_-৩৬৩ (পাঃ টীং) 

নবজীবন--১9২, ১৭২১ ১৯১, ২৩৬ 
২৫৬ 


বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


নবপ্রবন্ধ ১৩২-১৩৩ 

নব-শবীর-বিধান--২৯৩ 

নবীনরুষ্ বন্দ্যোপাঁধায়--১৮১ 

নবীনচন্দ্র দ্ত--১৬১, ১৬৩-১৩৪ 

নবীনচন্দ্র সাহ1-৩৭৯ 

নব্যবিজ্ঞান-_-১৯৯, ৩৪৭ 

নবাভারত-- ১৬ ( পাঁঃ টীঃ ), ১৩৭- 
১৩৮১ ১৩৬-১৩৯, ১৫৭১ ২৯৪-১৯৫ 

নব্য রসায়নী বিদ্যা ও তাঁহার উৎপন্ভি 
--৯৭৫) ৩১ন, ৩৯ ০-৩৯ ৩ 

নরদেহতত্ব--২৯৩ 

মরদেহ নির্ণয়-১৭৭-১৭৮ 

নরদেহ পরিচয়__১৯১ 

নবেন্দকুমার মিত্র ৩০০ 

নবেন্দ্রনারীয়ণ চৌধুরী--২৮৭ 

নরেশচন্দ্ সেনগ্রপ্ত--১৫৩ । পাঃ টী ) 

নলিনাক্ষ ভট্টাচাঁষ--৩০৩ 

নলিন।ক্ষ ভারতী-- ৩৪০ 

নলিনীনাথ রাঁয়--৯৭১, ৩৩৬-৩৩৭ 

নলিনীমোহন সান্যাঁল--১৯৭ 

নলিনীরঞ্জন পণ্ডিত--১৯১ ( পাঃ টাঃ) 

নাগাজুন---২ ৯৯ 

নারায়ণ--২১৬২-২৬৩ 

নিউটন-_১৯৯ 

নিকুগ্চবিহাঁরী দত্ত---৩৮১ 

নিত্যগোপাল মুখোপাধ্যায়_-৩৭৮ 

নিদ্রা--৩০২ 

নিধিরাম মুখোপাধ্যায়_-৩৭৮ 

নিবারণচন্ত্র চৌধুরী--৩৬৬-৩ ৬৭, ৩৮১, 
৩৮৩ 

নিবারণচন্দ্র ভষ্টাচাষ__২৪ 

নিবারণচন্দ্র মুখোপাধ্যায়-_২৯৩ 

নিরুপম। দেবী--২৪৭ 

নির্দেশক এবং অস্তসন্বদ্ধীয় শারীরতর 
সা প৮ে 


নিঞ্লকুমীর সেন-_-২৬৭ 


নির্দেশিকা 


নিশিকাস্ত নি? ৩৮৫ 
নীরদীচিরণ মিত্র 
নীলকমল মারি ৫ 
নীলকমল লাহিড়ী ৩৭১ 
নীলরতন অর্ধিকারী --১৯৩ 
নীলরতন সরকার-- ১৩৮২ ৩৩১ 
নীলাচল-_-২৭3 

নীলানন্দ চট্টাপাবায় 


১-৩৯৯ 


৩৮৭ 


নতন ও পুনাতন বিজ্ঞান ১৯৬ 
ঘৃতাগোপাল চট্টোপার্যাগ ৬৭৩-৩৭৮ 


নোয়াখালী--১৫৪ 


প 
পঙ্সিন বিবরণ ৭০, 
পঞ্চানন ঘোম ১৭৬-১৭৭ 
পঞ্চানন নিয়োগী- ২৭৫, ১৯৬ 
পঙ্ঞাবলা | ধস এ বিজ্ঞান - ৯৯৭ 
পদার্থদর্শন--১৪৮, ১৫১ 
তা । কাশাষইঈলাল দে 1-- 


ছি ৬ % ক 
১ দা 


৪৯-১৫১ 
মা ( (01010176911 ১0101), 
[17107517101 ১০০1০ 5 


১৪৭ ( পা: টী । 
দার্থবিদ্য| ( অক্ষয়নুখার 7৬০৬৬, 
৬৮১ ৭৪১ ১৪৩ 
পদার্থবিগ্ঠ। ( মহেন্দ্রনাণ 
১৫২১ ১৭০ 
পদার্থবিচ্য।-- ২৭০ 
পদার্থবি্য| | রামেন্দ্রন্দর )--২১৭, 
২৩৩ 
পদার্থবিদ্যার নবযুগ--৩৪৮ 
পদার্থবিগ্ভাসার__-৯) ২১-২৪১ ৩৪, ৪৩) 
৫৯, ৬৪ 
পদার্থবিদ্যাসারঃ--১৪ 
পদ্যভোগোলকথা-_-২৭৯ 
পশ্থা_-২৫৯ 


। ১৩৮ 


? 


6৬৯ 


পরিচয| শিক্ষা - ৩৬৩৯ 
পরিচারিকা--২১৭-২১৮ 
পরিচারিকা (নবপযায় _-২১৭-১$৮ 
পরিদশক--১১৩ 
পযবেক্ষণ শিক্ষা! ৩৩৩ 
পলিশ--২৫২-২৫৩ 
পল্পী প্ুদীপ-_১ ৩ 
পল্লাবাণা--১1৭ 
পল্লীমঙ্গল- -৮৯৫?৪ 
পল্প শিক্ষক ১1২ 
পলী-সথ।--১৫৩ 
পল্লী-হগরাজ ২৫৩ পাটা; । 
পল্লানগা গা ৯৭১১ ৩৩৮ 
পশ্রথাছ্া ৩৮১ 
পশ্থুপঙ্ষী ১৯০ 
পশ্পাবলা »০৮৬ 2 
১-৪৭) ১৭৯৭ ৮১ 
পশ্াবলী ( শবপধায় )--০৭ 
পাখী---১৮৯, ৩৩৩, ৩৩৫ 


( পাত টীঃ) 


পাগার কথ। (সঙাচরণ লা51)--১৮৮, 
৩৩৪ 

পাখার কথ। (্রেন্দনাথ সেন 17 
০৮৪৯) ৩৩১ 


পাটাগণিত ( কাশীপ্রস্ন 17১1৮ 
পটাগণিত ( গোপাপচন্ধু 
পাটাগণিত (প্রসন্নকুমার1--১? 
পাটীগণিতাঙ্গুর-- ১৭৮-১৫ম 
পাঠ প্রচয়-_-৩৪০ 
পাভালে--১৯৮ 
পারিবারিক চিকিৎ্সাবিধান ৩৬০ 
পাশ্চাভা চিকিৎস।-বিষ্ঞান--৩ *০ 
পি. এস. 'ভট্টাচ [ধ---৮৭। পাঃ টীঃ) 
পি. কুমার-৩৫৩ 
টিটি ( উষ্ট রা ঃপৃকিন্দ টা 


১৫৭২ 


৮১1৯ 


্ রি দি ১৩৪ 


৪১০৩ 


পিগ্লার্প ( রেভাঃ জি. )--৩৮ 

পিয়া্মন ৮, ১৩১৫১ ১১, 
৫৯, ৬০, ৬৬, ১৬৪ 

পুণা--৯৫৭-২৫৮ 

পুদ্পরথ - ৩০০ 

পুপ্পরহন্ত- ১৮৩ 

পূর্ণচন্দ্র চক্রবতী-_-৩৯৫ 

পূর্ণচন্্র দন্ড -- ১৩৫ 

পৃণচন্দ্র মিত্র--১৪ 

পুণচন্দ্র সাহ।- ১৩৭ 

পৃণিম1--১৩৩ 

পৃথিবী-- ১৬৯ 

পোক।-মাকড--২৮৯, ৩৩৩ 

প্যারীচাদ মিত্র--১১০১ ৩৭১ 

প্যারীশ*কর দাসপ্তপ্ত--১৪৭ 

প্রকৃতি ( কালীপ্রসন্ন কাবাবিশারদ 
সম্পাদিত )--১৩৮ 

প্রক্নাতি । ছাত্রদের দ্বার! পরিচালিত 
সাময়িক-পত্র )--২৪৮-১৪৯ 

প্রকৃতি (প্রভাতচন্্র সেন সম্পাদিত)__ 
২৬৬ 

প্রকৃতি (সতাচরণ লাহ] সম্পীদিত)-_ 
২১৬৭-১৬৮, ৩৪৮ 

প্রকৃতি (বামেন্রহন্দর জিবেদী )-- 
১৯৪-১৯৮, ২১১-২১১, ২৯৪-২৯৫ 


প্রকৃতিতত্ব (রাম পালিত )--১৮৫ 


৩৪) ৩৬, 


প্রকৃতি পরিচয় - ১৯৫, ৩২৬-৩২৭, 
৩২ ৪৯-৩৩০৩ 

প্রকৃতি বিজ্ঞান- ১৪৮, ১৫১-১৫২, 
২৭৩ 

প্রতি বিবরণ_-২৮০ 

প্রচার--২৫৪৯ 

প্রতিভা--২৫৩, ২৮৯ 

প্রতিমা--২৫৯ 


প্রদীপ--২৩৩, ২৫৭, ২৫৪৯ 
প্রফুল্পচন্দ্র বন্দ্যোপাধ্যায়-_২৪৪, ৩৮৯ 


বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


প্রফুললচন্ত্র রায়- -১৩৯, ২৪১১ ২৫৫১ 
২৬১) ২৬৮) ১৯৭৫১ ২৮৬, 
১৯৮-৯৯৯১ ৩০?-৩০৬, ৩১৮-৩২৪, 
৩৬৭ 

প্রফুল্র-চরিত-_১৯৮ 

প্রবন্ধ নির্বাচনী সভ।--৭৫, ৮৬ 

প্রবামী ১৫৫, ১৬০১ ১৮৮১ ৩০৬- 
৩০৭) ৩১৭৯-৩৩০) ৩৪৮ 

গবাই --৬৯১, ১৩৭, ১৪০৩ 

প্রবোধচন্দ্র চট্টোপাধ্যাঁয়-_-১৪৫) ৩২৪ 

প্রবোধচন্দ্র দে--২৪০, ৩৭৬, ৩৭৮- 
৩৮৩, ৩৮৫-৩৮৬ 

প্রভাচিত্র বা ফটোগ্রাফি শিক্ষা _ 
৩৯৫ 

প্রভাতচন্দ্র গঙ্গোপাধ্যায়_-১৯০ 

গ্রভাতচন্্ সেন--১৬৩, ৯৬৩৬ 

প্রভাসচন্দ্র ঘোষ--৩৮% 

প্রভিসনাল কমিটি--১৪৪ 

প্রমথ চৌধুরী--১৬১ 

প্রমথনাথ বস্থু-১৭৯ 

প্রমথনাথ মুখোপাধ্যায়--১৭৭-২৭৮ 

প্রমথনাথ সেন গুপ্ু--৩৪ৎ 

প্রম্দাচরণ সেন--১১৮ 

প্রয়াগদূত--১১৫ 

প্রশীস্তচন্দ্র মহলানবীশ--১৬৮ 

প্রসন্নকুমার ঘোষ--৬৭ 

প্রসন্নকুমার মিতর--৩৫৫ 

প্রসন্নকুমার সর্বাধিকারী--১৫৮-১৬০ 

প্রস্ততি ও শিশুচিকিংসা_-৩৬৩ 

প্রাকৃত তত্ববিবেক -১৮১ 

প্রাকৃত ভূগোল ( ফোগেশচন্দ্র )-২৮০ 

প্রাকৃত ভূগোল (রাজেন্দ্লাল মিত্র) 
--৮৬৮৮১ ৯৬ 

প্রাকৃতিক ইতিবৃত্ত বা প্রাণীরাজ্য-- 


২৮৬ 


প্রীক্কৃতিক ইতিহাস--২৭৯ 


১৪৯০৩, 


নির্টেশিকা' 


প্রাকৃতিক বিজ্ঞান । ভব) ৬৫, 
৮২-২০, ১৪৮৮ 


প্রাকৃতিক বিজ্ঞানের স্ৃলমর্র১৭৩- 
২৭১ 

প্রাকৃতিক ভগোল | নুসিংহচন্ছু 1 
১৬? 

প্রাকৃতিক ভগোল বিষয়ক কন্তিপয় 
পাঠ--১ ৩৫ 


প্রারুতিকী ০১৪৫, ৩৯৮৩৩ ১ 
প্রাণরুষ বিশ্বাস-ত৫ ৬ 
প্রাণরুষেীমদাবলী--৩৫১। পাঃ টীঃ 


প্রাণিবিদ্যা ১৭১-১৭? 
প্রার্ণনুত্তান্থ ১৭৭ 


পদ 
কা 


প্রাথমিক গ্ুত্িনিলান - ততই 
প্রিয় রঞ্চন ল্য়--১ ৩৯১ ১৫৩, ৩৯৪ 
প্রেমেন্্র মিত্র ১৬ 

(্রেমিতডম্নি কলেজ --১৯৩ 

প্রেগ 
প্লেগ-হন - 
প্রেম বিকো ণণি? 8১৩১ 


ক 
৩৫১ 


৩৫৯ 


ফ্‌ 
কজলুর রহমান--৩৫ন 
ফটোগ্রাকী শিক্ষা--৩৯৭ 
ফণীন্দ্রনথ বন্ত---১৯৮-২৯৯ 
ফণাভষণ মুখোপাপধায়--১০৯, ১১৮, 
১৩৭, ২৬৫? 
কলকর--৩৮১ | পাঃ টাঃ ) 
কমলের পোক।- ৩৮৩ 
কাগুসন। জেম্স্‌ )- ৮-৯ 
ফা প্রিন্সিপ্লস--১৯৬-১৯৭ 
ফিজিয়োলজী ব। শারীরবিধান-ও 
১৭৮ 
ফিমেল জুভিনাইল মোসাইটি--১১০ 
ফ্যারাডে-_-২২৩ 
ফ্রেনলজীকাল মোসাইটি--১৮৫-১৮৬ 


চন 
ছি 


-৬৩৯৫ 


৪১১ 
ব 

লক্ষ:পীড1.- ৩৭৯ 

বঙ্গিমচন্দ্র চপট্রাপাধায়--১৯২-১০৫, 


১৩৩, ১১৮, ১৮৩, ১৯১, ৯৯৪ 
বক্ছদশণ | াপপমায ) ১৬০-৯১১, 
বঙ্গদত ৫১, ৩৭ 
বঙ্গনিবালী--২৭১ 
বঙ্গবন্ধু ০৩৭ 
ল্পাণী ১৩২-২৬৩এ 
পঙ্গবাল! ১৯১ 
বক্ষবালী- +১৩৮, ৯৭২, ৩৮১ 
নঙ্গবিদধা প্রকশিক। পিক ৭০, 

১৩১-১৩২ 
বঙ্গভাষা ১৫১-৯%৩ 


বঙ্গভামাজবাদক সমাজ ৮৮৭৯১ 

বঙ্গভমি --১৫১ 

বক্ষমঠিল| ১১৫ 

বক্ষমিঠিণ 

বঙ্গলক্ষ্মী --১২৭ 

বঙ্গত জদ - 2৩৩ 

বঙ্গায় বিজ্ঞান পপ্িষাদ--৩৪৮ 

বঙ্গীয় সাহিতা পরিষদ --১৭?, ১৮৩, 
৩১৮, ৩১০ 

বঙ্গে মালেনিয়। ৩৩৪ 

বটানিক গার্ডেন -৩৭১ 

বন গয়ারিলাল চৌপুরী--৯৪ 

বনলত। দেনী--১৭৭ 

বরদাকাস্ত মজুমদার ২৪৯ 

বরদাদাস বস়্--৩৮৯ 

বলীন্্র সি'হদেন--১৪৩ 

বলেন্দরনাথ ঠাকুর --৯৪১ 

বশী মেন--৩৪০ 

বসস্করোগ ও তাহার চিকিৎসা--৩৬৪ 


রঙ 
৬৩৬৬ 


৪১২ বঙ্গমাহিত্যে বিজ্ঞান 


বন্ত-বিজ্ঞান-মন্দিন--২৮৪, ৩৪০ 

বস্তপরিচয়--১৮২ 

বন্বপরিচয় ও ইন্দ্রিয় পরীক্ষা_-৩০১ 

বস্তবিচার--১৮২ 

বা'লার পাগী--১৮৯, ৩৩৩-৩৩৫ 

বাণলার মাকড়স।--৩৪৮ 

বাকুডালক্ষ্ী--১৫৪ 

বাঙ্গাল। ইলেকট্রিক্যাল ইঞ্জিনীয়া রি" 

শাঙতন১ 

বাঙগাল। শিক্ষাগ্রন্থ-_-২১. ৬৯, ১৮০ 

বাঙ্গালার ভূগোল ও ইতিহাস ১৬৫ 

বাঙ্গীলী--১১৬ 

বাঙ্গালী এব, বৈছ্যজাতি--১ন৪ 

বাঙ্গালীর খাছ্য- ৩৪৭, ৩৬৭ 

বাণেখর সিং৮-- ৩৮৪ 

বান্ধব -১১০, ১১৬-১৩০, ১৭১,২৯৪- 
৯৫ 

বামাবৌধিনী পত্তিক।--১১০-১১৫, 
১৯৬, ১৭০, ১৭১ 

বায়ু--১৭৪ 

বাঁটর্যাণ্ড রাসেল--১৮৯ 

বার্থেলে। ( মসিয়ে )৩১৯-৩২০ 

বাঁলক (জ্ঞানদীনন্দিনী দেবী 
সম্পাদিত ) -১০৭, ২৪৮ 


বালক ( বরেভাঃ জে. এম বি.ডনকান 


সম্পাদিত )--২৫০ 
বাঁলকবন্ধু--১১৭ 


বালকশিক্ষার্থ উদ্ভিজ্ঞবিদ্যা-_১৭০-১৭১ 


বাল-চিকিৎস। ( প্রসন্নকুমার মিত্র )- 


৩৫৫ 


বাল-চিকিৎস। (মির আসরফ. আলি) 


৩৫৫ 

বালচিকিৎস। ( হরিনাঁরায়ণ 
বন্দোপাধ্যায় )-৩৫৬ 

বাশ্পীয় কল ও ভাঁরতবীয় রেলওয়ে 


--৬৪-৬৫১ ১৪৬১ ১৬৩, ১৬৫ 


বাসম্থীচরণ সিংহ-_৩৬৯ 

বাস্মদেবানন্দ--২৫৭ 

বাহা বস্তর সহিত মাঁনবপ্রকৃতির সম্বন্ধ 
বিচার--৩১, ৬৩, ৬৬, ৬৮১ ৭৫. 
১৭৯ 

বিচিত্র জগং--১৯৫, ২০৪১ ২০৮১ ৯১২- 
১১৬, ১৩১) ১৯৭) ৩১৭-৩৯৮ 

বিচিত্র।--৯৬৪, ১৮৪ 

বিজঘ়চন্দর মজুমদান - ১৩৩, ৯৩১ 

বিজ্ঞন (মাময়িক-পত্র )---১, ৬৬. 
৩৮৪ 

বিজ্ঞান-কথ।-- ১৯৮ 

বিজ্ঞান-কলেজ-- ১৮১ 

বিজ্ঞান কল্পলতিক।--১৮৬ 

বিজ্ঞানকুস্থম--১ন৪ 

বিজ্ঞানকৌমুদী--১৩৮ 

বিজ্ঞান চিত্রে ও গল্পে ৩০০ 

বিান-দর্পণ---১৩৮-১৪২, ৯ ৬৬-২৬৭ 

বিজ্ঞানদর্শন--১৯৭-১০০, ১০৪, ৯১ 

বিজ্ঞান-পরিচয়--৩৩৯ 

বিজ্ঞান-পাঁঠ--২১৮ 

বিজ্ঞান প্রবেশ ( জগদানন্দ )-৩৩২ 

বিজ্ঞানপ্রবেশ ( চারুচন্দ্র ১৩৭৮ 

বিজ্ঞান প্রবেশ ( জগদাঁনন্দ )--৩৩২ 

বিজ্ঞান-বিকাশ--১৩৮ 

বিজ্ঞান-বুড়ো_-ং ০০-৩০১ 

বিজ্ঞানমিহিরোদয়-_-১৩১ 

বিজ্ঞানরহস্ত--১০৩, ১০৫, ১৮২-১৮৫) 
১৮৯ 

বিজ্ঞানরহন্য ( সাময়িক-পত্র )- ১৩৮ 

বিজ্ঞানসভা-৮€ 

বিজ্ঞানসারমংগ্রহ--৪৭ 

বিজ্ঞানসেবধি-_-৪৭-3৮ 

বিজ্ঞানে বাঙ্গালী-_-২৭৯, ৩০৪৫ 

বিজ্ঞানে বিবৌধ-_-২৯৭ 

বিজ্ঞানের গল্প--৩০০, ৩৩১ 


চা 


নির্দেশিক। 


বিজ্ঞানের বাহাছুরি--৩০০ 
বিদূষক --১৩৩ 
বিদ্যাকল্পদ্রম । রেভাঃ কুষ্ণমোহন 1-- 
৮১৮? 
বিছ্যাকল্পদ্রম (১ম খণ্ড--আধপ্র 
২৪৯৫ 
বিছ্যা।দর্শন__৪৮-১, ৩৭-৩--১ ৭০-৭১ 
বিচ্যাহাঁরাঁবলী --১৭-১৯, ৩৭, ৭১, ?ঈ, 
১৭৩ ২৯ 
বিদ্যুত্তত্ব শিক্ষক 
বিধুভৃষণ দন্ত-- ৩১১ 
বিনোৌদবিহারী চট্াপার্যায় - ৩৮৫ 
বিনোদবিহ রী বাঁয়--৩৬৩ 
বিনোদলাল দাশ গপু ৩৭০ 
বিপিনচন্দ্র পাল -.-১১৮-১১৯, ১৩৫ 
বিপিনবিহারী দাস -১৫৩ 
বিপিনমোহন সেন গ্রপ--১৭৯ 
বিপ্রদাস ঘুগেপাধ্যাম--৩৭১, 


তিভা। 


৩৭৮-৩৭উ 
বিবিধাথস' গ্র»ঠ-৭০. ৮৯১ ৮৮, ৯১০৯৮ 


১৩২ 


১০৯-০৮০৩, 


ইডি ১৪৭, 
১৭৩, ১৭৩ 

বিভ।- ২৫৯ 

বিভৃতিভষণ চক্রনত---১ ৩৭ 

বিভতিভষণ দন্ত--১৭৫ 

বিশ্বক£]। দুর্খাচরণ চক্রবর্ত' )- 
-৮৮-১৮৯ 

বিশ্বকর্ম। ব। বিজ্ঞান রহ শ্ু--২ ৬৫ 

বিশ্বচিকিংসক--৩৬৩ 

বিশ্বদর্প ণ--১১৯ 

বিশ্ব-পরিচয়--১০৩, ৩*-৩৪ ৬ 

বিশ্ববৈচিত্র্য--২৯৫ 

বিশ্বের উপাদাঁন--৩৪ ৭-৩৩৮ 

বিশ্বেশ্বর ভট্টাচার্ধ---৯৫০ 

বিহারীলাল ঘোষধ--২৬:, ৩৮৯ 

বীজগণিত ( প্রসন্নকুমার )--১৯০ 


৪১৩ 


বীজগণিত । মহেন্দ্রনাথ রায় - ১৬৯ 
বীজগণিত ( ষদুনাঁথ ভষ্টাচাধ ) 


( লাজরুষ। মুখোপাধায় । 


বীক্গগণিত প্রবেশিকা! 
এনএ 
বা বমি ১৫১ 
বীেক্নাথ পায় ১৪ 
বীবেশর পাচ ০১৫১ 
বযমাহন দত মী 
(বহন ১১৩ 
বেইলী | ডপ্লিউ. বি. ৩১ 
কন ৩৭ 
বেঙ্গল পবিঞযারী 
(নঙ্গল ভেটাপিনারী কলেজ ৩৭৫ 
বেঙ্গল লেঠিজ সোসাহঠটি ১১০ 
বেচেলারস্‌ মেডিক্যাল 

গত 5 
£নণ্চ লী । টা এ 17৩৬৭ 
বটিঙ্ক ( লড উচ্ঠলিয়ম )- ৩১, ৩৫৯ 
বিতার গ্রাঠক মন্তু ১৭৪ 
বেতার যন্ত্র শি্ণ ১৭১ 
লন হঞার বহশ্য ১৭১ 
বেধুন সোসাইটি ৮৫ 
£বদা শ্ুদশন 
নৈকুগনাথ দাস ১৫ ৩ 
নৈজ্ঞানিক আবিদ্দার কাঠিনী--৩৪৮ 
বৈজ্ঞনিক জীবনী ১ম ভাগ--২৯৯ 
বেঙ্জাণিক শিল্পতব ও অর্থকণী 

ব্যবহারিক বিদ্য! ৩৯৬ 
বৈজ্ঞানিক হষ্টিতন্ব--১৯৬ 
বৈজ্ঞনিকী---১৯৫) ৩২৭, ৩২৯-৩ 
বৈগ্যনিন্দ।--৩৫১ 
বোধোদিয় - ১২৯-১৮১ 
বোঙ্াই স্কুল বুক সোসাইটি-__-৩৩ 


১৭২-১৭৩ 


১৫?-২৩ 


৮৩৫৩ 


১১০-১১১ 


৪১৪ 


ব্যবহারিক কষি-দর্পণ_৩৮৫ 

ব্যবহারিক জ্যামিতি-- ১৬১১ ১৬৩ 

ব্যাকসিনেশন এবং বসন্তরোৌগের সহজ 
চিকিৎস1--৩৫৯ 

ব্যাধির পরাজয় ৩৪৮ 

ব্যাপ্টি ফিমেল স্কুল সোসাইটি-_৩৮ 

ব্রজশ্ন্দর ভ্রিবেদী_-১৯১ 

ব্রজেন্্রনাথ দে--১৭৩ 

ব্রদ্মমোহন মলিক--১৫৯, ১৭৭ 

ত্রাম্লী বন্তুতা--৩৫২ 

ব্রিটন_-৩৫২ 

ব্রিটিশ ই্ডির| সে।সাইটি---৪, ৩৩ 

ব্রিটিশ ইপ্ডিযান এসোসিয়েসন-৮৮ 

ক্রষ্ঠার (ডেভিড )--৮, ন 


ভক্তি-- ২৫৩ 

ভগবতীচরণ বন্দ্যোপাধ্যায়_-২৮৫ 

ভগবানচন্দ্র বন্থু--৩০৭ 

ভবেশচন্দ্র রায়--৩২০ 

ভাণ্ডার--২৬২ 

ভারতচন্দ্র বন্দ্যোপাধ্যাঁয়--৩৬১ 

ভারতচিকিংস।--৩৫৬ ( পাঃ টীঃ) 

ভারতনারী--২৪৭ 

ভাঁরত পরিদর্শক-__-১৩৮ 

ভারতবধ-_-২১২১ ২৬০-২৬১১ ২৮৮১ 
৩০৬-৩০ ৭ 

ভাঁরতবর্ধীয় কৃষি বিষয়ক বিবিধ সংগ্রহ 
-_-৩৭২) ৩৭৪ 

ভারতবষীয় বিজ্ঞানসতা__-১৪৩-১৪৫, 
২৬৬-২৬৭, ২৭৫১ ২৮৭ 

ভারতবধের ভূগোল বৃত্বাস্ত-_-১২*, 
১৬৫ 

ভাঁরত-মহিলা--২৪৭-২৪৮ 

ভারত শ্রমজীবী-_৬৭, ৬৬ (পাঃ টাঃ), 


২৫৯, ৩৯৪ 


বঙ্গমাহিত্যে বিজ্ঞান 


ভারতী--৯২, ১০৭-১০৯, ১৮৫, ২৬৪- 
২৬৫, ২৯৫) ৩২৯ 

ভারতী ও বালক--১০৭, ২৬৫ 

ভার্ণাকুলার মেডিক্যাল স্কুল_-৩৫১ 

ভার্ণাকুলার লিটারেচার কমিটি--৯২, 
»৬৩, ১৭৩ 

ভার্ণকুলার লিটারেচার ডিপার্টমেণ্ট-_ 
৯৮১ ১৭৩ 

ভাঙ্গরাঁচাধ-_ ১৬০১ ২৭৬ 

ভিক্টোরিয়া! কলেজ--২৪৭ 

ভিষক-দর্পণ__ ৩৬২ 

ভিয্বন্ধু-- ৩৫৭ 

ভূবনচন্ত্র কর--৩৭৬-৩৭৭ 

ভুবনচন্দ্র চট্টোপাধ্যায়--১?৮-১৫৯ 

ভূবনচন্দ্র বসাক--৩৬১ 

ভুবনবৃক্তান্ত--১৩৭ 

ভূবনমোহন বন্দ্যোপাধ্যায়--৩৫৮ 

ভুবনমোহন বস্তু ৩৭৯৬ 

ভুবনমৌহন মিত্র ১৫২ 

ভুবনমোহন রায়--১১৮-১১৯, ২৪৮- 
২৪৯ 

ভুবনমোৌহন সরকার--১১৫ 

ভূগোল ( অক্ষয়কুমার দত্ত )-_-৬০-৬১, 
৬৬, ৮৬ 

ভূগোল (কালিদাস মৈত্র )--৯১ 

ভূগোল (কষ্চমোহন বন্দ্যোপাধ্যায়)__ 
৮৫ 

ভূগোল ( রামেন্্রন্ন্দর ত্রিবেদী )_ 
২২৭-২২৮ ২৮০ 

ভূগোল এবং জ্যোতিষ ইত্যাদি বিষয়ক 
কথোপকথন-_-৮, ১৩-১৫, ২১১ 
৩৪, ৫৯-৬১ 

ভূগোল পরিচয়--১৬৫ 

ভূগোল প্রবেশ-_ ১৬৫ 

ভূগোলবিষ্ভাসার ( রজনীকান্ত ঘোষ ) 


১৯৬৫ 


নির্দেশিক। 


ভূগোলবিদ্যাসার ( রামনারায়ণ বিদ্যা- 
বিতর 1১১১৫ 
ভঁগোলবিববণ--১৬৫, ১৬৯ 


ভাগোলবৃন্তীন্থ - ১১, ১৩, ৩৭, ৩৬৩৭ 
৫৯-৬৩ 
ভূগোলবুত্তান্ত । বারাস -১৩৫ 


ভগোলসার- ১৩৪ 

ভূগোল-মাব ম' গ্রঠ 
ভগোলনত্র ১৬? 

ভূত ও শক্তি ২৯৩ 
ভতত্ব (গিপিশচন্দ্র নম্্ । -১৬৮-১৩৯ 
ভতব্ব বিচান --১৪৬ 
ভুঁদ্দেব মুখোপাধায়- 


০ 


৬৫৭৮৯, ৮৮-৯১, 


৪৪5৮558১555 ৪5. ৬চেছ 
ভবিছ্য। --১ ৩৭-১ ৬৮ 
ভবুঝ। স্ত-_-১৬৫ 
ভূমিকধণ- -৩৮১ 
ভূমি পরিমাণ বিছ্য| -৩৮৭, ৩৮৯ 


ভৈষজাতত্র--৩৩০ 

ভৈষজ্ঞ রত্রানলী --৩৫৭ 

ভোকাবুলারী অব মেডিক্যাল টাএস 
শাশত৫২ 

ভোয়েলকার- ৩৭৫ 

ভোলানাথ বন্ত- -৩৬০ 

ভোলানাথ মজুমদার - ১৬১ 

ভৌগোলিক প্ররুতি-বিজ্ঞান-_-২৮০ 

ত্যাকূসিনেশন দর্পণ ৪ সরল বসন্ত 
চিকিংস।-- ৩৫৯ 


মঙ্গলোপাখ্যান পত্র--১৩১ 
মজিলপুর পত্রিকা ১২৬ 

মণীল্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়--১৪৫ 
মণ্টে্ড ( ই এস. --৩১-৩৭, ৩৯( পাঃ 
টীঃ )) ৮৮ 


২লার চাষ ৩৭৮ 

মথ্রাশাথি বম ১৭1-১৭৬, ২৮৫ 

মদ্নদ্মাহন ভকাল' কানু 

মবুশদন গুপ 

মপুলাদন ম্থাপাধায় 

মপযস্থ --১৩৩ 

মন হত সারসা গ্রহ 7১৮৩ 

মনের কথা 

মনের বিব*ন 

মনোবিজান । চারচন্্ সি) ৩০৩ 

দশাপিজ্ঞান । নপিনাক্ষ উট্টাগাগ ) 
৩০৩ 

খনোপিষ্যার পরিভাম। ৩০৯ (প1:ট;) 

অনোরমিক! 

মল্সথণাথ চঞ্বাতী ৩৯1, 

মঙ্কথনাদপ মখোপাধায়--১১৮-১১২ 

মন্সথমোতণ বন্-১ইও 

মন্ধলাল সণকর-_-১৬৭ 

খহম্মদ আবছুল জবর 1প-5-ত৯5 

মহানবগী--৩৭ 

এভিল|--১৭ 

মঠেন্দকুমাণ দত শিয়োগী- ৯০ 

মঠেঞ্জচন্দ্র মজুমদার --১ন৭ 

মহেহ্নাথ গুপ্ু--১৭৮ 

মকেছনাথ ঘোষ- ১৭৮ 

মহেন্ছ্নাথ ভট্টাচাধ--5৫, ১০৮-১৪৯) 
১৫?১-১৫৩) ১৫৬, ১৭৩ 

মহেঙ্্রনাথ মুখোপাধ্যায৮৭৬ 

খহেল্লাণ ব্রায় ১৬০ 

মতেজলাল সরুকার--৮৫১১৩৫, ১৪৪- 
১৪৫) ১৬৬) ১৯৯ 

মহেশচন্দ্র পালিত--৯ 

মহেশচন্্র বিশ্বাস-- ৩৯০ 

মহেশচন্ত্র ভট্টাচা_-১৯২ 

মাংস ভক্ষণ সম্বন্ধে বৈজ্ঞানিক যৎ- 
কিঞিং--৩৬৭ 


১১০ 
৩৩ 


ন৭, »৭৩-১৭৪ 


৩০৩ 


৩০৩ 


৮০৬ 


৬২৬ 


৪১৩ 


মাখনলাল সাউ-_৩৮৬ 

মাছ ব্যাঙ, সাপ--২৮৭৯) ৩৩৩-৩৩৪, 
৩৮ 

মাঁত-মন্দির--১৪ ৬) ৩৬৮ 

মাতৃশিক্ষ।--৩£৩ 

মাদ্রাজ স্কুল বুক সোসাইটি--৩৩, ৩৯ 
( পাঃ টীঃ) 

মাধবচন্দ চট্রোপাধ্যায়_-২৪৪, ২৫১১ 
৯৬৩৫ 

মাধব-ম্থলোচন।--১৭১ 

মাধবী--১৫৪ 

মানব-জন্ম তত্ব, ধাত্রীবিদ্য।, নবপ্রস্থৃত 
শিশু ও স্ীজ।তির ব্যাধি সংগ্রহ 
-- ৩৫৬ 

মানবজীবন-_২৯৩ 

মানব প্রক্কতি--১৭৮-১৭৯ 

মানবসমাজ-_-১৯৪ 

মানসাঙ্ব--১৫৯ 

মানসী--২৬০-২৬১, ২৮৮, ৩২৯ 

মানসী ও মমবাণী--২৬*-২৯১ 

মায়াপুরী--১৯৩, ২০১, ২০৪-২০৬) 
১৬ 

মাঁজারতত্ব-_-১৭৬ 

মার্শম্যান্‌ (জন ক্লারক )--৮, ১১-১৩, 
২১) ৩৮, ৫৯, ১৬৪ 

মাশম্যান ( ডাঃ জশ্তয়! )--১১, ৩৭২ 

মাসিক পত্রিকা_-১ ১৩ 

মাসিক প্রকাঁশিক।--১৩৩ 

মাসিক বস্থুমতী--২৬০, ২৬২ 

মাসিক সমাঁলোচক--১২৬ 

মাহিষ্ব-মহিলা--২৪৬ 

মির আঁসরফ. আলি--৩৫৫-৩৫৬ 

মিহির--২৫৯ 

মীনতত্ব-_-১৭৬ 

মুকুল__২৩৪, ২৪৮-২৪৯, ৩০৬ 
ধর বস্থু-_২৬৪ 


বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


মুশিদীবাদ স্কুল সোসাইটি --৩২-৩৩ 

মৃত্তিকা-তত্ব - ৩৮১ 

মৃত্যুঞ্জয় বিদ্যাল”কার--৩০ 

মুন্ময়ী-_১৬৬-১ ৩৭ 

মেকেঞ্সী--৪০ 

মে-গণিত--৫-৬, ৩৪, ৫৯ 

ম (রবার্ট )- ৬, ৮) ১৪১ ৫৯ 

মেঘনাদ সাহা--১৩৭-১৩৮, ১৬৮১ ৩২৪ 

মেডিকেল জার্পাল--৩৬৩ (পাঃ টীঃ) 

মেডিক্যাল ইণ্টেলিজেন্সার-_-৩৬৩ 
( পাঃ টীঃ) 

মেডিক্যাল কলেজ ( কলিকাতা )__ 
১৪৩, ১৫২১১৭০১৯৭৫, ৩৫২-৩৫৪ 
৩৫৮ 

মেয়ো - ১৮১১ ৩৭৩ 

মেস্মেরিজম ব। শক্তিচাঁলন। বিদ্যা _- 
৩০১ 

মোহাম্মদ মতিয়র রহমাঁন--২৮২ 

মোহিতকৃ্ণ বন্দোপাধ্যায় _২৭৯ 

ম্যাক ( জন )--১৪-২৬, ৫৩-৫৪১ 
৫৯-৬০) ১৪৬, ১৫৬ 

ম্যাক্নামারা (এফ ৩ এন্‌. )--১৫০ 

ম্যাক্স ওয়েল--১৯৬, ২০০) ২৩৩ 


ক 


যক্ষা ও তাহার প্রতিকার--৩৬৪ 

যতীন্ত্রনাথ মজুমদার__২৭৭-২৭৮ 

যতীন্দ্রনাথ রাঁয়-_২৯৭ 

যতীন্দ্রমোহন মুখোঁপাধ্যায়-_২৬২ 

ষছুনাথ স্যায়পঞ্চানন--১৫৯ 

ষছুনাথ ভট্টাচার্ষ-_-১ ৬০ 

যছুনাথ মুখোপাধ্যায়--১৭০, 
৩৫৫-৩৫৬১ ৩৫৮-৩৫৯,১ ৩৬৩) ৩৭৪ 

যশোদানন্দন সরকার--১৬ৎ 

যাদবচন্দ্র বন্থ--১৫৭ 

যোগীন্দ্রনাথ সরকার-_২৪৯, ২৮৯-২৯১ 


নিদেশিকা 


যোগেন্জ্রকুমার সেন গুধ--২৪৫ 

যোগেজ্্নাথ চট্রোপাধ্যায়--১৩৭ 

যোগেন্দ্রনাথ মিত্র--২৯৩ 

যোগেন্দ্নাথ রায়_-৩০০ 

যোগেক্্রনারায়ণ গুহ মজুমদার--২৭৩ 

যোগেশচন্দ্র বায়--৬৫, ১১৮, ১৪১, 
২৩৯-২৪০১ ২৪৩, ১৪৫, ২৫৫, 
২৫৮-২€৪৯) ২৬১, ২ ৬৯-১৭০) ২৭৩, 
২৮০১ ২৯৪১ ৩০১ 


ঢ 


রং ও রঞ্চনবিছ্য1- -৩৯৬ 

রঘুমণি সরকাঁর- ১৫৯ 

রঙ্গপুর সাহিত্য-পরিষদ-পত্রিক।-- 
২৫২৬ 

রঙ্গলাল মুখোপাধ্যায় --১৩৬ 

রজনীকান্ত ঘোঁষ- -১৬৫ 

রজনীকান্ত মুখোপাধ্যায় ৩৩০, ৩৬১ 

রজনীকান্ত বায় দস্তিদার--৩১৭ 

বন্তাবলী - ৩৫২ 

রবা্টন (ই. এইচ. )-- ৩৯২ 

রবিন্সন্‌ (জে )- ১৪৭ 

রবিন্সন্‌ ( ডব্লিউ )--৩৮৭, ৩৮৯ 

রবীন্দ্রনাথ ঠাকুর- -১০৩, ১৯১, ১9১, 
২৪৩) ২৪৮) ২১১১ ১৬৪১ ২৭৮, 
৩০৭, ৩২৫, ৩৪০-৩৪৬ 

রবীন্দ্রনাথ সেন -- ৩০০ 

রমন ( ডক্টর সি. ভি. )-২৮৬ 

বমানাথ সেন- ৩৭৮ 

রমেশচন্দ্র সরকার- ২৭৩ 

রয়্যাল হর্টিকালচারাল সোসাইটি-__ 
৩৮০ 

রসরাজ- ৬৭ 

রস সাহেব--৪ 

রসায়ন ( মহেন্দ্রনাথ )--১৫২-১৫৪ 

রসায়ন (ষাদবচন্্র )-১৫৭ 


৭ 


৪১৭ 


বমায়ন প্রবেশ ! ফোগেশচন্দ্র 7২৭৩ 

রসায়ন বিজ্ঞান (কানাইলাল দে )--. 
১৫৫-১৫৩ 

রসায়ন বিজ্ঞান । রাঁষচন্ত্র দন্ত )--২৭৩ 

রপায়ন হজ রঙ্কো 0 ১1১-১৫৫ 

রসায়নের উপক্রমণিক1--১৫৩, ১৫৩ 

রঙ্গে ১৫৪-১৫৭ 


রৃহন্লা-সন্দ৬--৮৬৭ ঈ৯১-৯৩, ৯৮-১০২, 
১০৯-১১০, ১৩২-১৩৩, ১৬৩, 


১৭০, ১৭৩ 
বাজনুমার বন্দ্যোপাধায়--৯৪? 
রবাজকৃষ্ণ মগুল--৩৩৪ 
বাজকষ মুখোপাধ্যায় ০১৩৩ 
রাজরুষ। রায়চৌধুবী ১৫৯) ১৭৭, 

২৯১ | 
বাজশাবায়ণ দাস 
বাজমোহন দে১১১ 
রাজেন্দনাথ রুদ্র ৩০১ 
রাজেন্্ন[রাঁয়ণ চৌপুরী---২০১-৩০২ 
রাজেন্দ্রনারায়ণ সি'৬--৩০১ 
রাঁজেন্দ্রলাল 'মআচায-- ১৪৯৮ 
রাঁজেন্দলাল মির--৮১, ৮৬৮৮১ ৯১৭ 

৯৩) ৯৬-৯৭) ১৬৪-১ ৬৫, ১৬৭, 

১৭৫, ১৮১, ১৮৯, ৩৯৩ 
বাজেঙ্গুলাল স্বর--১৯১ 
রাধাকান্ত (দব--৯, ৯১৭ ৩০৭ ৬০, 

১৭৬৩) ১৮০১ ৩৫৭ 
রাধাকিশোর কর-_৩৬৮ 
রাধাগোবিন্দ কর--১৯৩, 


-৮?৪ 


৩১৩২ ঠ ৩৬৩৮ 

বাধানাথ রায়-৯১ 

বাধানাথ শিকদার--১১০ 

রাধাপ্রসাদ বায়--১৮৬ 

বাধাবলপভ দাস--১৮% 

রাধিকাপ্রসন্ন মুখোপাধ্যায়--১১৭, 
১৭৭, ৩৫৫ 


৪১৮ 


রাধিকা প্রমাদ বন্দযোপাধায়-_ 
১৪০-১৪১ 

রামকমল ভট্টাচার্-_৮৪১ ১৬০ 

রামকমল সেন--'৩০, ৩৫১ 

রামগতি ন্যায়রত্ব-৮৯১ ১৮২ 

বাঁমচন্জ্র ট্টাচর্য--৩০১ 

রামচন্দ্র মল্লিক--৩৬০ 

রামচন্দ্র মিত্র--৪ ৭, ১১৬ 

বামধন্--২৪৯-২৫০ 

রামধন্ ( ঢাঁক। )--১৩০ 

বাঁমনারায়ণ বিদ্যারত্ব--১৬৫ 

পাম পাঁলিত-_-১৮৫ 

বাঁমমোহন বাঁয়-৪১ ৯১ ৩১১ ৩৭) ৫৫) 
৫৯-৬০, ৮১, ১৬৪ 


রামরাম বস্থ-- ১৬ 
রামানন্দ চট্োপাধ্যাঁয়-_-১৫৫১ ২৫৮, 
২৫৯ 


রাঁমেন্্ন্রন্দর জিবেদী--১৬৯, ১৬৪, 
১৮৯-২৩৬, ২৩৯-২৪ ০১ ১ ৪৩, ২৪৭৯, 
৫৬, ৭৫৮৮২ ৫৭৯, ১৬১) 
২৬৯-২৭০১ ২৭৩, ২৭৮১ ২৮০) 
২৮৬-২৮৭) ২৭৯৪-২৭৯৫) ২৯৭) ৩০৫) 
৩২৫-৩২৭৯) ৩৩১) ৩৩৭৪ 

বামেন্দ্রক্ছন্দবের প্রথম 
(পাঃ টীঃ) 

বাসবিহারী মণ্ডল--২৪৩) ৯৮০ 

রাঁসায়ানিক পরিভাষা _-৩২৪ 

রুঝ্সিণীকাস্ত ঠাকুর-_-১৭৬ 

রুড়কি (ইঞ্জিনীয়ারিং কলেজ)--৩৮৮ 

রেডিও €( রমেশচন্দ্র সরকাঁর )--২৭৩ 

বরেশম-তত্ব--৩৭৮ 

রেশমবিজ্ঞান__-৩৭৮ ৰ 

রোগি-পরিচর্য-৩৬২ 


২৬৫ 


গ্রস্থ-_-২২৭ 


ল্‌ 
লঙ. ( রেভাঃ জে. )--১৩১১ ১৭৩ 


বঙ্গপাহিত্যে বিজ্ঞান 


লগ্ন ফার্মাকোপিয়া-_-(ওঁষধকল্লাবলী) 
---৩৫৩ 

লগুন মিশনারী সোসাইটি--৭; ১৪ 

ললিতচন্দ্র মিত্র__৬৯ 

লাপ্লাস--২ ১০ 

লামার্ক--১৯৪ 

লালমোহন বিছ্যানিধি--২৬০ 

লীলাবতী--৮২১ ৯৭৬ 

লেসেন্স্‌ অন্‌ থিউ স্--১৮১ 

লোঁসন (জন )--৯১ ১৯-২০১ ৩৪১ ৩৮) 
৪৫, ৫৯ 


মা 

শব্ব--২৭২) ৩৩৬ 

শবকথা--২২৮ 

শব্দকল্পদ্রম-_৩৫৭ 

শব্দকল্পদ্রুম অভিধাঁন-__ ১৭৬ 

শরচ্চন্দ্র চৌধুরী-_-২৫১ 

শরচ্চজ্্ দেব--৩৮৬ 

শরতচন্দ্র রায়--২৬১) ২৮৭ 

শরীরতত্ব_-২৯২ 

শরীরপালন-_-৩৫৫ 

শরীর-পাঁলন-বিধি__-৩৬৮ 

শরীর ব্যবচ্ছেদ ও শরীর-তত্বসার__ 
২৯৩ 

শশধর রায়_-২৩৬) ২৩৮-২৩৯১ ২৪৩১ 
২৫১১, ২৫২১, ২৫৬১ ২৬০৩৭ ২৬৫ 
২৯৪ 

শশিভৃষণ ঘোষাঁল-_-৩৬০ 

শশীভূষণ নিয়োগী-_-২৭৫ 

শশীভূষণ বিশ্বাস-_৩৯০, ৩৯৪ 

শশীভূষণ শর্মী-_ ১৬৫ 

শাস্তিনিকেতন (সাময়িক-পত্র)--২৫৪ 

শারীর স্বাস্থ্য-বিধান_-২৭৪, ৩৬৮ 

শারীরিক ্বাস্থ্য-বিধান-_৩৫৫ 

শিক্ষা-পরিচয়-_-২৫১ 


5 


নির্দেশিকা 


শিক্ষা পরিষদ-_১৩৩ 

শিক্ষামূলক কপি-বই (]79000%6 
0:075%০০:)--৩৬, ৩৭ 

শিবচন্দ্র দেব_-৩৫৪-৩৫? 

শিবনাথ শাস্ী--১১০ । পাঁঃ টীঃ), 
১১৮, ১৩৭, ২৩৩, ১৯১৮-২৪৯ 

শিবপুর ( গতণমেণ্ট ইঞ্জিনীয়ারি, 
কালেজ )--৩৮৮ 

শিল্প ও সাহিতা--৩৯৬ 

শিল্প রষি পত্তিকা__-৩৯৪ 

শিল্পতব ৪ পুষ্পাঞ্জলি--৩৯ও 

শিল্পপুপ্পাঞ্চলি--২৬৫-২ ৬৬, ৩৯ 

শিল্পবিজ্ঞান ব। সংক্ষিধী পদা্থবিগ্য।_- 
টি ক 

শিল্পশিক্ষ।--৩৯৪ ( পাঃ টীহ ) 

শিল্পশিক্ষ। ( হরিপদ চক্রবতাঁ )---৩৯৬ 

শিল্লিক দর্শন__৮৮, ১৮১ 

শিশিরকুমার মি্র২ ৬৩-২5৪, ১৯৯, 
৩১৪ 

শিশু_-১৪৯-১৫০ 

শি্পালন ( ১ম ভাগ 1--৩৫৪-৩৫৫ 

শিশ্পালনের উপদেএ--৩৬৩ 

শিশ্সাথী--১৪২৯-৯৫০১ ১৮৪, ৩৩৭ 

শিশুসেবধি-গণিতীঙ্ক--৮) ৫৭ 

শিশুসেবধি-ভগোলসু ব্র-১৫ 


শুদ্ধানন্দ-_-২৫৭ 
আভংকরের আয।--৭ 
শুভকরী--১২৩ 


ভঙ্করী ( পঞ্চানন ঘোষ )--২৭১৬ 
শুশষ1, ১ম ভাগ--৩৬২ 
শৈলজানন্দ মুখোপাধ্যায়-_-১ ১৪ 
শৈলজা প্রসাদ দত্ত--২৭২, ৩৯২ 
শৈলেন্দ্রনাথ মিহহ- ৩৭০ 
শোপেনহাওয়ার- ২০৮ 
শ্কামলাল গোস্বামী--১৫৮ 
গাামাচরণ দে-_-৩৬৩ 


হ্টামাচরণ বন্দোপাধ্যায়--১৫৯ 
শ্বামাচরণ বসু ১২০, ১৬৫ 
শ্রকাস্ত বিগ্যালং কার --১৭ 

শ্রচর্ণ চক্রবত--৩০১ 

শ্রধনু দাসগুধ- ৩৫৯ 

শনাথ ছে চতুধু রীণ---৬3, ১৪৬, ১৬1 
শনাথ সিকদার --১৩০-১৪১ 
শ্রপতিচবুণ বায় ১৯৮-১০৯, ২৬৫ 
শরবালচন্্র চট্টপ্রাজ-__২৮৬ 
রামপুর কালেজ--১৩-২৭ 
শ্রবামপুপ মিশন -৩, ১২০ ৩৬, ৩৮ 


স 


সংক্ষিপ্ ভৈষজাঙরব ব| মেটিনিয়া 
মেচিক। সার-স" গ্রঠ--৩১০ 

সংক্ষিপ্ন ভ্যাকছিনেশন পঙ্গতি- ৩৫৯ 

সংক্ষিপ্র শারীরতব ১৯৩ 

সংক্রামক ব্যাধির প্রতিরোধতকর ১ম 
৪ ২য় খণ্ড --৩৯? 

স'ক্রামক রোগ --৩৯৫ 

স'খ্যাসার- ১৫৯ 

স'বাদ ছিজলাজ---১২৩ 

সংবাদ পূর্ণচঙ্ছেদয়--৫১৭ ৬৭, ১১৯- 
১২৭ 

স'বাদ প্রভাকর--1১, ৬৭) ১১৩-১৯ ১১ 
ও ৬৩৩ 

সংবাদ ভাঙ্কর--৫১ 

স"বাদ শশধর - ১৪৬ 

সংবাদ সধাশু--৮৫) ১১৩ 

সখ।--১১৭-১১৯, ২৮৯ 

সথ। ও সাথী--১৪৮-২৪৯, ২৮৯ 

সথারাম গণেশ দেউন্বর--২৫৯ 

সর্খী-_-২৫০ 

সচিত্র কলের! চিকি খস।--৩৬৪ 

সচিত্র কষিতব ও ভারতবন্ধু--৩৭৯ 

মচিত্র কষিশিক্ষা--৩৭৮ 


৪৭২০ 


সচিত্র বিজ্ঞান-দর্পণ_-১৩৮ 
সচিত্র মোটর শিক্ষক-_-৩৯২ 
সচিত্র রসায়ন শিক্ষা-_-১৫৬-১৫৭ 
সচ্চাধীস্ৃহদ__-৩৮৬ 
সচ্চাধীসেবক--৩৮৬ 

সজীব মানবদেহ বিজ্ঞান_-২৯৩ 
সঞ্পীবচন্দ্ চট্োপাধ্যায়-_-১৩৫ 
সতীন্্রমোহন চট্টোপাধ্যায়--৩০০ 
সতীশচন্দ্র ঘটক-_২৬২-২ ৬৩ 
সতীশচন্দ্র মিত্র_-৩৯৬ 
সতীখচন্দ্র লাহিড়ী--৩৬৭ 
সত্যকষ্ণ রায়--৩৬০ 

সত্যচরণ চক্রবতী--২৫০ 


সত্যচরণ লাঁহ।-২৬২, ২৬৭) ২৮৮) 
৬৩৩৪ 

সত্যপ্রদীপ--৭০, ১১৯, ১২২-১২৩, 
১৪৭ 


সত্যার্ব--৭০১ ১২২) ১৩১ 
সত্যেন্্নাথ বস্থ-_-২৯৯, ৩২৪১ ৩৪২ 
সত্যেন্দ্রনাথ সেনগুপ্ধ--২৫০১ ২৮ 
সম্তান-পাঁলন --৩৬৩ 
সন্তান-স্থহৃদ-_-৩৬১ ( পাঃ টীঃ) 
সন্দেশ-_-২৪৯-২৫০১ ২৯০ 
বাগ--৩৭৮১ ৬৮১ 
ট-বাগান--৩৭৮ 
সবুজপত্র-_২৬২-২৬৩ 
সমদশী--১৩৩, ১৩৫ 
সমাচারচক্দ্রিকাঁ_-৫১ 
সমাচারদর্পণ-_-১১, ২৮১ ৪৫, ৪৮ 
সমাচারস্থধাববণ--১১৯, ১২৩ 
সন্বাদ কৌমুদী--৫৫ 
সম্মিলনী--২৫১ 
সম্মোহনশিক্ষা-__৩০২ ( পাঃ টীঃ) 
সরযুবাল। দত্ত-_২৪৭ 
সরল গণিত--২৭৬-২৭৭ 
সরল চিকিৎমাবিধান--৩৬৯ 


বঙ্গসসাহিত্যে বিজ্ঞান 


সরল জ্বরচিকিৎসা_-৩৫৯ 

সরল ধাত্রীশিক্ষা-_৩৬৩ 

সরল পদার্থবিজ্ঞান-_-৪৬৯-২৭০ 

সরল পদার্থবিছ্যা-_২৬৯ 

সরল পরিমিতি__২৭৬-২৭৭ 

সরল পাঁটাগণিত--২৭৬ 

সরল পূর্ত শিক্ষা-_-২৮৯ (পা টা) 

সরল প্রাণিবিজ্ঞান__-২৮৬, ২৯০, ৩১৮- 
৩১৯ 

মরল শুভঙ্করী ( পঞ্চানন ঘোষ )-_-২৭৬ 

সরল সেটেল্মেণ্ট-সহচর--৩৯০ 

সরসীলাল সরকার-_-৩০৩ 

সর্জরী অর্থাৎ অস্্উচিকিৎসা প্রণালী-_ 
৩৪৫ 

সর্বতত্ব প্রকাশিক।--১৩২ 

সর্বস্তভকরী পত্রিকা_-১১০, ১৩১ 

সর্বার্থপূর্ণচন্দ্র--১৩৩ 

সর্বার্থপ্রকাঁশিকা--১৩১ 

সর্বার্থসংগ্রহ-_-১৩২ 

সহজ আমিনী শিক্ষা-_৩৯০ 

সহজ ডাক্তারী শিক্ষা---৩৬৯ 

সহজ ফটোগ্রাফী শিক্ষা--৩৯৫ 

সহায়রাম বন্_-২৬৮ 

সাইন্টিফিক কপি-বই--১০ 

সাংখ্যদ্শন-_২১০ 

সাতকড়ি দত্ত--১৭৪ 

সাথী-_-২৪৮-২৪৯ 

সাধক--২৫৪ 

সাধনা ২৩৬, ২৪১-২৪২, ৩৪০) ৩৪২ 

সাধারণ জ্ঞানৌপাজিকা সভা - ৮৫ 

সাধারণী--১২৬১১৭২ 

সাপ্তাহিক বার্তাবহ-_-১২৩ 

সারবে ও সেটেল্মেণ্টের কার্যবিধি ও 
সরল জরিপ প্রণালী--৩৯০ 

সারভে ও সেটেল্মেন্ট দর্পণ -৩৯০ 

সার্ভে ও সেটেল্মেণ্ট পরিচয়-_-৩৯০ 


নির্দেশিকা 


সার্ভে ও সেটেল্মেন্ট বিজ্ঞান-_৩৯* 

সারমেয়তত্ব_১৭৬ 

সারম্বত সমাজ--৮৮ 

সাতিতা--২১৬, ২৩৩-২৩৪, ২৩৬, 
২৩৯-২৪০, ২৫৭) ৩০৩, ৩২৯ 


সাহিত্যকল্পদ্রম_১৫৪ 


সাহিত্য-পরিষৎ-পত্রিক।--২২৮, ১৩৩, 


২৪৩-২৪৫, »৬৭ 

সাহিত্য মুকুর__ ১৩৩ 

সাঁহিতা-বত্ব-ভাগ্ার- ১৫৯ 

সাহিতা-সংহিতা- ১৫৭. ৯৫৪ 

সাহিতা-সভ।--১৭৩-১৭9, ৩৬৫ 

সিদ্ধান্ত শিবোৌমণি-_-১৩৭ 

সীতানাঁথ ঘোষ--৭৮-৭৯ 

স্বকুমাররঞ্জন দাস ৩৩৯ 

স্রখসবৌজ--১৩৮ 

সুদর্শন --১৩৩ 

স্ধা--২৫৪ 

সুধাকা'ন্ত রাঁয়চৌধুরী--২৫৪ 

ম্ধীরচন্ত্র মন্ত্রমাদার-_-৩১৯ 

স্থনীলকুমাঁর মিব্র--২৭১, ৩৯১ 

সতন্দবীমোহন দাঁস--৩৫৯, ৩৬৩ 

স্মপ্রভাত--২৪৭ 

স্থবর্ণবণিক মমাচার-_-২৮৮ 

স্বরবাল। দন্ত ১১১ 

স্থরভী--২৫৪ 

স্বরেন্্রচন্ত্র বন্দ্যোপাধ্যায়_-২৮২ 

স্বরেন্দ্রনাথ ঠাকুন্র-১ ৪১-২৪১ 

সরেজ্জনাঁথ চট্রোপাধায়--২৩৭ 

স্বরেন্্রনাথ বন্দ্যোপাধ্যায়--১৩৭ 

স্থরেন্দ্রনাথ সেন-_২৮৮-১৮৯, ৩৩৪ 

স্বরেশচনক্জ্র দত ২৪ 

স্থরেশচন্দ্র সমাজপতি-_-২২৬, ২৩৯ 

স্থলভ পত্রিকা-_-৭০, ১৩১-১৩২ 

সুলভ সমাচার--১১৩, ১১৯১ ১২৪- 
১২৫ 


ও২১ 


স্বশ্বত--২৯৯ 

সৃদ্ম কালি কষ! - ৩৮৯ । পাঃ টীঃ । 

সৃযকুমার অধিকারী-- ৩৫, ১৩৭, ১১১, 
১৮৮-১১৯,১৫১-১৫২, ১৭৩, ২3৮" 
৯১৫ 

সযনাবায়ণ চট্ট্রাপাধায় - ১৭৯ 

শ্যসিদ্ধান্ত-_১৩৭ 

৮ছ-বৃহশ্য (মলিনীমোহন 0২৯৭ 

সেব। & সাধন1-১১৩ 

সোমপ্রকাশ ৯৮০ ১১৯১ ১০৩, ১৭১) 
৩৭৭ 

'সাসাহটি কর ট্যানঙ্সেটি উবে পাশ 
সায়োন্সেস্‌ 9৮ 

প্শ্যপামী--১ম ভাগ--১৭৬ 

গপতিরিজ্ঞান। ১ম ভাগ ।- হগা1চ*ণ 
চক্রলও৪-- ৬৮৯ 

স্পতিবিজ্ঞান (১ ভাগ । -গ্রমল্রচঙ্ 
লন্দ্যোপাধায়--৩১৮৯-৩৯৩ 

শ্থির-বিদ্ভাৎ-- ১৭২, ৩৩৩৩৭ 

ম্রময় দ তব-- ২৩৮ 


(্পন্সার | হাবাট 07১৭৯, উই 
১৯৭, ২৯৭ 
হপু--৩৩৪ 


হাপ্রতরী-- ১৩১-৩৬ ৩ 
স্ব্ণকুমারী “দবী--১০৮-১০৯, ১৬৭, 


১৬৯, ২৬৫ 

স্বান্া ( চন্দ্রকান্ত চক্রবত* 1-- ৩৯৮- 
৩৬৩৯ 

স্বাস্থা | স্বাস্থ্য বিষয়ক পক্তর ) - 
৩৩৭ 


স্বাস্থ্য ( সাময়িক-পত্রর )- ৩৭৯ 
স্বাস্থা ও শতামু--৩৬৭ 

স্বাস্থা ও শিক্ষা--৩৭০ 
স্বাস্থাকৌমুদী-- ৩৬১ ( পাঃ চীঃ ) 
স্বাস্থ্যনীতি - ৩৬৮ 
স্বাস্থ্যপঞ্চক--২৭৪, ৩৬৮ 


৪২২ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


স্বাস্থা নিজ্ঞান--৩৬৮ 

্বাস্থাবিজ্ঞান (শ্রনদরীমোহন দাস). 
৩৫৪ 

স্বাস্থারক্ষ!--৩৫৫ 

্বাস্থাশিক্ষ।-_-৩১১ ( পাঁঃ টীঃ ) 

স্বাস্থাসমাচার--৩৭৪ 

স্বাস্ঠাসোপান--৩১( পা: টী:) 


হু 

হবগেপাল নিশ্বাস --৩৬৭ 
হরিচরণ বান্দো পাঁধাঁয়-:৩৫৯ 
হরিচণণ সেন -.৩৫৯ 
হপিদাস চট্টোপাধায়--৩৮৫ 
হরিদাস বন্দ্যোপাঁধা|য়_-১৩* 
হর্পিণারারণ বন্দোপাধ্যায়-_:৩৫৫ 
হরিপদ চক্রবতী ৩৯৬ 
হরিমোহন মুখোপাধ্যায় _-১৩৯, ১৭১- 

১৭১৭ ৯৮১, ৩৭১ 
ইপিশচন্জ দে চতুপুপীগ--৬. ১৪৬ 
হবিশ্চন্্র শমা] ৩৫৮ 
হরচন্দ পালিত - ৯ 
ইলধপ পেশ ৮৯ 
হস্তীতত--১৮৫ 


হাক্সলি ১৭৯, ১৯৪-১৯৫, ১৯৭, ১৭০, 


৩৩৫ 
হাজার জিশিম-_৩৯৫ 
হামূফ়ে ডেভি-_-৩০ ৭ 
হারাণচন্ত্র বঙ্দোপাধায়--১৪১ 
হারাণচন্ত্র মুখোপাধ্যায়--১৬৫ 
হাকাধন মুখোপাধায়--৩৭৬-৩৭৭ 


হাটমান--২০৮ 

হাংজ--১৯৬, ২৩৩ 

হালে ( জন )--৭-৮, ৩৪, ৫৯ 

হালিসহর পত্রিকা--১১৫ 

হিতবাদী_-১৫১, ৩৮১ 

ভিওসাধক---১৩৩ 

হিন্দু কলেজ-_ ৩-৫, ৮-৯, ১৫ 

হিন্দু পত্রিকা--১৫৩ 

হিন্দ প্রদর্শক-_-১৩৫ 

হিনু পানী বিষ্যা-৩২৭ 

হিপনোটিজম্‌ শিক্ষা ব। সন্মোহনবিষ্য 
৩০২ 

ঠিমাত্রিকুমার মুখোপাধ্যায়_২৬৮ 

চিষ্টী অব হিন্দু কেযিস্্ী_২৭৫, ৩১৯- 
৩২০ 

হারালাল টোল--১৯৫ 

ঠীরে্জরনাথ দত্ত --১৫৯ 

নতম - 

হেমচন্ত্র দাশ গ্প্ত --১৪৩-১৪৪, ৩৮৪ 

৫ মচন্ত্র দেব--৩৮৫ 

ছেমস্ককুমার সেনমজুমদাঁর _ ৩৯০ 

ছমেন্কুমান ভষ্টাচাধ--২৮৪-১৮৫, 
১৯১ 

হেমেন্ত্রনাথ ঠাকুর--১৫৮, ২৬৫, ১৭০- 
১৭১ 

হেমেম্ছ্র গ্রপাদ ঘোষ-_-২৬২, ২৯৩ 

হেল্মচোল্ংজ--১৯৪, ১৯৬, 
রর 

হেষ্িংস্‌, মারকু্টস্‌ অব--৩১ 

হারিংটন, এইচ --৩, ৩১ 


১৩৩ 


৩৩ 


ৰ$ 


প্রমাণ-পন্ধী 


09165 ৬/1111777/--010160দ1 00015081 810819005 (3 ৬০1৩ ) 

€01116010 ৬৬. 1.-70106 00100177017) 50156 06 0106 6৪৫০ 901613003. 
50106 05 811 0৩৪1501) (1945) 

[00:17 01310165 £০১৫:৮0 0১৫ 0101211) 01 576015 15 [76915 
01118700191] 561600101, 01 0106 [16561৮70101 0 
17%0101760 17065 11) 01৩ 50086160091 11660]7 
(1859 ) 

[0950] 737£৬017--1)6৮91011061)0 01 7৯1000117 11190181) 74000201017 
(1955 ) 

[065 101. 5. ৮0616011 1700810016 10 000 001760201001) 
০61)001% (1919 ) 

(০9465 2601০--/0. [00191 010166101 9011)09 : 117০ 1165 0174 
৮০1 06 911 77£80151) 011. 0০056 (1920 ) 

[70165,17.-091160060] 75595 € ৬০1. 111 ) (1896) 

[70165 70.-107175 01506 10 00016 (1863) 

[1৬915 00170781011) 1 001-151060708106 2104 5০161706 (1954 ) 

06215 911 0%17)65-101)55105 &. 01)1105011)5 € 1948 ) 

[61৮17 &7210--116210156 01) 1০09181 11)110501)1)9, 

[,0106 [২6৬. ).--4৯ 106501110৮6 099919806 01 1301769711 ড/01105 
(1855) 

19151000917]. 0.--1106 50019 01 ০8169, 11915101001) 8170 ৬৬৪1৫ 
(1864 ) 

1৮01008 [, 0০,7£006016006 270 81010010019] 7581010101015 11) 
[36788] (1865 ) 

10116 0011/--901010706 8170 1,106190016 €(19]] ) 

101517009017858 £১51000091)--11)6 21500501076 170191) 
10560 (081. 1914) 

22701992101. 1৮]. ১.--4১80109100281 26568101011 10018171137 
00006558217 01821715900) (1958 ) 

2০5 101. 01869118 010804158-555855 8124 10150090158 
(1918) 

90617061 1761:0610255855 90০16150616 504 9760০01801০ € 18687 
1872) 

৩০০7০০1: 7610610৮ ছঠডেত 00100010165 (2 085 ) 

২8065 ৬/11110170--161000105 01 26৬. ৬৬. [. 068106 


৪২৪ বঙ্গসাহিত্যে বিজ্ঞান 


4১010010019] 2074 70100410021 ১০০1০ 0 10019, 709011281 
5101) [0100০০61085 : 1869--1920. 

/৯51800 ১9০16 01 03০17671--00010121 এ 701০9০61055, 1832 

82178891 00910051% 

[36000176 99০1605 710০6601785 €1859-18651 ) 

0810060 082966 

0০9৪1008008 1২6৬1০আ, 1844 

00:1551১017061006 ০০৮/০০1) 006 (০৬০11017100 01 10018 2170 076 
/551900 9০০19 ০? 861681 16120৬০ 0০ 06 
চ5090115171006100 06 2 7000115 1৬10560]0 11) 
(07100009 (1859), 

ঢ112170 01 [17419 : 1818-- 

[70171 4১611001018] 0826666 € 40111 1885--1%9101) 1888 ) 

[1701917) £55001800018 01 0০ 00101801018 06 9০161)0€ [:০০০০- 
1085. 1920-. 

[১0902০91165 01 01) 11750100660 01511 1210617706175 17 [17019 
( 1910-1916 ) 

1২600010001 076 60100100171 0100 170101064100181 909০161% ০01 
[17018 691 1882 

[২০101006000 08100008 ১০1709091 8০9০৮ ১০০1৩ €1817-1875 ) 

[২915 £91 0106 1711)00 0011665, 0810004 (1847) 

10420010175 06 006 চা156 [1831917 ১০41091 0501781655 (1895 ) 

শ181)528000175 06 0১6 1৬1০01051 910 91)551091] ১০০1৪ ০01 
0০910 0০ : 1825. 


0০610002815 01 1164109] 0091168০, 361681 : 1935; (1835 1934) 
চ078110661116 12000090017 11 006 911051) 10017)1151015 

[70104160 ১০৪5 0£ 0১০ [701615150৫6 09810018 : €(1957 ) 
05811302211 03914617, 081০065 00015615000 ঞ012156152 ৬০1.) 
[01651001705 0০011686, 087100009 : 0০618621215 ৬০]. (1955 ) 
হিন্দুমেলার কার্যবিবরণ ( ১৮৬৮) 

অক্ষয়কুমার রায় প্রণীত- অক্ষয়কুমার দত্ত ( ১৯৩০--২য় সংস্করণ ) 

অনিলচন্দ্র ঘোষ-_রাঁজধি রামমোহন, জীবনী ও রচনা ( ১৯৩১) 

অনিলচন্দ্র ঘোষ _আঁচাধ প্রফুল্পচন্ত্র (১৩৩৮) 

অনুরূপ দ্েবী-_ভূদেবচরিত--২য় ভাগ ( ১৩৩০ ) 

অপূর্বকষ্ণ ঘোষ -আচাধ বামেন্দ্রস্থন্দর €( ১৯২৩) 


প্রমাণ-পঞ্জী ৪২% 


আচার্ধ প্রফুল্চন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতীবলী-_ ১ম খণ্ড ( ১৯২৭ ) 

আশুতোষ বাজপেয়ী_-বামেন্তরত্ন্দর ( ১৩৩০ ) 

কুমারদেব মুখোপাধ্যায় প্রকাশিত-. ভূদেব-চরিত, ১ম ভাগ ( ১৩২৪ ) 

চত্তীচরণ বন্দ্যোপাধ্যায়-_-বিষ্য।সাঁগর 

জ্ঞানেজ্্রনাথ কুমার সংকলিত--ব'শ-পরিচয় 

ভ্রেলোকানাথ মুখোপাধ্যায় ৪ অমুতলাল সরকার- ভাবতবধীয় বিজ্ঞান- 
সভা (১৯০৩) 

দেবেন্দ্রনাথ ভট্টাচাধ--বঙ্ধিমচন্দ্র ( ২য় সপন্বরণ, ১৩২১) 

নকুডচন্দ্র বিশ্বাস _অক্ষয়চরিত 

নগেন্্রনাথ গঙ্গোপাধ্যায় ভারতবধে কষি-উন্নতি ( ১৩১৪) 

নগেন্ছরনাথ চট্টোপাধ্যায়-- মহীত্ম। রাজ] রামমোহন রায়ের জীবনচপিত । ১১৮৭) 

নলিনীরঞ্জন পণ্ডিত সম্পাদিত---আচাধ বামেন্তন্রন্দর ( ১৩৯৭ ) 

প্রভাতকুমার মুখোপাধ্যায়- রবীন্্র-জীবনী, ওর্থ খণ্ড। ১৩৬৩) 

বসন্তকুমার বন্থ--শ্বীরামপুর মহকুমার ইতিহাস ( ১৩২৪ ) 

ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, প্রধান সম্পাদক -- সাহিতা সাধক চবিতমাল। 

ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-_বা'ল। সাময়িক-পত্র, ১ম খণ্ড । নূতন সংঙ্গরণ, 
মাঘ, ১৩৫৪ ) ৩ ১য় খু ( ১য় সগ্গরণ, আাট,১৩৫৯) 

যতীন্দ্রনাথ মুখোপাঁধায়-_রসায়নাচাধ চুণীলাল ( ১৩৪১ ) 

রবীন্দ্রনাথ ঠাকুর-- জীবন-স্বতি ( ১৩৪৪ সংন্গরণ ) 

রাজকুমার চক্রবতী- অক্ষয়কুমার দত্ত ( ১৯২৫) 

রাজনারায়ণ বস্থ-হিন্দু অথব। প্রেমিডেন্সী কলেজের ইতিবৃত্ত । ১৭৯৭ এক ) 

শচীশচন্দ্র চট্টোপাধ্যায়-_বঙ্কিমজীবনী ( ৩য় সংস্করণ, ১৩৩৮ ) 

শশিভৃষণ বিদ্যালঙ্কার--জীবনীকোষ ( ১-৫ খণ্ড) 

শিবনাথ শাস্্ী-_বাঁমতন্ত লাহিড়ী ও তৎকালীন বঙগসমাঁজ ( ৩য় সংগ্করণ ) 

সতীশচন্দ্র চক্রবর্তী সম্পাদিত--মহধি দেবেজ্্রনাথ ঠাকুরের আত্মক্জীবনী ( ৩য় 

স্করণ, ১৯২৭) 

সন্ভোষকুমার দে-_আচান প্রফুলচন্র 

ডা: স্কুমার সেন- বাঙ্গাল! সাহিত্যে গগ্ভ ( তৃতীয় সংস্করণ : জ্যোষ্ট, ১৩৫৬ ) 

হরিমোহন ুাধ্যা়_বঙ্গতাবার লেখক ,৫৪|থু 


